


Contents 


তাফসীরে তাবারী (আমপারা) 
শেষ খণ্ড 


আল্লামা আবু জা “ফর মুহাম্মদ ইব্‌ন জারীর আত-তাবারী 


অধ্যাপক ড. আ. ফ. ম. আবু বকর সিদ্দীক 
অনুদিত 


' মাওলানা মুহম্মদ ফরীদুদ্দীন আত্তার 
সম্মাদিত 





www.waytojannah.com 


Contents 


তাফসীনে তাবাবী (আমপার্া) শেষ খণ্ড 
মূল : আল্লামা আবূ জাফর মুহাম্মদ ইব্ন জারীর আত-তাবারী 
অনুবাদক : অধ্যাপক ড. আ. ফ. ম. আবূ বকর সিদ্দীক 
সম্পাদক মাওলানা মুহম্মদ ফরীদুদ্দীন আত্তার 

পৃষ্ঠা সংখ্যা : ৩৪৪ 

ইফাবা অনুবাদ ও সংকলন : ৩৩৪ 

ইফাবা প্রকাশনা : ২৪৫৭ 

ইফাবা গ্রন্থাগার : ২৯৭.১২২৭ 

ISBN : 984-096-1219-5৫. 


গ্রন্থস্বত : ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ 
প্রথম প্রকাশ 

জুন : ২০০৮ 

আষাঢ় : ১৪১৫ 

জমাদিউস সানী : ১৪২৯ 


মহাপরিচালক : মোঃ ফজলুর রহমান 


প্রকাশক 


পরিচালক, অনুবাদ ও সংকলন বিভাগ 
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ 
আগারগীও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ 
ফোন : ৯১৩৩৩৯৪ 


প্রুফ সংশোধন : কালাম আযাদ 


কম্পিউটার কম্পোজ 

মডার্ণ কম্পিউটার প্রিন্টার্স 

২০৪, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ 
" প্রচ্ছদ : জসিম উদ্দিন 

মুদ্রণ ও বাধাই 

মুহাম্মদ আবদুর রহীম শেখ 

প্রকল্প ব্যবস্থাপক, ইসলামিক ফাউন্ডেশন প্রেস 
আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ 

ফোন ৪ ৯১১২২৭১ 


মূল্য ৪ ১৭০.০০ (একশত সত্তর) টাকা 





TAFSIR-E-TABARI 1051২) : Compiled by Allama Abu Zafar Muhammad Ibn Jarir 
At-Tabari in Arabic and Translated by Prof. Dr. A. F. M. Abu bakar Siddique into Bangla and 
published by Director, Translation and Compilation Department, Islamic Foundation Bangladesh, 
Agargaon, Sher-e-Bangla Nagar, Dhaka-1207 Phone : 9133394 
website:www.isilamicfoundation-bd.org 
E-mill:info@islamicfoundationbd.org 


Price : Tk. 170.00 US $: 5.00 


www.waytojannah.com 


Contents 


www.waytojannah.com 


৩৩ 
৫৬ 
৭১ 
৯১ 
৯৭ 
১১৭ 
১৩} 
১৪৫ 
১৫৩ 
১৬১ 
১৭০ 
১৯৩ 
২০৪ 
২১২ 
$২৫ 
২৩১ 
৩৬ 
২৪৬ 
২৫৪ 
২৫৮ 
২৬৩ 
২৬৯ 
২৭৫ 
২৭৮ 


সুরা আসর 
সূরা হুমাযাহ 


সূরা মাউন 
সুরা কাওসার 
সূরা কাফিরূন 
সূরা নাসর 
সূরা লাহাব 
সূরা ইখলাস 
সুরা ফালাক 
সূরা নাস 


Contents 


www.waytojannah.com 


২৮৮ 
২৮৬ 
২৯৯ 
২৯৮ 
৩০২ 
৩১০ 
৩১৯ 
৩২১ 
৩২৬ 
৩৩৯ 
৩৩৭ 
৩৪২ 


Contents 


মহাপরিচালকের কথা 


দেশের মানুষকে প্রকৃত অর্থে ধার্মিক এবং ধর্মীয় জ্ঞানে সমৃদ্ধ করার মানসে ইসলামিক ফাউন্ডেশন 
বাংলাদেশ কুরআন, হাদীস, তাফসীর, ফিকহ্‌ প্রভৃতি আরবীসহ অন্যান্য ভাষায় রচিত দীনী গ্রন্থের বাংলা 
অনুবাদ প্রকাশের এক মহাপরিকল্পনা গ্রহণ করে এ যাবত অসংখ্য গ্রন্থের অনুবাদ প্রকাশ করেছে। এসব 
গ্রন্থ জনগণের নিকট বিপুলভাবে সমাদৃত হয়েছে। এ সব গ্রন্থের মধ্যে তাফসীর গ্রন্থের গুরুত্ব সর্বাধিক । 
কারণ তাফসীর গ্রন্থ হলো মূলত হাদীসের মাধ্যমে মহাগ্রন্থ আল-কুরআনের ব্যাখ্যা-বিশ্লেষণ । 
আল-কুরআন আল্লাহ্‌ তা'আলার তরফ থেকে মহানবী (সা)-এর উপর ওহীর মাধ্যমে নাযিলকৃত গ্রন্থ 
হওয়ায় সাধারণ মানুষের পক্ষে এর অন্তর্নিহিত ভাব ও মর্ম সম্যকভাবে অনুধাবন করা সম্ভব হয়ে ওঠে না। 
এ জন্য ইসলামের প্রথম যুগ থেকেই কুরআন ও হাদীসে বিশেষজ্ঞ আলিমগণ সাধারণ মানুষের জন্য 
সহজবোধ্য করে রচনা করেছেন তাফসীর গ্রন্থ ৷ বিষয়টির গুরুত্ব অনুধাবন করে ইসলামিক ফাউন্ডেশন 
বাংলাদেশ মুসলিম জাহানে সমাদৃত নির্ভরযোগ্য তাফসীর গ্রন্থমালা বাংলা ভাষায় অনুবাদ করে যাচ্ছে। 


এসব তাফসীর গ্রন্থের মধ্যে পবিত্র কুরআনের প্রখ্যাত ভাষ্যকার আল্লামা আবূ জাফর মুহাম্মদ ইব্‌ন 
জারীর আত-তাবারী রে) প্রণীত তাফসীরে তাবারী অন্যতম । পবিত্র কুরআনের সঠিক ব্যাখ্যায় অধিক 
খ্যক হাদীস ব্যবহৃত হওয়ায় গ্রন্থখানি মুসলিম জাহানে বিশেষভাবে সমাদৃত । তত্ব ও তথ্যের বিশুদ্ধতার। 
জন্য পাশ্চাত্য জগতের পণ্তিত-গবেষকগণও এ তাফসীরখানার প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়েছেন । আল্লাহ্‌ 
তাআলার অপার অনুগ্রহে আমরা বিশ্বব্যাপী খ্যাতিসম্পন্ন এই তাফসীর গ্রন্থের ১১তম খণ্ড পর্যন্ত বাংলা 
অনুবাদ ইতিমধ্যে প্রকাশ করেছি। পরবর্তী খণ্ডগুলোর মূল কিতাব সংগ্রহ করতে বিলম্ব হওয়ায় অনুবাদ৷ 
কর্মও বিলম্বিত হচ্ছে। ইতিমধ্যে আমপারা খণ্ডটির অনুবাদ আমাদের হস্তগত হওয়ায় তা সম্মানিত পাঠকের৷ 
সামনে উপস্থাপনের লোভ সংবরণ করা গেল না। কাজেই শেষ খণ্ডটি প্রকাশ করতে পেরে আন্লাহ্‌। 
তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আমি ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এর অনুবাদক ও 
সম্পাদককে জানাই আন্তরিক মুবারকবাদ ৷ অনুবাদ ও সংকলন বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীসহ এর! 
প্রকাশনায় যারা বিভিন্নভাবে সাহায্য-সহযোগিতা করেছেন তাদেরকেও জানাই মুবারকবাদ। 


পরম করুণাময় আল্লাহ্‌ তা'আলা আমাদের এই প্রচেষ্টাকে ইবাদত হিসেবে কবুল করুন ৷ আমীন! 
মোঃ ফজলুর রহমান 


মহাপরিচালবা 
| ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ 


www.waytojannah.com 


Contents 


প্রকাশকের কথা 


কুরআন মজীদের ভাষা আরবী, যে কারণে এর অর্থ, মর্ম ও ব্যাখ্যা জানার জন্য যুগে যুগে নানা ভাষায় 
কুরআন মজীদের অনুবাদ হয়েছে, এর ভাষ্যও রচিত হয়েছে। ভাষ্য রচনার ক্ষেত্রে যে সব তাফসীর গ্রন্থকে 
মৌলিক, প্রামাণ্য ও প্রাচীন হিসেবে গণ্য করা হয়, তাফসীরে তাবারী শরীফ সেগুলোর মধ্যে অন্যতম । এই 
তাফসীরখানার রচয়িতা আল্লামা আবূ জাফর মুহাম্মদ ইব্‌ন জারীর আত-তাবারী (র) (জন্ম : ৮৩৯ খ্রি/২২৫ হি., 
মৃত্যু : ৯২৩ খ্রি/৩২০ হি.) কুরআন মজীদের ভাষ্য রচনা করতে যেয়ে প্রয়োজনীয় যত তথ্য ও তত্ব পেয়েছেন, তা 
তিনি এতে সন্নিবেশিত করেছেন। ফলে এই তাফসীরখানা হয়ে উঠেছে প্রামাণ্য মৌলিক তাফসীর, যা পরবর্তী 
মুফাস্সিরগণের নিকট তাফসীর প্রণয়নের নির্ভরযোগ্য সহায়ক গ্রন্থ হিসেবে বিবেচিত হয়ে আসছে। এই 
তাফসীরখানা তাফসীরে তাবারী শরীফ নামে সমধিক পরিচিত হলেও এর আসল নাম “আল-জামিউল বায়ান ফী 
তাফসীরিল কুরআন ।* 

পাশ্চাত্য দুনিয়ার পণ্ডিত মহলে এঁতিহাসিক এবং সমালোচনমূলক গবেষণার জন্য এই তাফসীরখানা 
বিশেষভাবে সমাদৃত । আমরা প্রায় সাড়ে এগারো শ’ বছরের প্রাচীন এই জগদ্বিখ্যাত তাফসীর গ্রন্থখানির বাংলা 
অনুবাদ প্রকাশ করতে পারায় মহান আল্লাহ্‌ তা'আলার দরবারে অগণিত শুকারিয়া জ্ঞাপন করছি। 

ইতিমধ্যে আমরা এ মূল্যবান তাফসীর গ্রন্থটির ১১টি খণ্ড পাঠকবৃন্দের হাতে তুলে দিতে সক্ষম হয়েছি। কিন্তু 
মূল কিতাবের দুষ্প্রাপ্যতার দরুন পরবর্তী খণ্গুলো প্রকাশে বিলম্ব হচ্ছে। আমরা ক্রমান্বয়ে তাফসীরে তাবারী 
শরীফের প্রতিটি খণ্ডের তরজমা প্রকাশ করবো ইনশাআল্লাহ্‌ । এ আমপারা অংশটির তরজমা ইতিমধ্যে আমাদের 
হস্তগত হওয়ায় তা প্রকাশ করা হলো। শেষতম (আমপারা) খণ্ডের অনুবাদ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী 
বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আ. ফ. ম আবু বকর সিদ্দীক ও সম্পাদনা করেছেন মাওলানা মুহাম্মদ 
ফরীদদ্দীন আত্তার। তাদের সবাইকে জানাই মুবারকবাদ। সেই সঙ্গে এই খগ্ডখানি প্রকাশে যারা আমাদের 
বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের সবাইকেও মুবারকবাদ জানাচ্ছি। 

আমরা সর্বাত্মক চেষ্টা করেছি নির্ভলভাবে এই পবিত্র গ্রন্থখানা প্রকাশ করতে, তবুও এতে যদি কোনরূপ 

ভুল-ভ্ৰান্তি কোন পাঠকের নজরে পড়ে, তাহলে মেহেরবানী করে তা আমাদের জানালে আমরা ইনশাআল্লাহ্‌ 
রা A 
খণ্ডটিও পাঠকপ্রিয়তা লাভ করবে । 


মুহাম্মাদ শামসুল হক 
পরিচালক 


অনুবাদ ও সংকলন বিভাগ 
ইসলামিক ফাউন্ডেশন বাং 


www.waytojannah.com 


Contents 


আল্লামা আবু জা‘ফর মুহম্মদ ইব্‌ন জারীর আত-তাবারী হিজরী ২২৫ সনে (৮৩৮ খৃ.) ইরানের কাম্পিয়ান 
হুদের তীরবর্তী তাবারিস্তানে জন্যগ্রহণ করেন। বাল্যকালে তিনি ফারসী ভাষা-সাহিত্য ও ইরানের ইতিহাস 
মনোযোগ সহকারে অধ্যয়ন করেন। অতঃপর উচ্চ শিক্ষা লাভের নিমিত্ত জ্ঞান-বিজ্ঞানের কেন্দ্রস্থল বাগদাদে গমন 
করে সেখানে আরবী ভাষা, সাহিত্য, ইতিহাস, দর্শন, তর্কশান্ত্র ও ভূতত্বে গভীর পাণ্ডিত্য অর্জন করেন। তাফসীর ও. 
হাদীস চর্চায় তার অতিশয় আগ্রহ ছিল। এই উভয় বিষয়ে উচ্চতর জ্ঞানার্জনের উদ্দেশ্যে তিনি মক্কা শরীফে গমন। 
করেন এবং সেখানে বিভিন্ন মনীষীর সাহচর্ষে অবস্থান করে তাফসীর ও হাদীসে বিশেষ পারদির্শতা লাভ করেন। 
অধিক জ্ঞান সঞ্চয় এবং এঁতিহাসিক তথ্যাবলী সংগ্রহের উদ্দেশ্যে তিনি মিসর, সিরিয়া, ইরাক ও ইরানের খ্যাতনামা 
আলিমগণের সান্নিধ্যে উপস্থিত হন। তৎকালীন সফরের দুঃখ-কষ্ট এবং কঠিন কৃম্রতা তাকে জ্ঞানানুশীলনের অদৃশ্য 
উৎসাহে ভাটার সৃষ্টি করতে পারে নাই। এমনকি একবার তাকে তীর গায়ের জামার দুটি হাতার বিনিময়ে রুটি 
সংগ্রহ করে জঠর জ্বালার নিবৃত্তি ঘটাতে হয়েছিল । 

শেষ বয়সে তিনি বাগদাদ শরীফে স্থায়ীভাবে বসবাস আরম্ভ করেন এবং গ্রন্থ রচনায় মনোনিবেশ করেন । তার 
যুগ যুগ ধরে সঞ্চিত জ্ঞান তিনি লেখনীর মাধ্যমে সওগাত হিসাবে জগদ্বাসীর দুয়ারে পৌছে দিতে মনস্থ করলেন। 
ক্রমাগত চল্লিশ বৎসরব্যাপী প্রতিদিন অন্যুন চল্লিশ পৃষ্ঠা করে তার লেখনীয় খোঁচায় তৈরি হলো ত্রিশ খণ্ডে 
পাক-কুরআনের সর্বশ্রেষ্ঠ তাফসীর “আল-জামিউল-বয়ান' এবং দেড়শত খণ্ডে রচিত হলো মানবজাতির ইতিহাস 
“আখবারুর-রুসূলু ওয়াল্-সুলুক' । আরবী ভাষায় লিখিত সর্বপ্রথম মানবেতিহাসখানা পরে পাঠাভ্যাসের সুবিধার 
জন্য সার-সংক্ষেপ করে এক-দশমাংশে অর্থাৎ মাত্র পনেরো খণ্ডে প্রকাশিত হয়। বিশ্ব-ইতিহাস ও তাফসীর 
সংকলনের মাধ্যমেই তার জ্ঞানের বিশালতা উপলব্ধি করা যায়। পরবর্তী সকল এঁতিহাসিক ও ভূতত্বববিদই স্ব স্ব গন্ঠ 
রচনায় তার প্রদর্শিত পথের অনুসরণ করেছেন। 

“'আল-জামিউল-বয়ান' বিশুদ্ধ হাদীস বর্ণনার ধারানুযায়ী পাক-কুরআনের প্রতিটি শব্দের বিশদ ব্যাখ্যাসূচক 
বর্ণনা। এই তাফসীর সারা দুনিয়ায় পাক-কুরআনের সঠিক ভাষ্য হিসেবে আদর্শ গ্রন্থ এবং পরবর্তী ভাষ্যকারণণের 
পথিকৃৎ। আল্লাহু রাববুল-আলামীনের মহাবাণীর সঠিক ভাষ্য দানের মত কঠিন ও অতি পবিত্র দায়িত্ব পালনে? 
সুমহান নযীর তিনি যেভাবে প্রতিষ্ঠা করে গেছেন, তা অবিম্মরণীয় । এই অতুলুনীয় খেদমত তাকে জগতের 
সুধী ও চিন্তানায়কের মর্যাদ্নায় পৌছে দিয়েছে । একজন শ্রেষ্ঠ মুফাসসিরে কুরআন ও শ্রেষ্ঠ এতিহাসিক হিসেবে তি 
জগতে অমর ৷ পাক-কুরআনের ভাষ্য প্রণয়নে তিনি যেরূপ অগাধ পাণ্ডিত্য, সুক্ধ্-বিশ্রেষণ শক্তি, সুদূর 
অন্তৰ্দৃষ্টি, অধ্যবসায়, মনোযোগিতা-মননশীলতা, বাকসমৃদ্ধি ও বর্ণনাশৈলী প্রদর্শন করেছেন, তা সত্যিই বিস্ময়কর 
পরিশ্রম ও জ্ঞানানুশীলনে নিঃসন্দেহে তিনি সকলের শীর্ষস্থানীয় । 

আল্লামা আবু জা“ফর মুহাম্মদ ইব্‌ন জারীর আত-তাবারী খাঁটি সুনী-হানাফী ছিলেন বিধায় হাম্বলী মতাবলম্বীগ্ 
তার প্রাধান্য মেনে নিতে রাষী হয়নি। এমনকি তারা এই বিশ্ববিশ্রীত ইমামকে কাফির ফতোয়ার অপবাদ দিতে 
কুণ্ঠাবোধ করেনি । বাগদাদের আব্বাসীয় খলীফা মুক্তদির বিল্লাহ্র শাসনামলে (৯০৭-৯৩২ খরি.), হি. ৩১০ সনে/ 
৯৩২ খ্রি. জগত শ্রেষ্ঠ মুসসসিরে কুরআন ও বিশ্বজোড়া খ্যাতিমান মুসলিম এঁতিহাসিক আল্লামা তাবারী ইনতি 
করেন৷ হান্বলীরা এই অশতিপর জ্ঞানবৃদ্ধ শায়খের লাশ এবং জানাযা নিয়ে হট্টগোল এবং দাফনকার্যে বাধার 
করে। অবশেষে রাত্রির অন্ধকারে তার বাসগৃহের একপাশে তার ভক্তজনেরা তাকে সমাহিত করেন। প্র 
এতিহাসিক ইব্‌ন ইসহাকের মতে “ইব্‌ন জরীর তাবারীর ন্যায় জ্ঞানীজন জগতে বিরল” । তার সুমহান আত্মার 
অজস্রধারায় আল্লাহ তা“আলার রহমত বর্ষিত হোক । 


_ মুহম্মদ ফরীদুদ্দীন আত্তার 


www.waytojannah.com 


Contents 


seo ৮ 


[2411 ৯১৬০, 


সূরা নাবা 


মক্কায় অবতীর্ণ, আয়াত-৪০, রুকু-১২। 
pen dis 
দয়াময়, পরম দয়ালু আল্লাহ্র নামে। 


টে ০৯৯১৯ 45 AUN ( ") ৪2 (৫) ৬ (+) © ৩৯৪৩ তি (\) 
4০০৪০ to ত৩৮4৫% এ 


০ ৩৮৬০১৭৪ AS (০) ০ ০৯৯১০ 


১. এই সমস্ত লোক একে অপরের নিকট কোন্‌ বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে? ২. সেই মহাব্যাপার সম্পর্কে, 
৩. যে বিষয়ে এদের মধ্যে মতানৈক্য আছে? ৪. কখনও এরূপ নয়, অতি সত্বর তারা এটা জানতে পারবে ।1৫. 
অতঃপর কখনও এরূপ নয়, অতি শীঘ্রই তারা এটা জানতে পারবে । 


তাফসীর 
আল্লাহ্‌ রাব্বুল আলামীন ইরশাদ করেন £ হে মুহাম্মদ (স)! মক্কার এই সমস্ত কুরায়শ তোমাকে কি সম্পর্কে 
জিজ্ঞাসাবাদ করছে ? প্রকৃত ব্যাপার এই যে, নবী করীম সো) যখন তাদেরকে সত্য-দীনের দিকে আহ্বান করত।তা 
গ্রহণ করার জন্য এবং এর প্রতি বিশ্বাস স্থাপন ও পুনরুথানের প্রতি ঈমান আনয়ন করার জন্য দাওয়াত ঠোশ 
করলেন; তখন তারা এরূপ বলাবলি করতে লাগল যে, মৃত্যুর পর আবার কেউ পুনরুজ্জীবিত হবে, এরূপ কথা 
তোমরা কেউ কখনো শুনেছে কি? 
আবু কুরায়ব...... হাসান (র) থেকে বর্ণনা করেছেন যে, যখন নবী করীম (সো) তাদের নিকট প্রেরিত 
তখন তারা পরস্পরের মধ্যে উক্তরূপ জিজ্ঞাসাবাদ শুরু করে দিল। তখন আল্লাহ্‌ তা'আলা এই আয়াত 
করলেন $ ‘এরা একে অপরের নিকট কোন্‌ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে? সেই মহাব্যাপার সম্পর্কে! 
হযরত আবূ জাফর (র) বলেন £ঃ অতঃপর আল্লাহ্‌ তা'আলা এ সম্পর্কে তার নবীকে জ্ঞাত করানোর উদ্দেশ্যে 
ইরশাদ করেন যে, “তারা সেই মহাব্যাপার বা কিয়ামত সম্পর্কে পরস্পর পরস্পরের নিকট জিজ্ঞাসাবাদ 
করছে ।' 
মুফাসসিরগণ “নাবা-আযীম" বা মহা-সংবাদের ব্যাখ্যা সম্পর্কে মতানৈক্য করেছেন৷ এ সম্পর্কে কেউ (কেউ 
বলেন ঃ এর অর্থ হলো -'আল-কুরআন' । 
মুহাম্মদ ইব্ন আমর......মুজাহিদ (র) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তাআলা কর্তৃক বর্ণিত 'নাবা 
আযীম'-এর অর্থ ও উদ্দেশ্য হলো “আল-কুরআন । 


তাবারী-__২ 


শপ = 72 শি 


www.waytojannah.com 


Contents 


১০ তাফসীরে তাবারী (আমপারা) 


বাশার...... হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, “নাবা-আযীম’ বা মহাসংবাদ হলো মৃত্যুর 
পর পুনরুথান। 

ইব্‌ন হুমায়দ......হযরত আবূ কাতাদাহ (রা) থেকে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌ তা'আলার বাণী 
নাবা-ই-আযীম হলো মৃত্যুর পর পুনরুজ্জীবিত হওয়া । 

ইউনুস......ইবৃন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা“আলার বাণী ঃ তারা একে অপরের নিকট কোন 
বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে ? সেই মহাব্যাপার সম্পর্কে, যে বিষয়ে এদের মধ্যে মতানৈক্য আছে । তিনি বলেন ঃ এর 
অর্থ হলো কিয়ামতের দিন, যেদিন সবাই পুনরুজ্জীবিত হবে । কাফিররা একে অস্বীকার করত । 

কোন কোন আরববাসীর অভিমত এই যে, মক্কার কুরায়শরা পুনরুথানের ব্যাপারে ভিন্নমত পোষণ করত, যার 
পরিপ্রেক্ষিতে আল্লাহ তা'আলা ৪ ১১৪1১৯- 4৪ ৯ (5311 শব্দ ব্যবহার করেছেন। দ্বারা এটা পরিষ্কার জানা 
যায় যে, তারা কেউ কেউ একে স্বীকার এবং কেউ কেউ অস্বীকার করত । 

ইব্‌ন হুমায়দ......হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তাআলার বাণী ৪ “সেই 
মহাসংবাদ সম্পর্কে, যে বিষয়ে তাদের মধ্যে মতপার্থক্য আছে'-তা হলো মৃত্যুর পর-পুনরুখান। লোকেরা এ 
ব্যাপারে দ্বিমত পোষণ করত । কেউ তার সত্যতা প্রতিপাদন করত এবং কেউ একে মিথ্যা বা অস্বীকার করত । 
প্রকৃত প্রস্তাবে মৃত্যুর পরই এর সত্যতা প্রমাণিত হবে। 

বাশার......হযরত কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের বাণীর মধ্যে তারা পরস্পর যে 
বিরুদ্ধমত পোষণ করত, তা ছিল মৃত্যুর পর পুনরুজ্জীবিত হওয়া সম্পর্কে । লোকেরা এ ব্যাপারে মতের দিক দিয়া 
দ্বিধাবিভক্ত ছিল, কেউ একে সত্য বলে বিশ্বাস করত এবং কেউ মিথ্যা বলত ৷ প্রকৃতপক্ষে এর বাস্তবতা মৃত্যুর 
পরেই সবাই উপলব্ধি করতে পারবে। 

ইব্‌ন আবদুল আলা......হযরত কাতাদাহ রো) হতে বর্ণনা করেছেন যে, কাফিররা কিয়ামতকে অলীক ও 
অবাস্তব মনে করার কারণে আল্লাহ তা“আলা 4 (কোল্লা) শব্দটি ব্যবহার করেছেন, যদ্দারা তাদের ভ্রান্ত মত ও 
ধারণাকে প্রত্যাখ্যান করে এ সত্যকেই প্রতিষ্ঠা করেছেন যে, না, কখনও এরূপ সম্ভব নয়; বরং কিয়ামত অবশ্যই 
অনুষ্ঠিত হবে, আর তারা অতি সত্তর তা জানতে পারবে । কেননা মৃত্যুর পর কাফির-মুশ্রিকরা আল্লাহ তাআলা 
কর্তৃক নির্ধারিত আযাবে অবশ্যই গেরেফতার হবে এবং তাদের পূর্বকৃত-কর্মের ফলশ্রণতি নিশ্চিতভাবে ভোগ 
করবে । যাহহাকও এই মত সমর্থন করেছেন। 


ও (1222680৯505) ভিউ টা OG I ars ৩ (৯) 
০4486) GL iG COTES 0705 ECL ডি ULES (4) 

৬. এ কি সত্য নয় যে, আমি যমীনকে বিছানা ৭. ও পাহাড়-পর্বতসমূহকে কীলক-সদৃশ করে সৃষ্টি 
করেছি । ৮. এবং আমিই তোমাদেরকে জোড়া জোড়া করে সৃষ্টি করেছি । ৯. নিদ্রাকে আমিই তোমাদের জন্য 
শান্তি ও বিশ্রামের উপকরণ স্বরূপ করেছি । ১০. আমি রাত্রিকে আবরণ স্বরূপ ১১. এবং দিনকে জীবিকার্জনের 
সময় করে দিয়েছি । 


www.waytojannah.com 


Contents 
সূরা নাবা k ১১ 


তাফসীর 

উপরোক্ত আয়াতে করীমায় আল্লাহ রাববুল আলামীন মক্কার কাফিরদেরকে স্বীয় অসীম কুদরতের কথা স্মরণ 
করে দিয়েছেন, যা মিথ্যা প্রতিপন্ন করার কারণে মৃত্যুর পর তারা বিভিন্ন প্রকার কঠিন আযাবে নিপতিত হবে। তাই 
জিজ্ঞাসার সুরে তিনি বলেন, আমি কি যমীনকে তোমাদের জন্য বিছানা ও শয্যা স্বরূপ বানাই নি ? যেখানে তোমরা 
আরামের সাথে বসবাস করবে ? 

ইব্‌ন হুমায়দ...... হযরত কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার বাণী ৪ ‘আমি কি 
যমীনকে তোমাদের জন্য বিছানা স্বরূপ করি নাই” । এর প্রকৃত অর্থ বিস্তৃত ও প্রশস্ত করা। আর ‘আমি কি 
পাহাড়-পর্বতসমূহকে কীলক স্বরূপ করি নাই'-যেখানে তোমরা শান্তি ও স্বস্তির সাথে বসবাস করবে? আর আমিই 
তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি- এর অর্থ হলো পুরুষ ও স্ত্রীরূপে আমার মহান উদ্দেশ্য ও সৃষ্টি কৌশল 
প্রদর্শনের জন্য এরূপ করেছি। আমি নিদ্বাকে তোমাদের বিশ্রামের জন্য অর্থাৎ আরামের জন্য সৃষ্টি করেছি। এ সময় 
তোমরা মৃতবৎ থাক এবং তোমাদের রূহগুলি তোমাদের জড়দেহ হতে বিচ্ছিন্ন হয়ে যায় । আমিই রাত্রিকে আবরণ 
স্বরূপ সৃষ্টি করেছি-অর্থাৎ রাত্রিকে অন্ধকারাচ্ছন্ন করেছি। উদ্দেশ্য, আলোর ঝলকানী হতে সুরক্ষিত থেকে অড়ি 
সক্ষম হবে । যেমন কোন কবির ভাষায় ৪ 

“অতঃপর যখন রাত্রিকে পরিধান করলাম অর্থাৎ রাত্রি যখন অন্ধকারাচ্ছন্ন হলো এবং তার অমানিশা গোর্টা 
সৃষ্টিকে গ্রাস করল; তখন সবই অদৃশ্য হয়ে গেল ।” | 

ইবৃন হুমায়দ......কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার বাণী ৪ “আমি রাত্রিকে তোমার্দের 
জন্য আবরণ স্বরূপ করেছি’ এর প্রকৃত অর্থ শান্তির উপকরণ স্বরূপ করেছি এবং দিবসকে আমি তোমাদের জন্য 
জীবিকার্জনের সময় স্বরূপ সৃষ্টি করেছি। যাতে প্রচুর আলো ও ওজ্জবল্যের মধ্যে তোমরা তোমাদের প্রয়োজনীয় 
জীবন সামগ্রী যোগাড় করতে সক্ষম হও। 

মুহম্মদ ইব্‌ন উমর......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার বাণী £ ‘আমি দিবসকে তোমার্দের 
জন্য জীবিকার্জনের সময় স্বরূপ করে দিয়েছি'- যার অর্থ আল্লাহ্‌র অনুগ্রহ অনুসন্ধানের জন্য এরূপ করা হয়েছে। 


£2 ১৫৮ 
ld 


৩৫ (5) BEELER 0) CATE HHI CHS 108) 

৬5 70 ৩৪ 

১২. আমি তোমাদের উপর সাতটি সুদৃঢ় আকাশ সংস্থাপিত করেছি ১৩. এবং একটি প্রোজ্বল দীপ 
বানিয়েছি। ১৪. এবং আমি জলধর থেকে প্রচুর পরিমাণে বারিপাত করি । 


তাফসীর 

আল্লাহ তা“আলার বাণী £ আমি তোমাদের উপর বানিয়েছি অর্থাৎ আকাশকে ছাদ স্বরূপ বানিয়েছি। আরবের 
প্রচলিত নিয়মে ঘরের ছাদকে তারা মূল ভিত্তি হিসেবে মনে করত । যেহেতু আকাশ-যমীনের জন্য ছাদ স্বরূপ, 'সে 
জন্য আল্লাহ-রাববুল আলামীন আরববাসীদের সহজে বুঝার জন্য (১ (বানায়না)। শব্দ ব্যবহার করেছেন, মার 


www.waytojannah.com 


Contents 


১২ তাফসীরে তাবারী (আমপারা) 


অর্থ পৃথিবীর ছাদ বা আকাশ । যা অত্যন্ত সুদৃঢ় ও মযবৃত। কালচক্রের প্রবাহ সেখানে আজও এতটুকু ফাটল বা 
বিপর্যয় সৃষ্টি করতে সক্ষম হয়নি । 

আল্লাহ তাআলার বাণী £ ‘আমি একটি উজ্জ্বল দীপ সৃষ্টি করেছি’-যার অর্থ সূর্য । 0৯ শব্দের অর্থ অত্যন্ত 
উত্তপ্ত এবং অতিশয় উজ্জ্বল । মুফাসসিরগণ এই অর্থই সবাই গ্রহণ করেছেন। 

আলী......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের বাণী £ আমি একটি প্রোজ্জবল 
দীপ সৃষ্টি করেছি, যা খুবই উত্তপ্ত ও উজ্জ্বল (অর্থাৎ সূর্য)। 

মুহাম্মদ ইব্‌ন সাদ ......হযরত ইব্‌ন আব্বাস রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তাআলার বাণী £ আমি 
একটি উজ্জ্বল দীপ সৃষ্টি করেছি তা ভাস্বর দ্বীপ বা সূর্য ছাড়া কিছুই নয়। 

হারিস......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার বাণী ঃ প্রোজ্জবল দীপের অর্থ, যা খুবই উজ্জ্বল 
ও চোখ ধাধানো । 

ইব্‌ন আবদুল আ'লা......হযরত কাতাদাহ রো) হতে বর্ণনা করেছেন যে, (2, 2, -এর অর্থ হলো 
অত্যন্ত উত্তপ্ত ও অতিশয় উজ্জ্বল দীপ। ৃ 

ইব্‌ন হুমায়দ......সুফিয়ান হতে বর্ণনা করেছেন যে, (২৮৯১ (১ তাই, যার উজ্জ্বল আলো চমকাতে 
থাকে। | 

অতঃপর আল্লাহ তা'আলার বাণী £ “আমি জলাধার হতে বারি বর্ষণ করি ।' এখানে ৩০:০ শব্দের অর্থ 
নিয়ে মুফাসসিরগণের মধ্যে মতপার্থক্য পরিলক্ষিত হয়। কেউ কেউ বলেন, ১।১০« ০ শব্দের অর্থ 
মেঘমালাবাহী বাতাস। 

মুহম্মদ ইব্‌ন সাঈদ...... হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ বাণী ৪ আমি জলধর 
হতে বারী বর্ষণ করি । এখানে এ। ১,৯৯০ শব্দের অর্থ বাতাস, যা মেঘবাহী । 

ইব্‌ন হুমায়দ......ইকরামা হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের বাণী £ আমি মেঘমালা হতে বর্ষণ করি, 
এখানে ৩1১০২০ শব্দের অর্থ মেঘমালা বহনকারী বায়ুসমূহ ৷ পু 

মুহম্মদ ইব্‌ন আমর......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তাআলার বাণী ০1১,০৯৬ ০11 ১ অর্থাৎ 
মেঘমালা হতে, যা বায়ু কর্তৃক পরিচালিত হয়ে থাকে। 

হারিস.......মুজাহিদ হতে একইরূপ মন্তব্য পেশ করেছেন । 

বাশার......হযরত কাতাদাহ রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা“আলার বাণী ঃ আমি জলধর হতে বর্ষণ 
করি, যা বায়ু কর্তৃক বিতাড়িত । 

ইউনুস......ইবৃন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের কালাম £ আমি মেঘমালা হতে বর্ষণ করি, যা 
বায়ু দ্বারা বিতাড়িত। এর সপক্ষে তিনি কালাম পাকের উক্ত আয়াত তিলাওয়াত করেন, যার অর্থ হলো-তিনি বায়ু 
প্রেরণ করেন, যা মেঘমালাকে বিতাড়িত করে । 

কেউ কেউ এই অভিমত পোষণ করেন যে, সাহাব অর্থ এ মেঘমালা যা বারিপূর্ণ, কিন্তু বর্ষণ করে না। এটা এ 
স্ত্রীলোকের মত, যে ঝতুবতী হওয়ার উপযুক্তা কিন্তু সে খতুবতী হয় না। 

ইব্‌ন হুমায়দ......সুফিয়ান হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ কালাম ০1 * || ০_*-এর অর্থ 
মেঘমালা হতে। 


www.waytojannah.com 


Contents 


সূরা নাবা ১৩ 


আলী......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার বাণী £ আমি জলধর হতে 
বর্ষণ করি, এর অর্থ মেঘমালা হতে । 

মিহরান......রবী' হতে বর্ণনা করেছেন যে, | ১০৬০1 অর্থ _১৯...|| বা মেঘমালা । অবশ্য কেউ কেষ্ট 
৩! ১০৬11 শব্দের অর্থ আকাশ বলেছেন। যেমন £ 

ইয়াকৃব......আবু রিযা হতে বর্ণনা করেছেন যে, আমি হযরত হাসান (রা)-কে ২,১.০-]| ১০ ০1551, বা 
আমি জলধর হতে বর্ষণ করি, এ আয়াত সম্পর্কে জিজ্ঞেস করলে জবাবে তিনি ০১। ১.০ শব্দের অর্থ আকাধী 
বর্ণনা করেন। 

বাশার...... হযরত কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের কালাম, আমি জলধর হতে বর্ষণ 
করি, অর্থাৎ আকাশ হতে । 

ইব্‌ন আবদুল আ'লা...... হযরত কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার বাণী £ আমি 
জলধর হতে বর্ষণ করি অর্থাৎ আকাশ হতে বর্ষণ করি হবে । আসল ব্যাপার এই যে, সূর্যের তাপে সমুদ্রের পাৰি 
es CTT ররর রর সারি াসিগা রী 
বৃষ্টি বর্ষিত হয়। 

তঃপর আল্লাহ তা'আলার বাণী 8 (2025: বা ‘প্রচুর বৃষ্টিপাত-'এর অর্থ অবিশ্রান্ত বর্ষণ । যা আদৌ বন্ধ 

হয় না। যেমন শরীরের শিরায় শিরায় রক্তের প্রবাহ, যা বন্ধ হয় না। 

আলী......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, 1৯১৪ ০ -এর অর্থ অবিশ্রান্ত বর্ষণ । 

মুহাম্মদ ইব্‌ন সাঈদ......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, (2125: এর অর্থ আকাশের 
অবিশ্রান্ত বর্ষণ ৷ 

মুহাম্মদ ইব্‌ন আমর......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের কালাম 8 52.55: -এর অর্থ 
বিরামহীন বর্ষণ । র 

ইব্‌ন আবদুল আ'লা......কাতাদাহ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের কালামের বর্ণনার মধ্যে ০৫১ 
(৯৪ -এর (255 শব্দের অর্থ অবিশ্রীন্ত বা পরিপূর্ণ । 

"ইব্‌ন হুমায়দ......রবী' হতে বর্ণনা করেছেন যে, (2৪ 215 -এর অর্থ পানিপূর্ণ মেঘ । 

মিহ্রান......সুফিয়ান হতে বর্ণনা করেছেন যে, (2.5 ”. এর অর্থ বিরামহীন বা অবিশ্রান্ত বর্ষণ । 

কেউ কেউ 12125 শব্দের অর্থ বলেছেন অধিক। 

ইউনুস......ইবৃন ওয়াহাব হতে বর্ণনা করেন যে, (৪ ৮ -এর অর্থ অধিক বর্ষণ । আরবী ভাষাভাষীর্ন্দর 
নিকট ০5 শব্দের অর্থ বিরামহীন বা অবিশ্রান্ত। যেমন হযরত রাসূলুল্লাহ (সা)-এর এক হাদীসে বর্ণিত আরে ঃ 
“সবচেয়ে উত্তম হজ্জ হচ্ছে যাতে অধিক কুরবানী করা হয়। ক্রমাগত এবং বিরামহীন কুরবানীর দ্বারা এই লক্ষ্য 
অর্জিত হয়।' 


০6০-28025 6) (১) ০ GH 


৩৫৬৫ র্ভেএা ভঞ্৪৪5 (৭) ত ঠা 





www.waytojannah.com 


Contents 


১৪ তাফসীরে তাবারী (আমপারা) 


১৫. এরদ্বারা আমি শস্য, শাক-সজী ১৬. ও ঘন-সন্নিবিষ্ট উদ্যান উৎপন্ন করি। ১৭. নিশ্চয়ই চূড়ান্ত 
বিচারের দিন একটি পূর্ব নির্ধারিত দিন । ১৮. সেই দিন শিংগায় ফুঁ দেওয়া হবে এবং তোমরা দলে দলে এসে 
সমবেত হবে । ১৯. আর আকাশমণ্ডল উন্মুক্ত করে দেওয়া হবে, ফলে তাতে বহু দরজা দেখা দেবে ২০. এবং 
পর্বতসমূহকে স্থানচ্যুত করা হবে, ফলে তা মরুভূমির মরীচিকাবৎ হবে । 


তাফসীর 

আল্লাহ রাব্বুল আলামীনের বাণী £ ‘আমি মেঘমালা হতে এই উদ্দেশ্যে অবিশ্রান্ত বৃষ্টি বর্ষণ করিয়েছি যে, এর 
সাহায্যে শস্য, শাক-সজী ও ঘন-সন্নিবদ্ধ বাগ-বাগিচা উদ্ভাবন করব ৷’ যথা যব, গম, খুরমা-বৃক্ষ ইত্যাদি সর্বপ্রকার 
শস্য, শাক-সজী ও বৃক্ষরাজী উৎপন্ন করব । (৯41 শব্দের অর্থ ঘন- 

আলী......হযরত ইব্‌ন আব্বাস রো) হতে বর্ণনা করেছেন যে- (47511 0২ শব্দের অর্থ ঘন-সন্নিবিষ্ট 


মুহাম্মদ ইব্‌ন সা‘দ....... হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, 1] ০০ শব্দের অর্থ এমন 
ঘন-সন্নিবদ্ধ বাগান, যার একটি অপরটির সাথে সম্মিলিত । 

মুহাম্মদ ইব্‌ন আমর্.....মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, 'জান্নীতিন আলফাফা” শব্দের অর্থ ঘন-সন্রিবিষ্ট 
বাগান ৷ 

বাশার......আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার বাণী (১13) ০০২ শব্দের অর্থ 
এমন ঘন-বাগান, যার একটি বৃক্ষ অন্যটির সাথে সম্মিলিত । | 

ইব্‌ন আবদুল আ'লা......হযরত VE RL আল্লাহর বাণী £ (0511 ০ 
শব্দের অর্থ এমন ঘন বাগান, যার বৃক্ষ-লতাদি পরস্পর সম্মিলিত ও ঘন- 

ইব্‌ন হুমায়দ......সুফিয়ান হতে বর্ণনা করেছেন যে, (31811 এ EL 0 রা নানা 

ইউনুস......ইব্ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহু পাকের কালাম (৯511 ০১ শব্দের অর্থ 
ঘন-বৃক্ষাদিতে পরিপূর্ণ বাগান। | 

আহলে আরব 13511 শব্দের একবচনে কি হবে, তা নিয়ে মতবিরোধ করেছেন। বসরার কোন কোন 
ব্যাকরণবিদের মতে 5/1 শব্দের একবচন শব্দ _৪1; অপরপক্ষে কৃফার কোন কোন ব্যাকরণবিদের মতে 30১11 
শব্দের একবচন শব্দ &!1 ও 3১১]; কোন কোন ব্যাকরণবিদের মতে 511 শব্দটি বহুবচনেরও বহুবচন সূচক 
শব্দ । কেননা তাদের মতে 5১/1 শব্দের একবচন শব্দ হলো ! যার বহুবচন হলো ৪! এবং এরও বহুবচন সূচক 
শব্দ হলো (১/১|| যাহা বহুবচনেরও বহুবচন । 

এ কারণে মুফাসসিরগণ 13811 ০১৬৯ শব্দের অর্থে সবাই একমত, যার অর্থ হলো ঘন-সন্নিবিষ্ট বা ঘন 
বৃক্ষাদিতে পরিপূর্ণ উদ্যান । ৰা 

অতঃপর আল্লাহ তা'আলার বাণী ৪ “নিশ্চয়ই চূড়ান্ত বিচারের দিন, একটি পূর্ব নির্ধারিত দিন৷’ যেদিন তিনি 
তার সৃষ্টির এক অংশ, অপর অংশ হতে পৃথক করবেন এবং তাদের কৃত অন্যায়-অপকর্মের জন্য পাক্ড়াও 
করবেন । কেননা আল্লাহ রাব্বুল আলামীন এই সমস্ত মিথ্যাবাদী সম্পর্কে আগেই সতর্কবাণী ও শাস্তির সং 


পরিবেশন করেছেন যে, সেই নির্ধারিত দিনেই তাদেরকে পাক্ড়াও করা হবে । এই আয়াতের ব্যাখ্যায় অধিকাংশ 
মুফাসসিরের অভিমত এইরূপ । 


www.waytojannah.com 


Contents 


সূরা নাবা ১৫ 


বাশার......আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের বাণী £৪ নিশ্চয়ই চূড়ান্ত বিচারের দিন, 
একটি পূর্ব-নির্ধারিত দিন। এটা এ দিন, যেদিন আল্লাহ রাব্বুল আলামীন পূর্ববর্তী ও পরবর্তী সমস্ত সৃষ্টিকে তাদের 
আমলের ভিত্তিতে বিভক্ত করে ফেলবেন এবং তদনুযায়ী প্রতিফলও প্রদান করবেন । ' 

তঃপর আল্লাহ পাকের কালাম £ “সেই দিন শিংগায় ফুঁ দেওয়া হবে ।' এটা এদিন, যা পূর্ব নির্ধারিত এবং 
যেদিনের সম্পর্কে আল্লাহ্র তরফ থেকে এ সমস্ত অবিশ্বাসী সম্প্রদায়কে বারবার সতর্ক করা হয়েছে । ১.০ শব্দের 
অর্থ আগেই বর্ণনা করা হয়েছে এবং এ সম্পর্কে মুফাসসিরগণের মধ্যে যে মতপার্থক্য আছে, তাও যথাস্থানে 
বর্ণিত হয়েছে । যার পুনরুল্পেখ এখানে নিষ্প্রয়োজন। আমাদের মতে এটা এমন একটি শিংগা, যা দ্বারা ফুৎকার 
দেওয়া হবে। 

ইব্‌ন হুমায়দ.... “আবদুল্লাহ ইবৃন আমর (রো) সুত্রে রাসূলুল্লাহ সো) হতে বর্ণনা করেছেন যে, ১১০ শব্দের 
অর্থ শিংগা। 

বাশার........ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের কালাম £ যেদিন শিংগায় ফুৎকার। 
দেওয়া হবে, সেদিন তোমরা দলে দলে, পালে-পালে, কাতারে-কাতারে এসে সমবেত হবে । এটাই আমাদের৷ 
অভিমত | 

মুহাম্মদ ইব্‌ন আমর......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তাআলার বাণী £ 2:31 শব্দের অর্থ 
দলে-দলে। তোমরা দলে-দলে এসে সমবেত হবে, এইরূপ বলার উদ্দেশ্য এই যে, আল্লাহ তা'আলা প্রত্যেক 
জাতির নিকট তার প্রেরিত মহাপুরুষ বা রাসূলদেরকে প্রেরণ করেন এবং প্রত্যেক উন্মত তাদের নবীর নেতৃত্বে এসে 
ময়দানে হাশরে সমবেত হবে । যেমন কালাম পাকের ভাষায় আল্লাহ্‌র নির্দেশ £ যেদিন আমি প্রত্যেক উম্মত বা 
জাতিকে তাদের ইমাম বা নেতাদের মাধ্যমে আহ্বান করব। 

অতঃপর আল্লাহ তা'আলার বাণী £ “আর আকাশমগুলকে উন্মুক্ত করে দেওয়া হবে’, ফলে তা দরজা আয় 
দরজা হয়ে দীড়াবে। এখানে ০১৯০ শব্দের অর্থ ০৪৪. বা বিদীর্ণ হবে। যার পরিপ্রেক্ষিতে আকাশম্থল 
টুকরা-টুকরা ও চূর্ণ-বিচূর্ণ হয়ে যাবে। একে উন্মুক্তকরণ হিসেবে :-,১- শব্দ দ্বারা ব্যক্ত করা হয়েছে। কেনা 
গায় ফুৎকারের আগে আকাশমগুল বিদীর্ণ ও চূর্ণ-বিচূর্ণ হবে না। 

অতঃপর আল্লাহ পাকের কালাম ৪ ‘এবং পর্বতসমূহ স্থানচ্যুত হয়ে মরীচিকাবৎ হবে ।' এর তাৎপর্য এই যে, 
চোখের সামনেই পাহাড়গুলো নিজ নিজ স্থান হতে উৎপাটিত হয়ে শূন্যলোকে উড়তে শুরু করবে। অতঃপর ত্বা 
চর্ণ-বিচুর্ণ ও গুঁড়ো গুঁড়ো হয়ে এমনভাবে ছড়িয়ে পড়বে যে, সেখানে বিশাল বালু সমুদ্র ভিন্ন আর কিছুই পরিলক্ষিত 
হবে না। দূর হতে মনে হবে সেখানে পানি আছে, আসলে তা মরীচিকা ছাড়া কিছুই নয় । 


GEL (1) CEU ৩৪৬ (1) 81০25 BEARS OM) 


হ ৬০৫ ৬৮৯৭) (Yo) SUNLESS 1/2352:5515 6 ৩4 


২১. প্রকৃতপক্ষে জাহান্নাম একটি ঘাটিবিশেষ । ২২. যা সীমালংঘনকারীদের আশ্রয়স্থল । ২৩. সেখানে ওঁরা 
যুগ যুগ ধরে অবস্থান করবে । ২৪. সেখানে তারা কোন ঠাণ্ডা ও পান উপযোগী জিনিসের স্বাদ আস্বাদন করাবে 
না, ২৫. বরং আম্বাদ গ্রহণ করবে কেবল ফুটন্ত পানি ও পুজের। 


£ www.waytojannah.com 


Contents 


১৬ তাফসীরে তাবারী (আমপারা) 


তাফসীর 

আল্লাহ রাব্বুল আলামীন এখানে জাহান্নামকে ঘাটি হিসেবে বিবৃত করেছেন। আর শিকার ধরার জন্য তৈরি 
বিশেষ স্থানকেই ঘাটি বলা হয়। এখানে জাহান্নামকে এইজন্য ঘাটি বলা হয়েছে যে, আল্লাহদ্রোহী ব্যক্তিরা 
জাহান্নামের ব্যাপারে সম্পূর্ণ বেপরোয়া হয়ে দুনিয়ার বুকে বুক ফুলিয়ে নেচে কুঁদে বেড়ায় এ কথা মনে করে যে, 
আল্লাহ্‌র এই বিশাল জগত যেন তাদের জন্য এক উন্মুক্ত লীলাক্ষেত্র এবং এখানে ধরা পড়ার ব্যাপারে কোন 
আশংকাই নাই কিন্তু প্রকৃত প্রস্তাবে ব্যাপার এই যে, জাহান্নাম তাদের জন্য আল্লাহ্‌ পাকের তৈরি এক প্রচ্ছন্ন খাটি । 
ওতে তারা আকস্মিকভাবে অবশ্যই আটকিয় পড়বে । এটাই মুফাসসিরগণের অভিমত । 

যাকারিয়া ইব্‌ন ইয়াহয়া ইব্‌ন আবু যায়দ......আবদুল্লাহ ইব্‌ন বাকর ইব্‌ন আবদুল্লাহ মুযানী হতে বর্ণনা 
করেছেন যে, যখন হযরত হাসান (রো) উক্ত আয়াত তিলাওয়াত করতেন যে, “জাহান্নাম একটি ঘাঁটি বিশেষ” । তখন 
তিনি বলতেন সাবধান! এটা এমন একটি ঘাঁটি, যা আল্লাহভীরুদের জন্য অতিক্রমযোগ্য এবং আল্লাহদ্বোহীদের 
জন্য বন্দীশালা স্বরূপ। 

ইয়াকুব......হাসান হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের কালাম ঃ প্রকৃতপক্ষে জাহান্নাম অতিক্রম করা 
ব্যতীত কেউই জান্নাতে প্রবেশ করতে পারবে না। 

বাশার......হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তাআলার বাণী ৪ প্রকৃত প্রস্তাবে 
জাহান্নাম একটি ঘাটিবিশেষ; এর অন্তর্নিহিত তাৎপর্য এই যে, জাহান্নামকে অতিক্রম করা ব্যতীত কেউই জান্নাতে 
প্রবিষ্ট হতে পারবে না। 

ইব্‌ন হুমায়দ......সুফিয়ান হতে বর্ণনা করেছেন যে, নিশ্চয়ই জাহান্নাম একটি ঘাটিবিশেষ । আল্লাহ পাকের এই 
কথার অর্থ এই যে, জাহান্নামের উপর তিনটি পুল হবে, যা পুলসিরাত হিসেবে পরিচিত । এটা প্রত্যেক বান্দাকে 
অতিক্রম করতে হবে। 

অতঃপর আল্লাহ পাকের নির্দেশ ঃ যা হবে সীমালংঘনকারীদের আশ্রয়স্থল । এর অর্থ এই যে, জাহান্নাম এ 
সমস্ত সীমালংঘনকারী ব্যক্তির জন্য ঘাটি স্বরূপ, যারা দুনিয়ার যিন্দেগীতে আল্লাহ রাব্বুল আলামীনের নির্দেশের 
বিরোধিতা করে, অহঙ্কার ও হঠকারিতার মধ্যে জীবনপাত করে । এই সমস্ত আল্লাহদ্রোহী উশৃঙ্খল ব্যক্তির ঘাটিই 
এই জাহান্নাম । তারা সেখানেই প্রত্যাবর্তন করবে এবং চিরদিন সেখানেই অবস্থান করবে । এটাই মুফাসসিরগণের 
অভিমত । 

বাশার...... হযরত আবূ কাতাদাহ রো) হতে বর্ণনা করেছেন যে, (3৮ ath ৮৮ এটা 
সীমালংঘনকারীদের জন্য আশ্রয়স্থল বা অবস্থানস্থল । 

ইব্‌ন হুমায়দ......সুফিয়ান হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের বাণী £৪ (১5 শব্দের অর্থ প্রত্যাবর্তনের স্থান 
ও আশ্রয়স্থল। 

অতঃপর আল্লাহ তা“আলার নির্দেশ ৪ “সেখানে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে’, এর উদ্দেশ্য এই যে, এ 
সমস্ত আল্লাহদ্রোহী ব্যক্তি যারা দুনিয়ার বুকে জাহান্নামের ব্যাপারে একান্ত বেপরোয়া হয়ে নেচে কুঁদে বেড়ায়, আর 

ক্বারী সাহেবরা ১১৯,3 শব্দের কিরআতের মধ্যে মতপার্থক্য দেখিয়েছেন। মদীনা, বসরা এবং কুফার কিছু 
সংখ্যক ক্বারী সাহেবের অভিমত এই যে, "১১3 শব্দের মধ্যে | -এর পর _৪1| হবে। কিন্তু কুফার অধিকাং 
কারীর অভিমত এই যে শব্দটি _৪|। ছাড়া শব্দটি ১+-4 হবে। 


Wwww.waytojannah.com 


Contents 


সূরা নাবা ১৭ 


অতঃপর ২3৯1 শব্দটি, এটি _5=-এর বহুবচন শব্দ এবং £,5= একবচন শব্দের বহুবচন হলো ৪৯, 
কাজেই -,3। শব্দটি £ ১১৯|| ৮৭৯ বা বহুবচনের বহুবচন সূচক শব্দ । | 

অতঃপর মুফাসসিরগণ “হকব্‌'-এর সময়সীমা সম্পর্কে মতভেদ করেছেন। এদের কারও কারও মতে এক 
হুক্বা তিনশত বৎসরের সমান। 

ইম্রান ইব্‌ন মূসা আল-কাযযাষ......বাশার ইব্‌ন কা'ব হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার বাণী ৫ 
‘তারা সেখানে যুগ যুগ ধরে অবস্থান করবে’, এর অর্থ আমি এটা জানতে পেরেছি যে, এক হুক্বা সমান তিনশত 
বৎসর, এর প্রতিটি বৎসর হবে ৩৬০ দিনের এবং প্রত্যেক দিন হবে এক হাজার বৎসরের সমান । 

ইবৃন হুমায়দ...... সালিম ইব্‌ন আবুল জা‘দ হতে বর্ণনা করেছেন যে, হযরত আলী ইব্‌ন আবু তালিব (রা) 
হিলাল হিজরীকে জিজ্ঞেস করেন, আল্লাহ তা“আলার নাযিলকৃত কিতাবে ‘হুক্বা’ সম্পর্কে তোমরা কি পেয়েছ ? 
তদুত্তরে তিনি বলেন, আমরা পেয়েছি ৮০ বছরে এক হুক্বা হয়; যার প্রতিটি বৎসর হয় ১২ মাসে, আর প্রতিটি 
মাস হয় ৩০ দিনে এবং প্রতিটি দিন হয় হাজার বৎসরের সমতুল্য । 

তামিম ইব্‌ন মুন্তাসার......হযরত আবু হুরায়রা (রা) হতে বর্ণনা করেছেন যে, এক হুক্বা ৮০ বৎসরের 
সমান, যার প্রতিটি বৎসর হয় ৩৬০ দিনে এবং প্রতিটি দিন হয় এক সহস্র বৎসরের সমতুল্য । 

আবু কুরায়ব......সাঈদ ইব্‌ন যুবায়র হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌ তা'আলার বাণী ৪ তারা সেখানে যুগ 
যুগ ধরে অবস্থান করবে । এখানে এক হুকবা সমান ৮০ বৎসর, যার এক বৎসর হবে ৩৬০ দিনে এবং দিন হবে 
এক বৎসর বা এক হাজার বৎসরের সমান । এ ব্যাপারে ইমাম তাবারী সন্দেহ প্রকাশ করেছেন। 

বাশার........ হযরত আবু কাতাদাহ রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের বাণী, “তারা সেখানে যুগ 
যুগ ধরে অবস্থান করবে’ এর তাৎপর্য এই যে, তারা অনন্তকাল ধরে সেখানে অবস্থান করবে । যখনই এক। 
হুক্বা শেষ হয়ে যাবে, তখনই দ্বিতীয় হুক্বার শুরু হবে। তিনি আরও বলেছেন যে এক হুক্বা হবে ৮০ 
বৎসরের সমান । 

ইব্‌ন আবদুল আ'লা......হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা“আলাব বাণী ৪ 
‘আহকাবা’ বা যুগ যুগ ধরে এর অর্থ আমার জানামতে এই যে, এক হুক্বা আখিরাতের বর্ষ গণনার হিসেবে ৮০ 
বৎসরের সমতুল্য । 

ইব্‌ন হুমায়দ......রবী ইব্‌ন আনাস হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর কালাম £ “তারা সেখানে যুগ যুগ ধর্বে 
অবস্থান করবে’ প্রকৃতপক্ষে এর সঠিক হিসাব আল্লাহ রাব্বুল আলামীন ছাড়া আর কেউই পরিজ্ঞাত নয় । কিন্তু ওঁ 
হুক্বা ৮০ বছরের সমান, যার এক বছর হবে ৩৬০ দিনে এবং এক দিন হবে এক সহস্র বৎসরের সমতুল্য । অবশ্/ 
কেউ কেউ এই অভিমত ব্যক্ত করেছেন যে, এক হুক্বা চল্লিশ হাজার বৎসরের সমান । 

ইব্‌ন আবদুর রহীম আল-বারকী......সালিম হতে বর্ণনা করেছেন যে, তিনি হযরত হাসান (রা)-কে আল্লার 
তাআলার এ বাণী সম্পর্কে যে, “তারা সেখানে যুগ যুগ ধরে অবস্থান করবে’ জিজ্ঞেস করলে, জবাবে তিনি বলেন, 
আহকাব্‌ শব্দের দ্বারা অনন্তকাল দোযখে অবস্থান ছাড়া আর কিছুই বুঝা যায় না। অবশ্য তিনি এ কথাও উল্লেধি 
করেছেন যে, এক হুক্বা সত্তর হাজার বৎসরের সমান, যার প্রতিটি দিন তোমাদের এই দুনিয়ার দিনের গণনা 
অনুযায়ী সত্তর হাজার বৎসরের অনুরূপ । 

আমর ইব্‌ন আবদুল হামিদ আমালি......হযরত হাসান (র) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের কালাম 
আল্লাহদ্রোহীদের সম্পর্কে যে “তারা সেখানে যুগ যুগ ধরে অবস্থান করবে ।' 
তাবারী-_৩ 


টি 


www.waytojannah.com 


Contents 


১৮ তাফসীরে তাবারী (আমপারা) 


অতঃপর তিনি বলেন £ ‘আহ্‌কাব’ শব্দের প্রকৃত অর্থ সম্পর্কে কেউই অবগত নয়। অবশ্য এক হুক্বা সত্তর 
হাজার বৎসরের সমান, যার প্রতিটি দিন হবে হাজার বৎসরের সমতুল্য । 

খালিদ ইবৃন মাদান উক্ত আয়াত সম্পর্কে এই অভিমত ব্যক্ত করেছেন যে, আহলে কিবলাহ বা আল্লাহ 
তা'আলার প্রতি বিশ্বাসীদের জন্য এখানকার অবস্থান হবে খুবই সংক্ষিপ্ত ও সাময়িক । 

আলী...... খালিদ ইব্‌ন মাদান হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের কালাম £ “তারা সেখানে যুগ যুগ ধরে 
অবস্থান করবে’ অথবা “তোমার প্রভূ যতদিন ইচ্ছা করেন’ এটা একত্ববাদে বিশ্বাসী তাওহিদপন্থী ব্যক্তিদের সম্পর্কে 
বর্ণিত হয়েছে। অবশ্য যদি এখানে কেউ প্রশ্ন করে যে, তারা হলেন আবূ কাতাদাহ......ইবৃন আনাস (রা) হতে যে, 
সত্য হাদীস বর্ণনা করেছেন ‘আহ্‌কাব’ সম্পর্কে তা কি হবে ? এর জবাব এই যে, কাফিরদের জন্য এটা হবে 
চিরস্থায়ী এবং অনন্ত, যার কোন শেষ হবে না এবং চিরস্থায়ী শাস্তির মধ্যে তারা আবদ্ধ থাকবে । 

অতঃপর আল্লাহ তা'আলার বাণী £ “সেখানে তারা কোন ঠাণ্ডা ও পানোপযোগী জিনিসের স্বাদ আস্বাদন করবে 
না, বরং আঙ্বাদ গ্রহণ করবে কেবল ফুটন্ত পানি ও পুঁজের । অতঃপর আহকাবের সময় সীমা অতিক্রান্ত হওয়ার 
পর, কাফিররা অন্যান্য বিভিন্ন প্রকার আযাবে পাকড়াও হবে ৷ যেমন আল্লাহ রাব্বুল আলামীন স্বীয় কিতাবে ইরশাদ 
করেছেন ঃ নিশ্চয়ই আল্লাহদ্বোহী সীমালংঘনকারীদের জন্য রয়েছে নিকৃষ্টতম আবাস জাহান্নাম । সেখানে তারা 
পৌঁছবে এবং তা সত্যিই ঘৃণ্যতম আশ্রয়স্থল । সেখানে তারা ফুটন্ত পানি ও পুঁজের আস্বাদ গ্রহণ করবে এবং এই 
ধরনের আরো বিভিন্ন প্রকার কঠিনতম শাস্তি তারা ভোগ করতে থাকবে । 

মুহাম্মদ ইব্‌ন আবদুর রহীম আল-বারকী......আমর ইব্‌ন আবু সালমা হতে বর্ণনা করেছেন। তিনি বলেছেন 
যে, আমি আবু মুআয আল-খুরাসানীকে আল্লাহ পাকের এই বাণী সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম যে, ‘সেখানে তারা 
যুগ যুগ ধরে অবস্থান করবে’ এর প্রকৃত ভাৎপর্য কি? অতঃপর জবাবে তিনি মুকাতিল ইব্ন-হাইয়ান হতে বর্ণনা 
করেন যে, আল্লাহ পাকের এই বাণী যে, “অতঃপর আমি তোমাদের জন্য শুধু শাস্তিই বৃদ্ধি করব’ এর দ্বারা উপরোক্ত 
আয়াতের নির্দেশ মানসূখ বা রহিত হয়ে গিয়েছে। 

অবশ্য কেউ কেউ বলেন, এটা ঠিক নয়। কেননা আল্লাহ পাকের কালাম যে ‘তারা সেখানে যুগ যুগ ধরে 
অবস্থান করবে’ এটা একটা সংবাদ এবং এই ধরনের সংবাদ রহিত হওয়ার প্রশ্ন অবান্তর । কেননা প্রকৃতপক্ষে 
আদেশ বা নিষেধ সূচক কোন নির্দেশই কেবল রহিত হতে পারে। 

অতঃপর আল্লাহ তাআলার বাণী যে, “সেখানে তারা কোন ঠাণ্ডা ও পানোপযোগী জিনিসের স্বাদ আস্বাদন 
করবে না’ এর অর্থ এই যে, জাহান্নামের কঠিন শাস্তি হতে সামান্যতম নিষ্কৃতিও তারা পাবে না, বরং তারা যা খাবে 
এবং পান করবে, তা ঠাণ্ডা ও পানোপযোগী হবে না, ফুটত্ত পানি ও ক্ষতের ক্ষরণ বা পুঁজ ছাড়া আর কিছুই 
তাদেরকে সরবরাহ করা হবে না। 

অবশ্য আরব ভাষাভাষীদের কেউ কেউ ১১ বা ঠাণ্ডা শব্দের অর্থ ১৭ বা নিদ্রা হিসেবে গ্রহণ করেছেন। অর্থাৎ 
তারা সেখানে নিদ্রা ও পানোপযোগী কোন জিনিসের স্বাদ আস্বাদন করবে না। দলীল স্বরূপ তারা একটি কবিতার 
চরণ উৎকীর্ণ করেছেন, যেখানে ++ বা ঠাণ্ডা শব্দের অর্থ ১২১ বা তন্দ্রা এবং ১5 বা নিদ্রা গ্রহণ করা হয়েছে। 

ইব্‌ন হুমায়দ......রবী“ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা“আলার বাণী 8 “সেখানে তারা কোন ঠাণ্ডা ও 
পানোপযোগী জিনিসের স্বাদ গ্রহণ করবে না; বরং স্বাদ গ্রহণ করবে কেবল ফুটন্ত পানি ও পুঁজের ৷’ এখানে 
জাহান্নামীদের জন্য পানীয় হিসেবে ফুটন্ত পানি ছাড়া সর্বপ্রকার পানীয় দ্রব্যের নিষিদ্ধতা স্পষ্ট প্রতীয়মান এবং ১১, 
বা ঠাণ্ডা শব্দের দ্বারা তাদের আহার্য পুঁজ, রক্ত বা পুঁজ মিশ্রিত রক্ত বই কিছুই নয়, এটা উল্লেখ করা হয়েছে। 

অতঃপর আল্লাহ তা'আলার বাণী ৪ “তারা আস্বাদ গ্রহণ করবে কেবল ফুটন্ত পানি ও পুঁজের; তার অর্থ এই যে, 
জাহান্নামীরা সেখানে কোন ঠাণ্ডা বা পান করার উপযোগী কোন জিনিসের স্বাদ গ্রহণ করবে না, বরং স্বাদ গ্রহণ 


www.waytojannah.com 


Contents 
সূরা নাবা | ১৯ 


করবে গরম ফুটন্ত পানির, যার প্রভাবে তাদের পেটের নাড়ি-ভূঁড়িসমূহ বহির্গত হয়ে পড়বে । মুফাসসিরগণ 312 
শব্দের অর্থে মতানৈক্য করেছেন । তাদের কেউ কেউ এই মত পোষণ করেন যে, গাসসাক তাই, যা কঠিন শাস্তি 
নির্যাতনের ফলে জাহান্নামীদের চক্ষু ও শরীর হতে নিঃসৃত রস বা পুঁজ হবে। 

আবু কুরায়ব......আতিয়া ইব্‌ন সাঈদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা“আলার বাণী, ফুটন্ত পানি ও পুঁজ, 
তা আর কিছুই নয়, বরং তা জাহান্নামীদের শরীর হতে, কঠিন শাস্তির কারণে প্রবাহিত বস্তু নিচয়। 

ইব্‌ন আবদুল আ'লা......ইকরামা হতে বর্ণনা করেছেন যে, 3.5 আর কিছুই নয়, বরং তা দোযখীদের চক্ষু 
ও দেহ হতে নিঃসৃত রক্ত ও বমি। 

ইব্‌ন বাশার ও ইব্‌ন মুসান্না......ইবরাহীম ও আবু রাযীন হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী £ “ফুটত্ত। 
পানি ও পুঁজ’ এটা দোযখীদের শরীরের ঘাম ও পুজ। 

ইব্‌ন মুসান্না এক হাদীসে বলেছেন যে, এটা কঠিন নির্যাতনের ফলে জাহান্নামীদের চক্ষু ও শরীর হতে নিঃসৃত। 
রস বা পুজ। 

ইব্‌ন বাশার...... আবদুর রহমান হতে অন্যখানে এই ধরনের বক্তব্য পেশ করেছেন। 

ইবৃন হুমায়দ......আবু রাযীন হতে বর্ণনা করেছেন যে, গাসসাক তাই, যা দোষখীদের চক্ষু ও শরীর হত্রে 
নিঃসৃত হবে । 

আবু কুরায়ব.... ইবরাহীম হতে একইরূপ বক্তব্য পেশ করেছেন। 

বাশার ...... কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, “95. (গাসসাক) তাই, যা দোযখীদের চামড়া $ 
গোশত হতে নিঃসৃত হবে। 

ইব্‌ন মুসান্না......সুফিয়ান হতে বর্ণনা করেছেন যে, গাসসাক তাই, যা জাহান্নামীদের শরীরের রক্ত হত্বে 
নিঃসৃত হবে। 

ইব্‌ন হুমায়দ......ইবরাহীম হতে বর্ণনা করেছেন যে, গাসসাক তাই, যা দোযখীদের চক্ষু ও শরীর হতে কঠিন 
আযাবের কারণে নিঃসৃত হবে। 

ইউনুস......ইবৃন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের কালাম “কেবল ফুটন্ত পানি ও পুঁজ’ । এখার্কৌ 
'হামীম” হলো দোযখীদের চক্ষু নিঃসৃত পানি। যা সেখানে একটি গর্তে সঞ্চিত হবে এবং তৃষ্ণার্ত হয়ে তারা তা 
পান করবে এবং 'গাসসাক' হলো দোযখীদের চক্ষু ও চামড়া হতে কঠিন নির্যাতনের ফলে নিঃসৃত রস এবং পুঁজ | 
যা জাহান্নামের একটি গর্তে সঞ্চিত হবে এবং জাহান্নামীরাই তা খাবে । 

ইব্‌ন হুমায়দ......ইবরাহীম হতে বর্ণনা করেছেন যে, “ফুটন্ত পানি ও পুঁজ’ এটা জাহান্নামীদের চক্ষু ও শরী| 
হতে কঠিন শাস্তির কারণে নিঃসৃত রস এবং পুঁজ ছাড়া আর কিছুই নয়। 

কেউ কেউ এই অভিমত পোষণ করেন যে, 'গাসসাক' হলো প্রচণ্ড ঠাণ্ডা । 

আলী......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, 'হামীম' ও 'গাসসাক' শব্দের অর্থ হন 


আবু কুরায়ব, আবূ সাইব্‌ ও ইব্‌ন মুসান্না ......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের কালাম।ঃ 
[3152 ৭9 (২৯৯1 এটা এমন বস্তু, যা প্রচণ্ড ঠাণ্ডার কারণে কেউই এর স্বাদ গ্রহণ করতে পারবে না। 

ইব্‌ন বাশার.......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ রাব্বুল আলামীনের বাণী ৪ 1%-.2 ' ১1০২০৯৭। 
-এর অর্থ এই যে, জাহান্নামীদের খাদ্য ও পানীয় এত প্রচণ্ড ঠাণ্ডা হবে যে. কেউই তা গলাধকরণ করতে সম 
হবেনা। 


www.waytojannah.com 


Contents 


২০ তাফসীরে তাবারী (আমপারা) 


. ইব্‌ন হুমায়দ...... রবী হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌ পাকের বাণী - “আল-গাস্সাক' অর্থ প্রচণ্ড শৈত্য । 

আবু কুরায়ব......ইবৃন আবূ আলিয়া হতে বর্ণনা করেছেন যে, “আল-গাস্সাক' শব্দের অর্থ প্রচণ্ড ঠাণ্ডা । অবশ্য 
কারও কারও মতে (3.5 হলো-পূর্তিগন্ধময় স্থান । 

মুসাইব ইব্‌ন সুরাইক...হযরত আবদুল্লাহ ইব্‌ন বুরাইদাহ রো) হতে বর্ণনা করেছেন যে, “গাস্সাক' 
হলো-দুর্গন্ধময় স্থান। 

গ্রন্থকার বলেন, আমার মতে 3.5 অর্থ রক্ত, পুঁজ, যা শরীর হতে প্রবাহিত হয়। যেমন বলা হয় ৪ 
অমুকের চক্ষু হতে রক্ত অর্থাৎ রক্ত ঝরছে বা প্রবাহিত হচ্ছে। একইভাবে শরীর হতে পুঁজ নির্গত বা নিঃসৃত 
হওয়াকেও 3: বলা হয়। 

একইভাবে আল্লাহ তা'আলার বাণী ৪ ‘আর রাত্রির অন্ধকারের অনিষ্ট হতে, যখন তা আচ্ছন্ন হয়ে যায়*-অর্থাৎ 
রাত্রির অন্ধকার বিস্তৃতি লাভের কারণে যখন সব কিছু সমাচ্ছন্ন ও সমাবৃত হয়ে যায়। এখানে 45 শব্দের অর্থ 
সমাচ্ছন্রকারী, যা সময়ের প্রবাহের ফলে হয়। | 

এ কথায় এটাই বুঝানো উদ্দেশ্য যে, 5.2 শব্দের অর্থও প্রবাহিত বা নিঃসৃত রক্ত-পুঁজ। যার ওয়াদা 
আ'লমে-আখিরাতে, আল্লাহ-রাব্বুল আলামীন আল্লাহদ্রোহী সম্প্রদায়ের জন্য করে র্েখেছেন। তা জাহান্নামের 
অধিবাসীদের জন্য পেয় এমন ধরনের পানীয়, যা হবে খুবই ঠাণ্ডা এবং দুর্ন্ধময় । 

ইব্‌ন মুসান্না...হযরত আবু সাঈদ খুদরী (রা) সুত্রে, রাসূলুল্লাহ সো) হতে বর্ণনা করেছেন যে, যদি এক বালতি 
'গাস্সাক'-ও এই দুনিয়ার প্রবাহিত হতো, তবে সমস্ত দুনিয়াবাসীর জন্য তার দুর্গন্ধ অসহনীয় হতো । 

মুহম্মদ-ইবৃন হারব......হযরত আবদুল্লাহ ইব্‌ন উমর (রা) হতে বর্ণনা করেছেন । যিনি প্রশ্নাকারে জিজ্ঞেস 
করেছেন যে, “আল-গাস্সাক কি, তা কি তোমরা অবগত আছ ?' জবাবে তারা বলেন, এটা আল্লাহ-রাব্বুল 
আলামীন ভাল জানেন । অতঃপর তিনি বলেন ঃ গাস্সাক হলো প্রচণ্ড দুর্গন্ধময় বস্তু । যদি এর সামান্যতম অংশও 
পৃথিবীর পশ্চিম প্রান্তে রাখা যায়, তবে তার দুর্গন্ধে পূর্ব-প্রান্তের অধিবাসীদের জীবনও ওষ্ঠাগত হয়ে উঠবে। 
একইভাবে এর ক্ষুদ্রতম অংশ যদি পৃথিবীর পূর্ব প্রান্তে রাখা যায়, তবে এর কারণে পশ্চিম প্রান্তের অধিবাসীদেরও 
জীবন ধারণ দুঃসহ হয়ে পড়বে । 

অতঃপর যদি কেউ প্রশ্ন করে যে, আপনি 'গাস্সাক' অর্থ বলেছেন, প্রচণ্ড ঠাণ্ডা, যে ঠাণ্ডার বর্ণনা অসম্ভব । আর 
প্রকৃত ব্যাপার এই যে, অতি ঠাণ্ডায় বস্তু প্রবাহমান থাকে না, বরং জমাট হয়ে যায়। তবে এখানে প্রচণ্ড ঠাণ্ডা হওয়া 
সত্তেও প্রবাহিত থাকবে, এর অর্থ কি? জবাব এই যে, এই ঠাণ্ডা হবে বিশেষ গুণ স্বরূপ, যা হবে রক্ত ও গুঁজে । এই 
ঠান্ডার কারণে জাহান্নামীদের খাদ্য-পানীয় জমাট হওয়া শর্ত নয়, বরং তা প্রবাহিত থাকবে । 


৫ 


321 2/ 5% a 552 bz পলা 
ELL BHIESS A) ৩ তু রচনা শক) 0৬ তরে 0৭) 
Ee rd 25 ১০ ৩ 4 ৫ 2 পা এপার পুরি ৫ x (৮ ৫ 
৪) ৫৫৮১6 BIG তে) তত্র উঠ 0০ ৩৩৮ 
৫৯8 


২৬. এটাই তাদের উপযুক্ত প্রতিফল । ২৭. কারণ তারা ,কোনরূপ হিসাব-নিকাশ হওয়ার আশা পোষণ 
করত না ২৮. এবং আমার আয়াতসমূহকে তারা সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছিল । ২৯. আর সব কিছুই আমি 


www.waytojannah.com 


Contents 
সুরা নাবা ২১ 


লিখিতভাবে সংরক্ষণ করেছি । ৩০. অতএব এখন তোমরা আস্বাদ গ্রহণ কর, আমি তোমাদের জন্য শাস্তি 
ছাড়া আর কিছুই বৃদ্ধি করব না। 


তাফসীর 

আল্লাহ-রাববুল আলামীন বলেন ৪ এই সমস্ত লোক জাহান্নামের শাস্তির যোগ্য এই কারণে হবে যে, দুনিয়ার 
যিন্দেগীতে তারা একথা কোন সময় মনে করে নাই যে, আল্লাহ সমীপে উপস্থিত হয়ে নিজেদের কাজকর্মের৷ 
হিসাব-নিকাশ পেশ করতে হবে। বরং আলমে-আখিরাতে, আল্লাহ্র আদালতে তাদের কৃত অন্যায় ও অশ্রীল। 
কথা-কাজের জন্য তারা উপযুক্ত এবং যথাযথ প্রতিফলপ্রাপ্ত হবে । 

আলী......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ-পাকের কালাম, “এটাই তাদের উপযুক্ত 
প্রতিফল*-যা তাদের আমল বা কৃতকর্মের অনুরূপ হবে । 

বাশার....... হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার বাণী ৫ “এটাই তাদের 
জন্য উপযুক্ত প্রতিফল'-এর অর্থ এই যে, সেই সমস্ত সম্প্রদায়ের কৃতকর্মের অন্যায় ফলশ্রুতি স্বরূপ তারা এরূপ 
শাস্তিপ্রাপ্ত হবে । 

ইবৃন হুমায়দ......রবী হতে “9139 51১১ ' -এর অর্থ করেছেন যে, তাদের এই প্রতিফল হবে, তাদোর 
কৃতকর্মের পূর্ণ ফলশ্রুতি হিসেবে । 

ইব্‌ন হুমায়দ......রবী“ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার বাণী (3 ০1১২ এর অর্থ এমান 
প্রতিফল, যা তাদের কৃতকর্মের অনুরূপ হবে । 

ইউনুস......ইব্ন ইয়াজীদ হতে বর্ণনা করেছেন; যিনি আল্লাহ পাকের কালাম (91 3: 5192 ্ 
বলেছেন; তারা খারাপ আমল করার দরুন, তাদের প্রতিফলও হবে মারাত্মক এবং যারা ভাল 
করবে, তাদের বিনিময় হবে খুবই উত্তম। অতঃপর তিনি আল্লাহ পাকের কালামের এই অংশ তিলাওয়াত 
করেন, যার অর্থ এই যে, ‘অতঃপর যারা নিকৃষ্ট ও মন্দকাজে লিপ্ত থাকবে, তাদের পরিণতি ও প্রতিফল হবে খুব 
মারাত্মক । 

ইব্‌ন আবদুল আ'লা......হযরত আবূ কাতাদাহ (রা) হতে, আল্লাহ তা'আলার বাণী । 31৪৪ 217৯ সম্পর্ক 
বলেছেন যে, জাহান্নামীদের কঠিন প্রতিফল তাদের কৃতকর্মের বিনিময় স্বরূপ হবে । 

মুহম্মদ ইব্‌ন আমর......ইব্ন আবু নাজীহ হতে, আল্লাহ তা'আলার বাণী (91. 51১২ সম্পর্কে বলেছেন মৈ, 
এই প্রতিফল হবে তাদের কৃতকর্মের ফলশ্রুতি স্বরূপ । 

অতঃপর আল্লাহ পাকের কালাম, “কেননা তারা কোনরূপ হিসাব-নিকাশ হওয়ার আশা পোষণ করত না॥' 
এখানে আল্লাহ রাব্বুল আলামীন এঁ সমস্ত কাফির সম্পর্কে উল্লেখ করেছেন, যারা দুনিয়ার জীবন যাপন করার 
একথা কোনদিন মনেও করে নাই যে, আখিরাতের আদালতে আল্লাহ্র সমীপে উপস্থিত হয়ে নিজেদের 
হিসাব-নিকাশ পেশ করতে হবে । অতএব আল্লাহ পাকের অসংখ্য নিয়ামতের না-শোকরী স্বরূপ সেদিন তারা 
আঘাবে গেরেফতার হবে । 

মুহম্মদ ইব্‌ন আমর......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার বাণী “তারা কোনরূপ 
হিসাব-নিকাশ হওয়ার পরোয়া করত না'-এর প্রকৃত তাৎপর্য এই যে, তারা পরকাল ও গায়বকে স্বীকার না করার 
কারণে, IT সাকিন রগ রানার নর 
ব্যাপারে বেপরোয়া ছিল । 






www.waytojannah.com 





Contents 
২২ | তাফসীরে তাবারী (আমপারা) 


বাশার......হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের কালাম ৪ “কারণ তারা 
কোনরূপ হিসাব-নিকাশ হওয়ার আশা পোষণ করত না’ অর্থাৎ তারা হিসাব-নিকাশের পরোয়াই করত না । 

ইউনুস......ইবৃন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের কালাম $ “কেননা তারা কোনরূপ হিসাব- 
নিকাশ হওয়ার আশা পোষণ করত না'-এর তাৎপর্য এই যে, তারা আদতেই মৃত্যুর পর পুনরুথান ও 
হিসাব-নিকাশের প্রতি বিশ্বাসই রাখিত না । অতএব যে ব্যক্তি পুনরুথানের প্রতি ঈমান ও ইয়াকীনই রাখে না, সে 
ব্যক্তি কিরূপে হিসাব-নিকাশের সম্মুখীন হওয়ার আশা পোষণ করতে পারে? এটা নিতান্তই অবাস্তব চিন্তা ৷ 

অতঃপর তিনি আল্লাহ তা'আলার এ বাণী তিলাওয়াত করেন । যার অর্থ হলো, তারা তাদের পূর্ববর্তীদের ন্যায় 
বলেছিল, মৃত্যুর পর যখন আমাদের শরীরের প্রতিটি অণু-পরমাণু ধ্বংস হয়ে মাটির সাথে বিলীন হয়ে যাবে, তখন 
আবার পুনরুত্থান কিরূপে সম্ভব? 

এছাড়া তিনি আল্লাহ তাআলার এ বাণীও তিলাওয়াত করেন, যার অর্থ এই যে, “আমি কি তোমাদেরকে এমন 
এক ব্যক্তি সম্পর্কে খবর দেব না, সে তোমাদেরকে একথা বলে, যখন তোমাদের শরীরের প্রতিটি অণু-পরমাণু 
ধ্বংস ও বিলীন হয়ে যাবে......তখন নতুনভাবে আবার তিনিই সৃষ্টি করবেন।” এ সময় তারা পরস্পর এরূপ 
বলাবলি করতে থাকে যে, লোকটির কি হলো? লোকটি কি পাগল হয়ে গেল, না আল্লাহ তা'আলা সম্পর্কে মিথ্যা 
খবর পরিবেশন করেছে! লোকটি মনে হয় পাগল, কেননা তার পরিবেশিত খবরের সত্যতার দিকে খেয়াল করলে 
তাই মনে হয়। 

অতঃপর আল্লাহ তাআলার বাণী ৪ “তারা আমার নিদর্শনাবলীকে সর্বেব মিথ্যা প্রতিপন্ন করেছিল" _ প্রত্যাখ্যান 
করেছিল-এর অর্থ এই যে, এই আল্লাহদ্ৰোহীরা-আল্লাহ তা'আলা তার নবী ও রাসূলগণের মাধ্যমে তাদের জন্য 
যেসব আয়াত ও নিদর্শনাবলী পাঠিয়েছিলেন, তা মেনে নিতে স্পষ্টভাবে অস্বীকার করেছিল এবং সেগুলোকে মিথ্যা 
মনে করেছিল। এখানে আল্লাহ রাব্বুল আলামীন আল্লাহদ্রোহীঁদের মিথ্যা প্রতিপন্ন করাকে দৃঢ়তার সাথে পেশ 
করার জন্য (3/১৫ শব্দ ব্যবহার করেছেন এবং ।-১57 শব্দ পরিহার করেছেন৷ যেমন অন্যভাবে বলা হয়ে থাকে, 
“3053 4315 " অর্থাৎ যুদ্ধ করার মত যুদ্ধ করেছে- এখানেও দৃঢ়তার অর্থ লক্ষণীয়; যা আরবী সাহিত্যে দৃঢ়তা 
প্রকাশের বিশেষ নিয়ম । 

অবশ্য কুফার কোন কোন ব্যাকরণবিদ মনে করেন, (2154 «১ ১১ অর্থাৎ সে একে মিথ্যা বলে প্রত্যাখ্যান 
করেছে, অর্থাৎ চরম মিথ্যা বলেছে এ কথাটি 31,4 ১০০11 ০১৪১ অর্থাৎ ‘জামাটি একেবারেই ছিড়ে নষ্ট হয়ে 
গেছে'-এ কথার মত সত্য । 

অধিকাংশ কারীর অভিমত এই যে, 413৫" শব্দে ১ অক্ষরটির উপর তাশ্দীদ চিহ্ন (যার ফলে অক্ষরটি দুইবার 
উচ্চারিত হয়) ব্যবহৃত হয়েছে । অবশ্য কিসাঈ (ব্যাকরণবিদ) এতে মতানৈক্য করেছেন। 

অতঃপর আল্লাহ তা'আলার বাণী ৪ ‘আর সব কিছুই আমি লিখিতভাবে সংরক্ষণ করেছি'-অর্থাৎ তাদের 
গতিবিধি, কথা-কাজ, এমনকি তাদের চিন্তাধারা, মনোভাব, উদ্দেশ্য, প্রবণতারও পূর্ণাঙ্গ রেকর্ড আমি তৈরি 
করে রাখছিলাম । আর এই কাজ এমন সুষ্ঠুভাবে আমি প্রতিপন্ন করি যে, তা থেকে একটি ক্ষুদ্রতম অংশও উহ্য 
থাকতে পারে নাই। এখানে 4০৯1 শব্দ ব্যবহৃত হয়েছে, যার অর্থ ‘5:3 বা আমি পূর্ণভাবে সংরক্ষিত 
করেছি। 

অতঃপর আল্লাহ রাব্বুল আলামীনের নির্দেশ £ অতএব এখন তোমরা আস্বাদ গ্রহণ কর এবং আমি তোমাদের 
জন্য শাস্তি ছাড়া আর কিছুই বৃদ্ধি করব না।” আল্লাহ পাক আখিরাতের আদালতে এ সমস্ত আল্লাহদ্বোহী 


www.waytojannah.com 


Contents 
সূরা নাবা ২৩ 


জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলবেন, তোমরা দুনিয়ার যিন্দেগীতে আমাকে এবং আমার নিদর্শনাবলীকে মিথ্যা ও 
প্রত্যাখ্যান করেছিলে। অতএব তারই ফলশ্রুতি হিসেবে আজ তোমরা জাহান্নামের ফুটন্ত পানি আর রক্ত-পুঁজ ভক্ষণ 
কর। আর জেনে রাখ! তোমাদের এই শাস্তি উত্তরোত্তর কেবল বৃদ্ধিপ্রাপ্তই হতে থাকবে, এতটুকু হাল্কা বা লাঘব 
করা হবেনা। 

ইব্‌ন বাশার......হযরত আবদুল্লাহ ইব্‌ন উমর (রো) হতে বর্ণনা করেছেন। যিনি অভিমত ব্যক্ত করেছেন যে, 
আল্লাহ পাক দোষখীদের জন্য এত কঠিন ও কঠোর ভাষায় শাস্তির কথা এ আয়াত ভিন্ন আর কোন আয়াতে ব্যক্ত 
করেন নি। কেননা আল্লাহ পাক এখানে পরিষ্কারভাবেই একথা ঘোষণা দিয়েছেন যে, তোমরা আস্কাদ গ্রহণ করতে 
থাক, আমি তোমাদের জন্য কেবল শাস্তিই বৃদ্ধি করতে থাকব। 

বাশার......হযরত আবূ কাতাদাহ রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার এই বাণী, ‘অতএব এখন 
তোমরা আস্বাদ গ্রহণ করতে থাক, আমি তোমাদের জন্য শাস্তি ছাড়া আর কিছুই বৃদ্ধি করব না’ হযরত আবদুল্লাহ্‌ 
ইব্‌ন উমর (রা) উক্ত আয়াত সম্পর্কে এরূপ মন্তব্য করেছেন যে, আল্লাহ রাববুল আমামীন দোযখীদের শাস্তির 
কঠোরতা সম্পর্কে উক্ত আয়াত হতে কঠোরতর কোন আয়াত আর অবতীর্ণ করেন নি । যেখানে প্রকাশ্যভাবে কঠিন 
থেকে কঠিনতম শাস্তির হুমকি দেওয়া হয়েছে । 


ZL we ৩ 3G? | 
(৫1951 শত গো 2 (তা) 6 ভু 819 ৬৬ তা) ১1%5 CRED ২০৮, (১) 
| SUIS SH GS TALIS (০) ১৩০৩০১৬৪৫05) 


৩১. নিশ্চয়ই আল্লাহভীরু লোকদের জন্য রয়েছে সফলতা, ৩২. তা হলো বাগ-বাগিচা ও আঙ্গুরসমূহ, 
৩৩. সমবয়স্কা উদভিন্ন যৌবনা তরুণী ৩৪. এবং পরিপূর্ণ পানপাত্র। ৩৫. সেখানে তারা কোনরূপ 
অপ্রয়োজনীয়, তাৎপর্যহীন ও মিথ্যা বাক্য শুনবে না। 


তাফসীর 


পরিপ্রেক্ষিতে জাহান্নামের শাস্তি হতে মুক্তিলাভ করবে এবং জান্নাতের চির-শান্তিময় স্থানে অবস্থান করবে । আর 
তাদের এই বিনিময় হবে তাদের আমলের ফলশ্রুতি স্বরূপ । এটাই মুফাসসিরগণের অভিমত । 

মুহম্মদ ইবন আমর......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী, “নিশ্চয়ই আল্লাহভীরু ব্যক্তিদের জন্য, 
আছে সফলতা'-এর অর্থ এই যে, তারা পূর্ণ সফলতা ও কৃতকার্যতা লাভে সক্ষম হয়েছে, কেননা তারা দোযখের 
কঠিন আযাব হতে নিষ্কৃতি ও মুক্তি লাভ করেছে। 

বাশার......হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র কালাম, “নিশ্চয়ই মুক্তাকী লোকদের! 
জন্য আছে সাফল্য”, এর অর্থ এই যে, আল্লাহ্র শপথ! আল্লাহভীরু ব্যক্তিরা জাহান্নাম হতে মুক্তিপ্রাপ্ত হয়ে জান্নাতের 
হয়েছে। 

ইব্‌ন আবদুল আ'লা......হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌্ব বাণী, ‘নিশ্চয় 
আল্লাহভীর ব্যক্তিদের জন্য রয়েছে সফলতা’ এর তাৎপর্য এই যে, তারা জাহান্নামের শাস্তি হতে পরিত্রাণ লাভ করে 
চির শান্তিময় স্থান বেহেশতের অধিকারী হয়েছে। 


www.waytojannah.com 


Contents 


২৪ তাফসীরে তাবারী (আমপারা) 


আলী......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র কালাম “নিশ্চয়ই মুত্তাকী লোকদের 
জন্য আছে সফলতা’ অর্থাৎ চরম কৃতকার্ধতা । যার ফলে তারা জান্নাতের চির শান্তিময় স্থানে আনন্দের সাথে 
বসবাসে সক্ষম হবে। 

অতঃপর গ্রন্থকার বলেন, আল্লাহ রাববুল আলামীন ১3৯০ বা সফলতা শব্দের পর 3৭1১৯ বা বাগান শব্দ 
ব্যবহার করেছেন। যা আরবী ভাষার নিয়মে ৩.৮_ ৪ বা বর্ণনা স্বরূপ ব্যবহৃত হয়েছে (যা আরবী ভাষাশৈলীর 
উৎকৃষ্ট উদাহরণ)। যার পরিপ্রেক্ষিতে বাক্যের অর্থ এরূপ হয়, নিশ্চয়ই আল্লাহভীরু ব্যক্তিদের সফলতা এ 
জন্য যে, তারা পার্থিব জীবনে জান্নাতের বাগ-বাগিচা ও আঙ্গুরের জন্য যে প্রার্থনা করত, আজ তারা তাই পেল । 
অতএব নিঃসন্দেহে এটা তাদের বাসনার প্রতিফল বা প্রকৃত সফলতা । 321 শব্দটি বহুবচন, এর একবচন 
হলো «২৪১০, যার অর্থ বাগান বা উদ্যান। আর এটা খেজুর, আঙ্গুর বা অন্য যে কোন উদ্যানের জন্য প্রযোজ্য । 
(3৮১০1 শব্দের অর্থ আঙ্গুর এবং ১৪১৫ শব্দের অর্থও আঙ্গুর । কিন্তু --০ ব্যবহৃত হওয়ায় ৯১৫ শব্দ পরিহার করা 
হয়েছে। 

অতঃপর আল্লাহ তা'আলার বাণী ৪ “সমবয়স্কা উদভিন্ন যৌবনা তরুণী” এর একটি অর্থ এই যে, তারা নিজেরা 
পরস্পর সমবয়স্কা হবে । সেই সঙ্গে এ অর্থও হতে পারে যে, সেই মেয়েদেরকে যাদের স্ত্রী বানিয়ে দেয়া হবে, তারা 
তাদের (সেই পুরুষদের) সমবয়স্কা হবে। 

আলী......হযরত ইব্‌ন আববাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ০.০ শব্দের অর্থ হলো 
১১1১বা উদভিন্ন যৌবনা এবং 1১1১1 শব্দের অর্থ সমবয়ঙ্কা। 

মুহাম্মদ ইব্‌ন সা‘দ...... হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 81151 Le 
শব্দের অর্থ হলো সমবয়স্কা নারী । ৃ 

ইব্‌ন আবদুল আলা....... হযরত আবু কাতাদাহ রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম 
(21১1 ০195 শব্দের অর্থ হলো (১131 ২1,5 অর্থাৎ সমবয়স্কা উদভিন্ন যৌবনা তরুণী । 

বাশার........ হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন। যে, আল্লাহ তা'আলা এখানে জান্নাতের 
বর্ণনায় বলেছেন, এখানে আছে বাগ-বাগিচা ও আঙ্গুরসমূহ এবং সমবয়ক্কী উদভিন্ন যৌবনা তরুণী, যারা পরস্পর 
সমবয়স্কা হবে। 

আব্বাস ইব্‌ন মুহাম্মদ.......ইব্ন জারীহ হতে বর্ণনা করেছেন যে, ০1 শব্দের অর্থ হলো ৯1 বা 
উদভিন্ন যৌবনা তরুণী । | | 

ইউনুস......ইবৃন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী 8 (51,51 _০!,4 শব্দের অর্থ সমবয়স্কা 
উদভিন্ন যৌবনা তরুণী । তবে “০1 শব্দের আভিধানিক অর্থ হলো পীণোন্নত পয়োধরা বা স্ফীতবক্ষা তরুণী 
এবং (১7১1 শব্দের অর্থ সমবয়স্কা | 

নাসর ইব্‌ন আলী......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী ৪ (911 : ,০1 -এর অর্থ হলো 
সমবয়স্কা নবোড়িন্ন তরুণীগণ। ৃ 

অতঃপর আল্লাহ রাব্বুল আলামীনের কালাম (৯১14 -এর অর্থ হলো পরিপূর্ণ পানপাত্র, যা কোন 
সময়ের জন্য খালি থাকবে না বরং জান্নাতীরা কোন পানপাত্রের পানীয় পান করার সাথে সাথেই তা আবার 
ভর্তি করে দেয়া হবে। সামান্যতম সময়ের জন্যও তা খালি থাকবে না। এটাই মুফাসসিরদের মতে এই 
আয়াতের ব্যাখ্যা ৷ 


www.waytojannah.com 


Contents ' 
সূরা নাবা ২৫। 


আবু কুরায়ব......মুসলিম ইব্‌ন নাসতাস হতে বর্ণনা করেছেন যে, একদা হযরত ইব্‌ন আব্বাস (রা) তার 
গোলামকে নির্দেশ দেন যে, ৯১ (১৪০1 অর্থাৎ আমাকে পরিপূর্ণ পানপাত্র পরিবেশন কর। তখন গোলামর্টি 
পাত্রের কানায়-কানায় ভর্তি পানীয় তার সম্মুখে উপস্থিত করলে তিনি বলেন ৯১111: এটাই হলো পরিপূর্ণ 
পানপাত্রের বাস্তব নমুনা । 

মুহম্মদ ইব্‌ন উবায়দুল মুহারিবী......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী- 
(30৯১ 144 -এর অর্থ হলো পরিপূর্ণ পানপান্র ৷ 

ইউনুস......আমর ইব্‌ন দীনার হতে বর্ণনা করেছেন । আমি হযরত ইব্‌ন আব্বাস (রা)-কে জিজ্ঞাসিত প্রশ্ন 
(31১ (/-এর জবাবে বলতে শুনেছি যে, তা হলো উচ্ছাসিত পানপাত্র। 

আলী......হযরত ইবৃন আব্বাস রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র কালাম £ G৯১ ৮.4 শব্দের অর্থ 
হলো পরিপূর্ণ পানপান্র । | 

ইয়াকুব......হযরত আবু হুরায়রা (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী £ ৪2১ (4 শব্দের অর্থ 
হলো এমন পানপাত্র যা কানায়-কানায় পরিপূর্ণ । | 

ইব্‌ন আলিয়া......হাসান হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের কালাম ৪ 3.2, (২ -এর অর্থ পরিরূর্ধা 
পানপাত্র। ৃ 

মুহম্মদ ইব্‌ন আমর ইব্‌ন আলী.......হাসান হতে বর্ণনা করেছেন যে £ (3.25 ২ -এর অর্থ পূর্ণা 
পানপাত্র। ৃ 

ইব্‌ন বাশার......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, (৯1. এর অর্থ হলো পরিপূর্ণ পানপাত্র। 

ইব্‌ন মুসান্না......মুজাহিদ হতে পূর্বের অনুরূপ অর্থ ব্যক্ত করেছেন। 

ইয়াকৃব......হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ৪ ৯, (-4 -এর আর্থ 
হলো কানায়-কানায় ভর্তি পানপাত্র। 

বাশার......হযরত আবু কাতাদাহ (রা) হতে (3৯১ (এ -এর অর্থ বর্ণনা করেছেন পরিপূর্ণ পানপাত্র । 

ইব্‌ন আবদুল আ'লা......হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, (3.৯5 (14 -এর অর্থ হর্ৰো 
এমন পানপাত্র যা কানায় কানায় ভরা। 

ইউনুস......ইবৃন যায়দ হতে বর্ণনা করেছেন যে, (5৯১ ২ -এর অর্থ হলো পরিপূর্ণ পানপাত্র। অবশ্য কেটি 
কেউ (212৯4 শব্দের অর্থ বলেছেন, পরিষ্কার পরিচ্ছন্ন বা নির্মল । 

মুহম্মদ ইব্‌ন ইয়াহইয়া আযদী ও ইয়াস ইব্‌ন মুহাম্মাদ...... ইকরামা হতে বর্ণনা করেছেন যে, G১ LA -এঁর 
অর্থ সুনির্মল পানপাত্র । 

অবশ্য এখানে একথাও কেউ কেউ বলেছেন যে, তা বারবার পরিপূর্ণ করে পরিবেশন করা হবে । 

ইব্‌ন আবদুল আ'লা......সাঈদ ইবৃন যুবায়র হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী, (3১৭ (-44-এর অর্থ 
হলো এমন পেয়ালা, যা খালি হওয়ার সাথে সাথেই পুনরায় কানায়-কানায় ভর্তি করে দেয়া হবে । 

মুহাম্মদ ইব্‌ন আমর......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র কালাম, (3.৯, (২ -এর অর্থ হলো, 
এমন পেয়ালা যা খালি হওয়ার সাথে সাথেই পুনরায় পরিপূর্ণ করে দেয়া হবে। ৃ 

আমর ইব্‌ন আবদুল হামীদ.....-হযরত ইব্‌ন আব্বাস রো) হতে বর্ণনা করেছেন যে, সয়া রনী 
(॥-১১-এর অর্থ হলো এমন পাত্র, যা পুনঃ পুনঃ পানীয় দ্বারা পরিপূর্ণ করা হবে। 
তাবারী-_৪ 


www.waytojannah.com 


Contents 


২৬ তাফসীরে তাবারী (আমপারা) 


ইব্‌ন হুমায়দ......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ রাব্বুল আলামীনের বাণী £ ৪৯১ ২ -এর অর্থ 
হলো, এমন পানপাত্র যা খালি হওয়ার সাথে সাথেই পুনঃ পুনঃ পরিপূর্ণ করে দেয়া হবে। ৃ 

অতঃপর আল্লাহ তাবারাকা ওয়া তা'আলার বাণী ৪ ‘সেখানে তাহারা কোনরূপ অপ্রয়োজনীয়, তাৎপর্যহীন ও 
মিথ্যা কথা শ্রবণ করবে না।” এখানে আল্লাহ-পাক বলেন, জান্নাতীরা বেহেশতের মধ্যে অর্থহীন, তাৎপর্যহীন, 
অপ্রয়োজনীয় মিথ্যা ও অশ্লীল কথাবার্তা শুনতে পাবে না। 

বলা হয়েছে যে, সেখানে কোন আজেবাজে কথাবার্তা ও বেহুদা গল্প-গুজব হবে না এবং কেউ কারও নিকট 
মিথ্যা কথা বলবে না, কেউ কাউকে অবিশ্বাস করবে না এবং মিথ্যাবাদীও বলবে না। 

মিসরের ক্বারী সাহেবগণ (১154 শব্দের ১ অক্ষরটিকে তশদীদসহ পড়ার পক্ষে অভিমত ব্যক্ত করেছেন। যেমন 
ইতিপূর্বের একটি আয়াতে দৃঢ়তা প্রকাশের জন্য তারা ‘আমার নিদর্শনাবলীকে দৃঢ়তার সাথে প্রত্যাখ্যান করেছিল’ 
ব্যক্ত হয়েছে। অবশ্য ব্যাকরণবিদ “কিসাঈ' এর বিরুদ্ধ অভিমত পেশ করেছেন । যেমন তিনি কবি আশা-এর একটি 
চরণের উদ্ধৃতি দিয়েছেন, যার অর্থ হলো অতঃপর তার সংবাদটিকে কেউ কেউ সত্য বলে গ্রহণ করল এবং কেউ 
কেউ একে মিথ্যা প্রতিপন্ন করল এবং কোন কোন সময় মিথ্যাও মানুষের উপকারে আসে । ৃ 

ইব্‌ন আবদুল আ'লা......হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, 13১ 154] আল্লাহ্‌র এই 
বাণীর অর্থ হলো বাতিল, অসার ও মিথ্যা কথাবার্তা । ৃ 

ইউনুস......ইবৃন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তাআলার বাণী £ “তারা সেখানে কোনরূপ অসার ও 
মিথ্যা কথা শুনবে না'-এটা খুবই বাস্তব সত্য । কেননা বেহেশতীরা সেখানে এই ধরনের কোন অসার, অশ্লীল ও 
মিথ্যা কথা কেউই কাউকে বলবে না । অতএব এ ধরনের কথাবার্তা শোনার প্রশ্নও অবান্তর বৈ কিছুই নয় । 
১৮০ (৬৫ 5 srt 55 (5) উজ ডি Sos x ON) 
$) SEL HID A AIL ও তু Ks ৩৪৮৪১ 

রর রর ৮৮ ANE 515৫8 BH ef 2 

0172 05 2 ৩৯ ৭ ওটা ৩৩ 

৩৬. এটা তোমাদের প্রতিপালকের নিকট হতে যথোচিত দান ও পুরস্কার, ৩৭. যিনি আসমান ও 
যমীনসমূহের এবং এর মধ্যে অবস্থিত প্রতিটি জিনিসের একমাত্র মালিক, দয়াময়, ধার সামনে আবেদন- 
নিবেদনের শক্তি তাদের থাকবে না, ৩৮. যেদিন রূহ ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাড়াবে, তখন সে ব্যতীত 
আর কেউই কিছু বলবে না, যাকে পরম দয়াময় অনুমতি দেবেন এবং সে যথাযথ কথা বলবে । | 


তাফসীর 

আল্লাহ তাবারাকা ওয়া তা'আলা ইরশাদ করেন ঃ তিনি তার পুণ্যবান, নেককার সালিহ বান্দাদেরকে তাদের 
পার্থিব জীবনের নেক -আমলের প্রতিফল ও বিনিময় হিসেবে আদালতে আখিরাতে যথোচিত প্রতিদান ও 
পুরস্কার প্রদান করবেন। যার পরিমাণ হবে কোনটাতে একটা ভাল কাজের বিনিময়ে দশটি নেকী এবং 
কোনটাতে সাত শতটি । অতএব এই বেশি প্রতিফল নিঃসন্দেহে পরম দয়াময় প্রভুর বিশেষ পুরস্কার । অতঃপর 
আল্লাহ্র বাণী £৪ (3.০ শব্দের তাৎপর্য হলো প্রত্যেক ব্যক্তির পার্থিব জীবনের আমলের হিসাব অনুযায়ী 
বিনিময়প্রাপ্ত হওয়া । 


www.waytojannah.com 


Contents 


সূরা নাবা ২৭ 


মুহম্মদ ইব্‌ন আমর......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ “এটা তোমাদের প্রতিপালকের 
নিকট হতে যথোচিত দান ও পুরস্কার’ এর তাৎপর্য এই যে, প্রত্যেক ব্যক্তি স্বীয় আমল বা কাজের যথাযথ বিনিময় 
স্বরূপ পুরস্কৃত হবে। 

বাশার......হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 212 5) ১০ 510 
(= এর প্রকৃত অর্থ হচ্ছে প্রত্যেক সংআমলকারী তার পুণ্যের বিনিময় বহুগুণে বেশি প্রাপ্ত হতে থাকবে, যা 
কোনদিন শেষ হবে না। 

ইব্‌ন আবদুল আ'লা......হযরত আবু কাতাদাহ (রা) হতে, আল্লাহ্‌র বাণী £ (১... ০৮১০ সম্পর্কে বলেছেন 
যে, এর অর্থ অধিক বিনিময় প্রাপ্তি। অবশ্য মুজাহিদ এটার অর্থ এরূপ বলেছেন যে, বিনিময় প্রদান আল্লাহ্‌র তরফ 
হতে হবে প্রত্যেকের কৃতকর্মের ফলশ্রুতি হিসেবে । 

ইউনুস....... ইব্‌ন ওয়াহাব হতে বর্ণনা করেছেন। আমি ইব্‌ন যায়দকে আল্লাহ তা'আলার এ বাণী ৪ 
LL ৮155 ৩৯) ০ 51১৯ সম্পর্কে এরূপ মন্তব্য পেশ করতে শুনেছি যে, এটা প্রকৃতপক্ষে আল্লাহ্‌র নেককার 
বান্দাদের সৎ-আমলের প্রতিফল বা পুরস্কার । যেমন যদি কেউ একটি নেক আমল করে, তবে আল্লাহ্‌র বাণীর 
পরিপ্রেক্ষিতে- যে ব্যক্তি একটি ভাল কাজ করে, যে দশটি ভাল কাজের বিনিময় প্রাপ্ত হবে অর্থাৎ দশ গুণ প্রতিফল 
পাবে" অতঃপর তিনি আল্লাহ পাকের এ আয়াতও তিলাওয়াত করেন, যার অর্থ হলো, “যারা আল্লাহ্‌র রাস্তায় 
তাদের মাল ও ধন-সম্পদ খরচ করে, তাদের উদাহরণ এ দানার ন্যায়, যা থেকে ৭০টি গুচ্ছ বহির্ণত হয় এবং 
প্রত্যেকটি গুচ্ছে আবার একশতটি দানা জন্মলাভ করে । আল্লাহ যাকে ইচ্ছা করেন, তার জন্য বহুগুণে (তাহার 
বিনিময়) বৃদ্ধি করে থাকেন।” এখানে ১,১2 অর্থাৎ বৃদ্ধি করার অর্থে ১০ হতে ৭০০ গুণের কথা উল্লেখ করা৷ 
হয়েছে । অতএব যে ব্যক্তি একটি নেককাজ করবে, সে দশগুণ বেশি সওয়াব প্রাপ্ত হবে । যে ব্যক্তি ১০টি নেক 
আমল করবে, সে একশত গুণ বেশি সওয়াব প্রাপ্ত হবে এবং যে ব্যক্তি একশতটি ভাল কাজ করবে, সে এক হাজার। 
গুণ বেশি সওয়াবের অধিকারী হবে । 

তঃপর আল্লাহ রাব্বুল আলামীনের বাণী ৪ “যিনি আসমান ও যমীনসমূহের এবং এর মধ্যে অবস্থিত প্রতিটি। 
জিনিসের একচ্ছত্র অধিপতি । এখানে আল্লাহ পাকের কালামের বর্ণনাভঙ্গিটি এরূপ যে, এটা তোমাদের। 
প্রতিপালকের নিকট হতে প্রাপ্ত যথোচিত প্রতিফল ও পুরস্কার, যিনি সাত আসমান ও যমীনসমূহের এবং এতদুভয়ের 
মধ্যে অবস্থিত সকল জিনিসের একমাত্র করুণাময় মালিক । 

ঃপর ক্বারী সাহেবগণ এই আয়াতের কিরআতের মধ্যে মতবিরোধ করেছেন । অতঃপর মদীনার কিরআত্র 

বা সর্বসাধারণের কিরআতে ৪ ১১:41 04452 153 ০৯,319 ২০।৯০:এ। ০ এখানে ‘রব’ ও ‘রাহমান’ দুইর্টি 
শব্দই ০৪) বা পেশযুক্ত হবে । অবশ্য বসরা ও কুফার কোন কোন ক্বারী সাহেব এই মন্তব্য পেশ করেছেন যে, উক্ত 
শব্দ দুটিতে পেশ নয়, বরং যের হবে । অবশ্য মক্কার কিছু ক্বারী এবং কৃফার সাধারণ ক্বারীগণ _,১ শব্দটির উ 
যের দিয়ে এবং ১,০৯১ শব্দটিকে পেশ সহকারে তিলাওয়াত করেন। অবশ্য আমাদের ধারণা অনুযায়ী 
ক্রআতই সহীহ বা শুদ্ধ। 

আবার কেউ কেউ বলেন, _,১ শব্দটির উপর যের হওয়ার কারণ হলো এর আগের আয়াতটি, যা হলো 
২০০০ ০1১৯1 

অতঃপর আল্লাহ তাআলার বাণী £ ‘যার সামনে তাদের আবেদন-নিবেদন করার শক্তি থাকবে না৷’ এখাৰে 
আল্লাহ তাবারাকা ওয়া তা“আলা হাশরের ময়দানে, যখন নিজেই বিচারকের আসনে সমাসীন হবেন, তখন তা 


www.waytojannah.com 





Contents 


২৮ তাফসীরে তাবারী (আমপারা) 


দরবারের প্রতাপ ও দাপট সম্পর্কে বর্ণনা করেছেন। তখন কি পৃথিবীর অধিবাসী, আর কি আসমানের অধিবাসী 
কারো পক্ষে নিজ হতে আল্লাহ্র সম্মুখে মুখ-খুলে কিছু বলার কিংবা তার বিচারকার্যে কোনরূপ হস্তক্ষেপ করার 
একবিন্দু সাহস হবে না। অবশ্য তিনি যাদেরকে কিছু বলার বা সুপারিশ করার অনুমতি প্রদান করবেন, তাদের কথা 
আলাদা । আর দয়াময়ের অনুমতিপ্রাপ্ত এই ধরনের ব্যক্তিরা যথাযথ বক্তব্য পেশ করবে । এটাই মুফাসসিরগণের 
নিকট এই আয়াতের মূল ব্যাখ্যা । 

মুহাম্মদ ইব্‌ন আমর......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী “যার সামনে তাদের 
আবেদন-নিবেদন করার মত শক্তি থাকবে না” এর অর্থ হলো-আন্নাহ্‌্র সামনে আদৌ কেউ কথা বলার ক্ষমতা 
রাখবে না। 

ইউনুস......ইব্ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের কালাম “যার সামনে তাদের কারো কিছু বলার 
ক্ষমতা থাকবে না ৷’ অর্থাৎ আল্লাহ্‌র দরবারের দাপট ও প্রতাপে সেদিন তার সম্মুখে কারো পক্ষে মুখ খুলে কিছু বলা 
সম্ভব হবে না। 

অতঃপর আল্লাহু জাল্লা শানুহুর বাণী £ ০১11 ১৪8: ১, অর্থাৎ “সেদিন রূহ দণ্ডায়মান হবে ।’ মুফাসসিরগণের 
মধ্যে ‘রূহ’ শব্দের অর্থ নিয়ে মতভেদ আছে । কারো কারো মতে তিনি আল্লাহ পাকের মর্যাদাসম্পন্ন ও সম্মানিত 
ফেরেশতামণ্ডলীর মধ্যে অন্যতম ফেরেশতা । 

মুহাম্মদ ইব্‌ন খালফ আল-আসকালানী......হযরত ইব্‌ন মাসউদ (রা) হতে বর্ণনা করেছেন যে, ‘রূহ’ হলো 
চতুর্থ আসমানের এক ফেরেশতার নাম । যিনি আকাশমণ্ডল ও পাহাড়-পর্বতের নিয়ন্ত্রণে যত ফেরেশতা আছেন, 
সকলের মধ্যে বড় এবং শ্রেষ্ঠতম ৷ তিনি প্রত্যহ বার হাজারবার আল্লাহ পাকের নামের “তসবীহ' পাঠ করে থাকেন। 
একই কাতারে আল্লাহ্র দরবারে উপস্থিত হবেন । 

আলী......হযরত ইব্‌ন আব্বাস ((রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী £ “যেদিন রূহ ও 
ফেরেশতামণ্লী সারিবদ্ধভাবে দীড়াবে।' এখানে রূহ বলতে এ ফেরেশতাকে বুঝান হয়েছে, যিনি সৃষ্টিগত- 
ভাবে সমস্ত ফেরেশতার মধ্যে বড় এবং শ্রেষ্ঠতম । অধিকাংশ তাফসীরকারকের মতে ইনি হলেন হযরত 
জিবরাঈল (আ)। 

ইব্‌ন হুমায়দ......যাহহাক হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ ০11 ৮5৪১৮ এখানে ‘রূহ’ বলতে 
হযরত জিবরাঈল (আ)-কে বুঝান হয়েছে। 

মুহাম্মদ ইব্‌ন খালফ আল-আসকালানী......শীবী হতে বর্ণনা করেছেন যে, (5১11 ১৪৮৮১ আল্লাহ্‌ পাকের 
এই কালামের মধ্যে ‘রূহ’ শব্দটি হযরত জিবরাঈল (আ)-কে বুঝাবার জন্য ব্যবহার করা হয়েছে । অবশ্য কেউ 
কেউ এই অভিমত পোষণ করেন যে, ‘রূহ’ হলো বনী আদমের সূরতে আল্লাহ জাল্লা-শানৃহুর বিশেষ সৃষ্টি । 

ইব্ন বাশার...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, ‘রূহ' হলো বনি আদমের সুরতে, আল্লাহ পাকের বিশেষ 
সৃষ্টি, যারা পানাহার করে থাকে । 

ইব্‌ন হুমায়দ...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, “রূহ” আল্লাহ তা'আলার কুদরতের বিশেষ সৃষ্টি । যারা 
পানাহার করে এবং তাদের হস্তপদ ও শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গও আছে । এরা ফেরেশতাদের অন্তর্ভুক্ত নয় । 

ইব্‌ন বাশার.......আবৃ খালিদ হতে বর্ণনা করেছেন যে, ‘রূহ’ আল্লাহ পাকের কুদরতের বিশেষ সৃষ্টি, যারা 
মানুষের অনুরূপ সৃষ্টি কিন্তু আদতে তারা মানুষ নয় । 

ইব্‌ন মুসান্না......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, ‘রহ’ আল্লাহ তা“আলার বিশেষ সৃষ্টি হযরত আদম 
(আ)-এর মত । 


www.waytojannah.com 


Ee ৮ এ ৮ পট শসা ও ক রা অত re 





Contents 


সূরা নাবা ২৯ 


ইয়াহইয়া ইব্‌ন ইবরাহীম আল-মাসউদী......আ“মাশ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ “যেদিন রূহ ও 
ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাড়াবে । এখানে ‘রূহ’ আল্লাহ পাকের এমন এক বিশেষ সৃষ্টি যারা ফেরেশতাদের 
চাইতে সংখ্যায় বহুগুণে অধিক এবং হস্তপদবিশিষ্ট হবেন। 

ইয়াকুব ইব্‌ন ইবরাহীম......আবু সালেহ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী $ এখানে ‘রূহ’ মানুষের মত 
এক বিশেষ সৃষ্টি কিন্তু আসলে এরা মানুষ নয় । অবশ্য কেউ কেউ এই মত পোষণ করেন যে, তারাও বনী আদমের 
অন্তর্গত । 

বাশার......হুযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে আল্লাহ্‌র বাণী £ “যেদিন রূহ দাড়াবে’ । এখানে 
‘রহ’ বলা হয়েছে আদম বংশধরদেরকে । বক্তব্যটি ‘হাসান’ বা উত্তম। 

ইব্‌ন আবদুল আ'লা......হাসান হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম-“যেদিন রূহ দণ্ডায়মান হবে ৷’ 
এখানে রূহ হলো আদম বংশধরগণ । অবশ্য হযরত আবু কাতাদাহ (রা) বলেন, হযরত ইব্‌ন আব্বাস রো) এ 
অভিমতটি গোপন রাখতেন । কেউ কেউ বলেন, এটা হলো বনী আদমের রূহসমূহ । 

মুহাম্মদ ইব্‌ন সা'দ...... হযরত ইব্‌ন আব্বাস রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার 
বাণী “যেদিন রূহ ও ফেরেশতামণ্ডলী সারিবদ্ধভাবে দাড়াবে এবং কেউ কোন কথা বলবে না!’ তিনি বলেন, এটা 
হলো সেই বিশেষ সময় যখন বনী আদম, ফেরেশতামণ্লী ও অন্যান্য সৃষ্টি আল্লাহ্‌র দরবারে হিসাব-নিকাশের জন্য 
দণ্ডায়মান থাকবে । আর এটা হবে রূহগুলোর শরীরের মধ্যে প্রত্যাবর্তনের পূর্বে । অবশ্য কেউ কেউ বলেন, ‘রূহ’ 
হলো আল-কুরআন । 

ইউনুস......ইবৃন যায়দ হতে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আমার পিতা বলতেন-“রূুহ' হলো 
আল-কুরআন । অতঃপর দলীল স্বরূপ তিনি এই আয়াত তিলাওয়াত করেন, যার অর্থ হলো, অনুরূপভাবে আমি 
আপনার নিকট ওহী প্রেরণ করেছিলাম, যা ছিল আমার নির্দেশের রূহ স্বরূপ । ইতিপূর্বে আপনি কিতাব ও ঈমান 
সম্পর্কে পরিপূর্ণ অনবহিত ছিলেন। 

অবশ্য একথা প্রণিধানযোগ্য যে, আগাম সংবাদ স্বরূপ আল্লাহ রাব্বুল আ'লামীন আগেই জানিয়ে দিয়েছেন যে, 
হিসাব-নিকাশের দিন তার দরবারে তাঁর কোন সৃষ্টি কোন কিছু বক্তব্য পেশ করার মত স্পর্ধ রাখবে না। আর রূহও 
তার অন্যতম সৃষ্টি, অতএব তার পক্ষেও কোন কিছু বলা আদৌ সম্ভবপর হবে না, বরং আদালতে আখিরাতে 
আল্লাহর দরবারে 'রূহ'ও চুপ করে থাকবে । 

ইয়াকুব ইব্‌ন আলিয়াহ্‌......শাঁবী হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী “যেদিন রূহ ও ফেরেশতাগণ 
সারিবদ্ধভাবে দণ্ডায়মান হবে, তখন সে ব্যতীত আর কেউই কিছু বলবে না, যাকে পরম দয়াময় অনুমতি দিবেন ।' 
বর্ণনাকারী বলেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে রূহ এবং ফেরেশতামগ্ডলী উভয়েই নীরব 
ভুমিকা পালন করবে। অনুমতি ছাড়া কেউই কিছু বলার ক্ষমতা রাখবে না। আর এটা হবে আল্লাহ পাকের ফয়সালা 
জাহান্নামীদের জন্য দোযখ এবং জান্নাতীদের জন্য বেহেশত, এই ঘোষণার পর । 

ইব্‌ন আবদুল আ'লা......ইকরামা হতে বর্ণনা করেছেন, আল্লাহ পাকের এই আয়াত “যেদিন রূহ ও 
ফেরেশতামগুলী কাতারবন্দীভাবে দাঁড়াবে, সেদিন সে ব্যতীত আর কেউই কিছু বলতে পারবে না, যাকে করুণাময় 
আল্লাহ অনুমতি দিবেন ।” তিনি বলেন, আল্লাহ পাকের ফয়সালা অন্তে ফেরেশতামণ্লী জাহান্নামীদেরকে যখন 
দোযখের দিকে নিতে থাকবে, তখন তাদেরকে জিজ্ঞেস করা হবে যে, এদেরকে নিয়ে কোথায় যাচ্ছেন ? তখন 
জবাবে তারা বলবেন, এদেরকে দোযখে নিয়ে যাচ্ছি। এতদশ্রবণে তারা বলবে, আল্লাহ তা“আলা এদের প্রতি যুলম 


www.waytojannah.com 


‘Contents 
৩০ তাফসীরে তাবারী (আমপারা) 


করেননি; বরং এদের অর্জিত কৃতকর্মের প্রতিফল অতঃপর জান্নাতীগণকে যখন বেহেশতের দিকে নিয়ে যেতে 
থাকবে, তখন তাদেরকে জিজ্ঞেস করা হবে যে, এদেরকে নিয়ে কোথায় যাচ্ছেন? তখন উত্তরে তারা বলবেন, 
এদেরকে জান্নাতে নিয়ে যাচ্ছি। তখন এতদশ্রবণে তারা বলবে যে, আল্লাহ্র রহমতে তোমরা জান্নাতে প্রবেশ করছ। 
বর্ণনাকারী বলেন, তাদেরকে মাত্র এতটুকু বলার অধিকার আল্লাহ তাআলা দিবেন। অবশ্য কেউ কেউ বলেন, 
আল্লাহ্র বাণী £ ১1১ ৯১111 ১১1০ 1 এখানে অনুমতি হবে মাত্র তাওহীদ বা আল্লাহ পাকের একত্ববাদ 
ঘোষণার জন্য । ৃ ৃ 

আলী......হযরত ইব্‌ন আব্বাস রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের কালাম £ 4] 31১১5 | 
০১:১১ এখানে আল্লাহর তরফ হতে যিনি অনুমতিপ্রাপ্ত হবেন, তিনিই মাত্র একত্বাদের সাক্ষ্য 11 %1 5411 3 বা 
(আল্লাহ ছাড়া মাবুদ নাই) একটুকু বলতে পারবেন । আর এতটুকু বলাই হবে সঠিক বলা । 

মুহম্মদ ইব্‌ন আমর......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, (১1১০ শব্দের অর্থ হলো দুনিয়ায় সত্যের উপর 
প্রতিষ্ঠিত থাকা এবং তদনুযায়ী বাস্তব জীবনে আমল করা। 

আমর ইব্‌ন আলী......আবূ সালেহ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪121০ শব্দের প্রকৃত অর্থ হলো 
‘লা-ইলাহা ইল্লাল্লাহ’ বলা । আবূ হাফস লেন, আমি এ সম্পর্কে ইয়াহয়া ইব্‌ন সাঈদকে জিজ্ঞেস করলে তিনি 
বলেন, আমিও আবদুর রহমান ইব্‌ন মাহদী সূত্রে মুআবিয়া থেকে লিখে নিয়েছি । 

সাদ ইবন আবদুল্লাহ ইবন আবদুল হাকিম.......ইকরামা হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের 
কালাম 81১1.০ 1033 -এর প্রকৃত অর্থ হলো “লা-ইলাহা ইল্লাল্লাহু’ বলা । অবশেষে আল্লাহ্‌র বাণীর পরিপ্রেক্ষিতে 
সঠিক সিদ্ধান্ত এটাই যে, আদালতে আখিরাতে আল্লাহ্‌র দরবারে যারা কথা বলার অনুমতিপ্রাপ্ত হবেন, তাদের 
যে গুণাবলী বর্ণিত হলো, সেই চরিত্রে সকলকে চরিত্রবান হওয়া | কেননা কুরআন ও হাদীসে এর পরিষ্কার 
বর্ণনা নাই। 


৩৩ (০১৩৩ ড১(-) ০6469) 35 2৬ ৩ ০ EA 222 ৬১১ চা 


#2 3 287 9 z (4 ৬১৮৫ 2১ MSS ৬০৫ হু 
০১১০5 ও Lae AS) US ৪৩ ৩265 ৩2৮) 7525 


৩৯. সে দিনটি সুনিশ্চিত, অতএব যার ইচ্ছা সে নিজের প্রতিপালকের নিকট প্রত্যাবর্তন করার পথ গ্রহণ 
করুক, ৪০. আমি তোমাদেরকে অত্যাসন্ন আযাব সম্পর্কে ভয় দেখালাম । যেদিন মানুষ সে সব কিছু প্রত্যক্ষ 
করবে যা তাদের হস্তসমূহ অগ্রে পাঠিয়ে দিয়েছে । সেদিন আল্লাহাদ্রোহী কাফির চীৎকার করে বলবে, হায়, 
আমি যদি মাটি হতাম! 


তাফসীর 
তঃপর আল্লাহ্‌র বাণী £ (৯11 ৩/১ সে দিনটি অর্থাৎ কিয়ামতের দিন, যেদিন রূহ ও ফেরেশতামগুলী 
হিসাব-নিকাশ দেওয়ার জন্য আল্লাহ্র দরবারে সারিবদ্ধভাবে দপ্তায়মান থাকবে, সেদিনটি অতীব সত্য এবং বাস্তব । 
এতে সন্দেহের কোনই অবকাশ নাই। | 
অতঃপর আল্লাহ পাকের কালাম £ 2157 এ ১১1 07509 অর্থাৎ যার ইচ্ছা সে নিজের 
প্রতিপালকের নিকট প্রত্যাবর্তনের পথ গ্রহণ করুক। এখানে এ কথাই দ্যর্থহীন ভাষায় ঘোষিত হয়েছে যে, 


2 24} 


ee 


Wwww.waytojannah.com 


Contents 


সুরা নাবা ৩১. 


আল্লাহর দরবারে হাযির হওয়া যখন সুনিশ্চিত, তখন প্রত্যেক ব্যক্তিকে সেই দিনের সত্যতা অনুধাবন৷ 
সহকারে, শক্তি-সামর্থ্য অনুযায়ী বাস্তব পদক্ষেপ গ্রহণ করা একান্ত প্রয়োজন। এখানে (১০ শব্দটির অর্থ 
প্রত্যাবর্তনের স্থান। যেমন বলা হয়ে থাকে যে, অমুক ব্যক্তিটি তার সফর হতে প্রত্যাবর্তন করেছে। যেমন কবি৷ 
উবায়দের ভাষায় £ 

‘প্রত্যেক অদৃশ্য ব্যক্তি প্রত্যাবর্তন করে থাকে, কিন্তু মৃত্যুর পর যে ব্যক্তি অদৃশ্য হয়, সে আর দুনিয়ায়৷ 
প্রত্যাবর্তন করে না!” 

মুফাসসিরগণের নিকট এটাই এই আয়াতের সঠিক ব্যাখ্যা । 

বাশার......হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার বাণী 8 ১3511 ৮৮ ০০৪ 
(25 (29 ৩11 -এর অর্থ এই যে, তোমরা আল্লাহ পাকের দিকে প্রত্যাবর্তনের জন্য তীর নির্দেশিত পথের অনুকরণ। 
ও অনুসরণ কর। যাতে তোমরা তার অধিকতর নিকটবর্তী ও প্রিয়পাত্র হতে পার। 

ইব্‌ন আবদুল আ'লা....... হযরত আবূ কাতাদাহ রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী £ 
(35 43) 511 এখানে “মাবা" অর্থ ‘সাবিলা’ বা রাস্তা । 

ইব্‌ন হুমায়দ......সুফিয়ান হতে বর্ণনা করেছেন যে, ৮: শব্দের অর্থ হলো প্রত্যাবর্তনের স্থান। 

অতঃপর আল্লাহ জাল্লা-শানুছুর ইরশাদ £ (২১১৪ 21১০1৫১১১১1 0 অৰ্থাৎ আমি তোমাদেরকে আসন্ন শাস্তি 
সম্পর্কে ভীতি প্রদর্শন করলাম । এর উদ্দেশ্য এই যে, হে লোকগণ! আমি তোমাদেরকে অত্যাসন্ন আযাব, যা! 
কিয়ামতের দিন তোমরা প্রত্যক্ষ করবে সে সম্পর্কে ভীতি প্রদর্শন করছি। সেদিন প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মের 
ফলাফল স্বচক্ষে অবলোকন করতে পারবে, যা সে দুনিয়ার যিন্দেশীতে অর্জন করেছিল-_চাই সে ভালই হোক 
বা মন্দ। 

আবূ কুরাইব......হাসান হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম *১:]| ১৮-১১ ৯5 এখানে ০১০ বা ব্যক্তি 

টনিগনারি রা বুল শাকির লা হয়েছে (যে নারে নারদ রান ব্রত বানাব ডবা রানার রাজা 
ভয় করে। 
মু'মিন বান্দাকে বুঝান হয়েছে। 

ইব্‌ন বাশার......হাসান হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ-পাকের কালাম ১13 ০,০১৪ ৮০ lb ৯ 
এই আয়াতে ০১ || শব্দের অর্থ মু'মিন ব্যক্তি । 

তঃপর আল্লাহ্‌ তাবারাকা ও তা'আলার বাণী 81215 ০১৫ ৮১১10 ১11 ৭825 অর্থাৎ সেদিন 
আল্লাহদ্রোহী কাফিররা চীৎকার করে বলবে; হায়, আমি যদি মাটি হতাম! এখানে কিয়ামতের ময়দানের। 
বিভীষিকাময় পরিবেশ পরিদর্শনে কাফিরকুল ভীত-সন্ত্রস্ত হয়ে পড়বে এবং সে সময় তারা আক্ষেপ করে বলতে। 
থাকবে হায়, কত ভাল হতো, যদি আমরাও আজ ইতর প্রাণীসমূহের ন্যায় মাটিতে পরিণত হয়ে যেতে। 
পারতাম! কিন্তু তা আদৌ সম্ভব হবে না; বরং তারা তাদের আল্লাহদ্ৰোহিতার শাস্তি স্বরূপ কঠিন আযাবে। 
গেরেফতার হবে। 

মুহম্মদ ইবন বাশার......হযরত আবদুল্লাহ ইবন উমর (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ রাব্বুল আলামীন 
কিয়ামতের দিন সমস্ত জীব-জন্তু, পশুপক্ষী ও কীট-পতংগকে হাশরের ময়দানে একত্রিত করবার পর এ নির্দেশ 
দেবেন যে, তোমরা একে অপরের নিকট হতে “কিসাস" বা প্রতিশোধ গ্রহণ কর । এমনকি দুনিয়ার শিংওয়ালা সবল। 


www.waytojannah.com 


Contents 


৩২ তাফসীরে তাবারী (আমপারা) 


বকরী তার প্রতিদ্বন্দ্বী দুনিয়ার দূর্বল বকরীর নিকট হতে প্রতিশোধ পাবে। এভাবে সমস্ত পশু-পক্ষী ও জীব-জস্তুর 
প্রতিশোধ গ্রহণ পর্ব যখন পরিসমাপ্ত হবে, তখন আল্লাহ রাববুল আলামীন তাদেরকে মাটি হয়ে যাওয়ার জন্য নির্দেশ 
দিবেন । এতদর্শনে কাফিরকুল আক্ষেপ করে বলবে, হায় আক্ষেপ, আমরাও যদি মাটি হয়ে যেতাম! তবে চিরস্থায়ী 
গ্রানিকর কঠিন শাস্তি হতে মুক্তি পেতাম । 

ইব্‌ন আবদুল আ'লা......হযরত আবু হুরায়রা (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলা কিয়ামতের 
ময়দানে মানব-দানব, জিন্ন, পশু-পক্ষী, কীট-পতঙ্গ ইত্যাদি সমস্ত সৃষ্টিকে একত্রিত করবেন। অতঃপর তিনি 
পশুপক্ষী ও জীব-জন্তু প্রতিশোধ গ্রহণের পর নির্দেশ দিবেন, তোমরা মাটি হয়ে যাও। এতদশ্রবণে কাফিররা 
আক্ষেপ করে বলতে থাকবে, হায়, আমরাও যদি মাটি হয়ে যেতে পারতাম! তবে কতই না ভাল হতো । 

আবু কুরায়ব আল-মুহারিবী...... হযরত আবু হুরায়রা (রা) হতে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (সা) ইরশাদ 
করেছেন, আল্লাহ তা'আলা শেষ বিচারের দিন জিন্ন-ইনসান, পশু-পক্ষী ইত্যাদির চুলচেরা হিসাব-নিকাশ গ্রহণ 
করবেন। অতঃপর পশু-পক্ষীদের বিনিময় আদান-প্রদানের পর তাহাদের প্রতি এই নির্দেশ জারি করবেন যে, 
তোমরা মাটি হয়ে যাও। এতদ্দর্শনে আল্লাহদ্রোহী কাফিররা আফসোস করে বলতে থাকবে হায়, আজ আমরাও যদি 
মাটি হয়ে যেতে পারতাম! 

বাশার......হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা“আলার বাণী, যেদিন মানুষ সেই 
সব কিছু প্রত্যক্ষ করবে যা তাদের হস্তসমূহ অগ্রে পাঠিয়ে 'দিয়েছে। সেদিন আল্লাহদ্রোহী কাফিররা চীৎকার 
করে বলবে; হায়, আমি যদি মাটি হতাম! কাফিররা পার্থিব জীবনে অন্যায় অপকর্ম ও সীমালংঘন করার কারণে 
এইরূপ অবস্থার সম্মুখীন হবে। তারা তাদের কৃতকর্মকে পরিষ্কারভাবে দেখতে পাবে এবং তারা এমন অবস্থায় 
আল্লাহ্র দরবারে হাযির হবে । তিনি তাদের উপর আল্লাহ ভীষণ নারাজ থাকবেন। এমতাবস্থায় তারা মৃত্যুকে 
কামনা করতে থাকবে, কিন্তু প্রকৃত প্রস্তাবে সত্য ব্যাপার এই যে, এই মৃত্যুকে পার্থিব জীবনে তারা খুবই ঘৃণা 
করত । | . 

ইব্ন হুমায়দ ইয়াকুব....... আবদুল্লাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ রাব্বুল আলামীন কিয়ামতের 
দিন যখন হিসাব-নিকাশ গ্রহণ করবেন, তখন তিনি জাহান্নামীদের হিসাবান্তে দোযখে প্রেরণ করার পর, বনী 
আদম ছাড়া সমস্ত মু'মিন জ্বিন ও অন্যান্য সমস্ত সৃষ্টিকে মাটি হয়ে যাওযার জন্য নির্দেশ দিবেন। অতঃপর 
কাফিররা তাহাদেরকে মাটিতে পরিণত হয়ে যাতে দেখে আক্ষেপ করে বলবে হায়, আমিও যদি মাটি হয়ে যেতে 
পারতাম! 

ইব্‌ন হুমায়দ......সুফিয়ান হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের কালাম ১৫ ১০১10১১8511 0155 
(1,5 এবং সেদিন আল্লাহদ্বোহী কাফির চীৎকার করে বলবে, হায়, আমি যদি মাটি হতাম! এর তাৎপর্য এই যে, 
আল্লাহ পাক যখন পশু-পক্ষীদেরকে মাটি হয় যাওয়ার নির্দেশ দিবেন, তখন এতদ্র্শনে কাফিরকুল আক্ষেপ করে 
বলতে থাকবে; হায়, আমরাও যদি আজ মাটি হয়ে যেতে পারতাম! 

সূরা ১:০০ 2 -এর তাফসীর সমাপ্ত হলো। 


www.waytojannah.com 


Contents 


fro 


০0০9041৯১৬০ 


মক্কায় অবতীর্ণ, আয়াত-৪৬, রুকু-২। 
1১৮৮1 ০৮০০ 411৮ 
দয়াময়, পরম দয়ালু আল্লাহ্র নামে । ূ 


ৰ্‌ 5 ৩ র LIA পা প্লে তা লী, 
৩৬৮১৩ (2) ৪৩৯১১ ) OEE ৯১৪১৪ (1) OEE ৬৯৪5 Op 
ে 28319) ৫23 (%) & ৫৯ SL (0) OF 5১৩০৬ 00) ৩৫, 


0 HIE WA (4) 642i 5 53 SR 
১. শপথ সেই ফেরেশ্তাদের, যারা সত্য প্রত্যাখ্যানকারীদের আত্মা নির্মমভাবে বের করে ২. 
এবং যারা বিশ্বাসীদের রূহ সহজভাবে বের করে নেয়। ৩. শপথ সেই ফেরেশতাদেরও, 
তীব্রগতিতে সাতার কেটে চলে ৪. এবং দ্রুততর গতিতে কার্য সম্পাদনে অগ্রসর হয় । ৫. আর যারা 
কাজের ব্যবস্থা পরিচালনা করে । ৬. যেদিন কম্প আনয়নকারী জিনিস প্রকম্পিত করবে, ৭. তার পর- 
আসবে আর একটি কম্পন। ৮. বহু হৃদয় সেদিন ভয়ে প্রকম্পিত হতে থাকবে, ৯. তাদের দৃষ্টিসমূহ ভীত ও 
সন্ত্রস্ত হবে। ূ 


তাফসীর ৰ 
আমাদের ‘রব’ জাল্লা জালালুহু আন-নাধিআতের শপথ করেছেন। মুফাসসিরগণের মধ্যে এর প্রকৃত 'র্থ 
সম্পর্কে মতভেদ পরিদৃষ্ট হয়। কারো কারো মতে এরা হলেন এঁ সমস্ত ফেরেশতা, যারা বনী আদমের রূহ 
করে থাকেন। 
ইসহাক ইব্‌ন আবূ ইসরাঈল........ হযরত আবদুল্লাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 
(3:১5 5 ১0115 -এর অর্থ হলো ফেরেশতামগুলী | 
আবু সায়িব.......মাসরূক হতে বর্ণনা করেছেন যে, আন-নাযিআত-এর অর্থ হলো ফেরেশতামগুলী । 
ইব্‌ন মুসান্না.......হযরত ইব্‌ন আব্বাস রো) হতে বর্ণনা করেছেন যে, 5১৮০30৮1| শব্দের অর্থ হলো খন 
কারো প্রাণ বের করা হয়। 


তাবারী-_৫ 


| 


| 


www.waytojannah.com 


Contents 


৩৪ তাফসীরে তাবারী (আমপারা) 


মুহম্মদ ইব্ন-সা'‘দ......হযরত ইব্ন আব্বাস রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 3,2 ৩ 
শব্দের অর্থ হলো যারা প্রাণ বের করে। মি 

আবু কুরাইব......সাঈদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের কালাম (৪১১ ০১11) -এর অর্থ হলো 
এ সমস্ত ফেরেশতা, যারা আল্লাহদ্রোহীদের প্রাণ কঠোরভাবে বের করে, অতঃপর তা জাহান্নামে নিক্ষেপ করে। 
অবশ্য কেউ কেউ বলেন এটা হলো মৃত্যু, যা প্রাণ বের হওয়ার পরের অবস্থা । 

আবূ কুরাইব....... মুজাহিদ হতে বর্ণনা, করেছেন যে, 13১: ৩/০).11) -এর অর্থ হলো মৃত্যুবরণ 
করা। | 

ইব্‌ন হুমায়দ......মুজাহিদ হতে একইরূপ মন্তব্য পেশ করেছেন । 

ইব্‌ন বাশার......মুজাহিদ হতে অনুরূপ অভিমত ব্যক্ত করেছেন। 

অবশ্য কেউ কেউ বলেছেন যে, এর অর্থ হলো তারকারাজির এক স্থান হতে অন্য স্থানে ছুটে যাওয়া । 

ফযল ইব্‌ন ইসহাক........হাসান হতে এরূপ শুনেছেন যে, (৪১ ০০১৮1) -এর অর্থ হলো 
তারকারাজি। 0 

ইব্‌ন আবদুল আ‘লা......হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার বাণী 
Li), £ L১51, -এর অর্থ হলো তারকারাজি। অবশ্য কেউ কেউ বলেন £ -/০১| শব্দের অর্থ হলো: 
শক্ত জিনিস, যা তীরের সাহায্যে বের করা হয়। 

আবূ কুরাইব......আতা হতে বর্ণনা করেছেন যে, 1৪১১ ৩০ 31%11 -এর অর্থ হলো শক্ত বা কঠিন জিনিস। 
অবশ্য কেউ কেউ বলেন এটা হলো আত্মা, যখন তা বের করা হয়। 

আবু কুরাইব......সুদ্দী হতে বর্ণনা করেছেন যে, (3১5 ৩০ ১৫115 -এর অর্থ হলো আত্মা যখন বক্ষের মধ্যে 
ডুবে যায়। মি 

অতঃপর গ্রন্থকার বলেন, আমার নিকট সত্য ধারণা এই যে, আল্লাহ্‌র বাণী ৪ 3,2 ,/০)0১119 -এর অর্থ 
এসব ফেরেশতা যারা মানুষের মৃত্যুকালে তাদের প্রাণ দেহের গভীরে পৌছে প্রতিটি ধমনী হতে টেনে 
বের করে। 

তঃপর আল্লাহ পাকের কালাম 81:55 ০,111 অর্থাৎ যারা বিশ্বাসীদের আত্মা সহজভাবে বের করে। 
মুফাসসিরগণের মধ্যে এর অর্থ নিয়ে মতপার্থক্য পরিলক্ষিত হয়। কারো কারো মতে এরা হলেন এ সমস্ত 
ফেরেশতা যারা মুমিনগণের আত্মা খুবই সহজভাবে বের করেন। যেমন আটার মণ্ড হতে সহজভাবে চুল বের 
করা যায়। 

মুহাম্মদ ইব্‌ন সাঁদ......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, (52 ০,-5:115 -এর অর্থ 
হলো ফেরেশতামপ্ডলী ৷ 

অবশ্য ৮:০১ ০115 সম্পর্কে কারো কারো অভিমত এই যে, তা হলো এমন মৃত্যু যেখানে আত্মা 
সহজভাবে বহির্গত হয় অর্থাৎ মর্দে মুমিনের মৃত্যু । 

আবু কুরাইর......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, Us -১০৮-১০১।5 এর অর্থ হলো মৃত্যু । 

ইব্‌ন হুমায়দ......মুজাহিদ হতেও অনুরূপ বক্তব্য পেশ করেছেন। 

ইব্‌ন বাশার......মুজাহিদ হতেও একই ধরনের অভিমত ব্যক্ত করেছেন। 

ইব্‌ন মুসান্না......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, (৮:5১ ০ 5010, -এর অর্থ হলো 
যখন প্রাণ সহজভাবে বের করে নেয়। 


www.waytojannah.com 


Contents 


সূরা নাযিআত ৩৫ 


আবু কুরাইব......সুদ্দী হতে বর্ণনা করেছেন যে, (২১ ৮২11 -এর অর্থ হলো প্রাণ বায়ু পদযুগল হতে 
সহজভাবে টেনে বের করতে শুরু করা। অবশ্য কেউ কেউ বলেন এর অর্থ হলো তারকাবাজির একস্থান হবে 
' অন্যস্থানে গমন । 

ইব্‌ন আবদুল আ‘লা......হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, (৮:5১ ০ ১/, -এর অর্ধ 
হলো তারকারাজি। মি 

বাশার......হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, (০.১ lb LUI, -এর অর্থ হলো 
তারকারাজি। অবশ্য কেউ কেউ বলেন, এর অর্থ হলো রশির ফাস। 

আবু কুরাইব......আতা হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার বাণী (55 ১2115 -এর অর্ধ 
হলো দড়ির ফাস। 

অতঃপর গ্রন্থকার বলেন, আল্লাহ রাব্বুল আলামীন এখানে ৮:5১ ৩০৮ ১/15 -এর শপথ করেছেন 
এর সঠিক অর্থ যেহেতু আমরা কুরআন মজীদে ও হাদীসে নববীতে পাই না, সেহেতু উপরে এতদসম্পর্কে যে বিভিন্ন 
ব্যাখ্যা পেশ করা হয়েছে, তা অবশ্যই গ্রহণীয়। 

অতঃপর আল্লাহ তাবারাকা ওয়া তা'আলার বাণী (১: ০0:11 -এর অর্থ হলো যারা তীব্র 
সাতার কেটে চলে। মুফাসসিরগণ “আস-সাবেহাত' শব্দের অর্থে মতপার্থক্য পেশ করেছেন। অতঃপর কেউ 
বলেন, এর অর্থ হলো বনী আদমের জন্য নির্ধারিত মৃত্যু । 

আবু কুরাইব......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার বাণী (১... ০///০.11 -এর আরম 
হলো মৃত্যু । ওয়াকিদীর কিতাবেও এইরূপ অর্থের উল্লেখ আছে। 

ইব্‌ন হুমায়দ...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম ৪ (১. ০119 এর অর্থ হঙ্ধো 
ফেরেশতামণ্ডলী কেননা ফেরেশতারা আসমান হতে অতি দ্রুত সীতার কেটে যমীনের বুকে চলে আসে৷ যেমা 
অত্যন্ত দ্রুতগামী ঘোড়াকে বলা হয়, দিনার চারার চারা রাডার বজ অর সং হারকরাহি হয 
আকাশের বুকে সীতার কেটে বিচরণ করে। 

বাশার......হযরত আবু কাতাদাহ রো) হতে বর্ণনা করেছেন যে, নিন পাটি গালি -র 
অর্থ হলো তারকারাজি। 

ইব্‌ন আবদুল আ'লা......হযরত তালা) হতে ই নয পেশ কলেজে অবশ্য কাৰে 
কারো মতে এর অর্থ হলো কিশ্তী বা নৌকা । 

আবু কুরাইব......আতা ইসা A SOEUR Ce eater oo NE BIT 
বা নৌকা । 

EAI "a, UE CU. HINGE alt RS CaS oC, a OES 
করেছেন, তা তীর সৃষ্ট জীবের অন্তর্ভুক্ত । আর যেহেতু এর অর্থের ব্যাপারে কুরআন ও হাদীসে নির্দিষ্ট কোন কি| 
বর্ণিত হয় নাই, সে জন্য আলোচিত ব্যাখ্যার যে কোনটি এর অর্থ হতে পারে। যেমন আগে ১, - 
ব্যাখ্যায় উল্লেখ করা হয়েছে। 

অতঃপর আল্লাহ জাল্লা শানুহুর বাণী 81৪. ০5,০. মুফাসসিরগণের মধ্যে এর সঠিক অর্থ 
মতভেদ পরিলক্ষিত হয় । অতঃপর কেউ কেউ বলেন, এর সঠিক অর্থ হলো ফেরেশতামণ্ডলী । 


www.waytojannah.com 


Contents 


৩৬ তাফসীরে তাবারী (আমপারা) 


ইব্‌ন হুমায়দ......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী (3৮৬ ০.103 -এর অর্থ হলো 
ফেরেশতামণ্ডলী । 

আবু কুরাইব......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, (৪. ০5১. -এর অর্থ হলো মৃত্যু । অবশ্য কেউ 
কেউ বলেন, এর অর্থ হলো দ্রুতগামী অশ্ব । 

আবু কুরাইব......আতা হতে বর্ণনা করেছেন যে, ($:... ০,4 -এর অর্থ হলো ঘোড়া । 

tent SOF OS at SOON বসল 

বাশার......হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, (৫7১, ১৪১15 -এর অর্থ হলো 
তারকারাজি। oo 

ইব্‌ন আবদুল আ'লা......হযরত আবু কাতাদাহ (রা) হতে একই রূপ বক্তব্য পেশ করেছেন। 

গ্রন্থকার বলেন, আগের ব্যাখ্যার মত এই বাক্যের ব্যাখ্যাও আমাদের নিকট গৃহীত । যেহেতু আল্লাহ ও তার 
নবী (সা) হতে বিশেষ কোন নির্দেশ এ ব্যাপারে পাওয়া যায় নি। 

অতঃপর আল্লাহ রাব্বুল আলামীনের বাণী 811 ৩1,3513 অর্থাৎ ‘তাদেরও শপথ, যারা যাবতীয় কাজের 
ব্যবস্থা পরিচালনা করে।’ আর এই কাজ ফেরেশতামপুলীই করে থাকেন। তারা আল্লাহ পাকের নির্দেশেই সৃষ্টি 
জগতের সমস্ত কার্যাবলী যথাযথ আঞ্জাম দিয়ে থাকেন । এটাই অধিকাংশ শ মুফাসসিরের অভিমত । 

বাশার....... রন রান পালা রর? কহ ক, আল্লাহ্‌র বাণী (৪, Sli -এর 
অর্থ হলো তারকারাজি । 


9০ ৮৮০9০ 


রি GEN THEE oA SE Cd ICE RINE TREY: ER SEG: AONE 
আসমান-যমীন, পাহাড়-পর্বত এমন কি সমস্ত সৃষ্টিলোক চূর্ণ-বিচূর্ণ হয়ে যাবে। অতঃপর ৭2১1১11 (৫.5 অর্থাৎ 
এর পর পরই আসবে আর একটি কম্পন ৷ এটা হলো দ্বিতীয় শিংগা ধ্বনি, যার প্রভাবে মৃত সবাই সহসা জীবন লাভ 
করবে এবং হিসাব-নিকাশ প্রদানের জন্য সবাই হাশরের ময়দানে একত্রিত হতে থাকবে । আসলে এটা হবে 
ইয়াওমুল বা‘স অর্থাৎ পুনরুথান বা কিয়ামতের দিন। 

আলী......হযরত ইবৃন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ধ$ ৯1১11 ৬: ৯৪? 
-এর অর্থ হলো প্রথম শিংগা ধ্বনি এবং আল্লাহ্র কালাম £ ১/১1| (42% -এর অর্থ হলো দ্বিতীয় শিংগা 
ধ্বনি। ৃ 

মুহাম্মদ ইব্‌ন সা‘দ......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ ৪৯১5 ১৬: 
৫৯০55 88191 এখানে ২8৯11 শব্দের অর্থ হলো প্রথম শিংগা ধ্বনি এবং ২3১/১|। শব্দের অর্থ হলো 
দ্বিতীয় শিংগা ধ্বনি । | 

ইয়াকৃব......হাসান হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার বাণী ৪14১5 ৯০5 
২১১/। -এর অর্থ হলো দুইটি শিংগা ধ্বনি। প্রথমবার যখন হযরত ইসরাফীল (আ) আল্লাহ পাকের নির্দেশে 
শিংগায় ফুৎকার দিবেন তখন যমীন ও আসমানে যা কিছু আছে সব-ই মরে যাবে । অতঃপর তিনি যখন দ্বিতীয়বার 
আল্লাহ্‌র হুকুমে শিংগায় ফুৎকার দিবেন, তখন সমস্ত মৃত জীবন লাভ করবে। অতঃপর হাসান কালাম পাকের এ 
আয়াত তিলাওয়াত করেন, যার অর্থ হলো £ “এবং শিংগায় ফুঁ দেয়া হবে । তখন যমীন ও আসমানে যা কিছু 


www.waytojannah.com 





Contents 


সুরা নাযিআত ৩৭ 


আছে। সব-ই মরে পড়ে যাবে সে সব ব্যতীত, যে সবকে জীবিত রাখা আল্লাহ্র ইচ্ছা হবে। পরে আর একবার 
ংগায় ফুঁ দেয়া হবে, তখন সহসা তারা সকলে উঠে দেখতে শুরু করবে ।” 
বাশার......হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী £ *+১৯১। -২৯:১১ 7৯: 
{341,11 (৪১১৫-এর অর্থ হলো এমন দুইটি শিংগা ধ্বনি, যার প্রথম ধ্বনিতে আল্লাহ্‌র ইচ্ছায় সকলে 
করবে এবং দ্বিতীয় ধ্বনিতে নব-জীবন লাভ করবে। এ ব্যাপারে রাসূলুল্লাহ (সা) বলেছেন যে, দুইবার শিংগা ধ্বনির 
মাঝে অন্তবতীকালীন সময় হবে চল্লিশ দিন । আল্লাহ্র নবী আরো ইরশাদ করেছেন যে, এই চল্লিশ দিন ক্রমাগড 
বৃষ্টিপাত হতে থাকবে, যা নব-জীবন সঞ্চারকারী স্বরূপ হবে। যার ফলশ্রুতি স্বরূপ যমীন শাক-সজী, লতাগুলা ৪ 
তৃণ-লতাদি উৎপাদন করবে, এমনকি মানুষের শরীরও নৃতনভাবে গঠিত হবে। 
আবূ কুরাইব......হযরত আবু হুরায়রা (রা) হতে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (সো) ইরশাদ 
তোমরা কি জান শিংগা ধ্বনি কি? তখন হযরত আবু হুরায়রা (রা) এ ব্যাপারে অবগত হতে চাইলে, আল্লাহ 
বলেন, তা হলো বড় শিংগা যাতে তিনবার ধ্বনি দেয়া হবে। প্রথমবার শিংগা ধ্বনির কারণে সকলে ঘাবড়ে যাবে 
এবং ভীত-সন্ত্রস্ত হয়ে পড়বে । দ্বিতীয়বার শিংগা ধ্বনির কারণে সকলে বেহুশ হয়ে যাবে এবং তৃতীয়বার শিং 
ধ্বনির কারণে সবাই পুনজীবিন লাভ করবে এবং হিসাব-নিকাশের জন্য হাশরের ময়দানে একত্রিত হতে থাকবে । 
পা an HTL MLO ahh AN 
জীবিত রাখতে ইচ্ছা করেন, তারা ব্যতীত । এ সময় আসমান-যমীন, পাহাড়-পর্বত, ৃক্ষ-লতা সমস্ত সৃষ্ট 
ধ্বনিতে চূর্ণ-বিচূর্ণ হয়ে যাবে। যা আল্লাহ পাকের কালাম ৪:53 ২১191146283 tras 
050 


০ ৮৮48০ 


যত হলো এেদিরি তুমকিলর ক রণ ভাববার ও যা তপত তৰ | 

অতঃপর আল্লাহ পাকের কালাম 8 {31/1 -এর অর্থ হলো যেদিন ভূমিকম্পের কারণে আসমান- ছ 
বিচুর্ণ হয়ে যাবে। অবশ্য কেউ কেউ বলেন :১৯১%| 2:১5 এবং ২৪১11 -এর অর্থ হলো কিয়ামত 
হওয়া । 

ইউনুস......ইবৃন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার বাণী “যেদিন কম্প আনয়নকারী 
প্রকম্পিত করবে, এর পর পরই আসবে আর একটি কম্পন’ এটা হলো কিয়ামত। 

আহলে আরব 1৪১5 ০০ ১2115 এই জওয়াব কি হবে, সে সম্পর্কে মতভেদ করেছেন। বুসরার কোন 
ব্যাকরণবিদের অভিমত এই যে, যখন আল্লাহ্‌ তাআলা এই বাক্য দ্বারা শপথ করেছেন, তখন এর পরের 
১৯1০। ০১৯৩১ 1৩৩ এর জওয়াব স্বরূপ এসেছে। অবশ্য কৃফার কোন কোন ব্যাকরণবিদের মতে ০০০) 
[৪১ এই শপথ বাক্যের জওয়াব হলো ১১৯১7051013 অর্থাৎ “ দিন আমাদের আনন বিত 
হয়ে যাবে।' 


www.waytojannah.com 


Contents 
৩৮ তাফসীরে তাবারী (আমপারা) 


গ্রন্থকার বলেন ঃ আল্লাহ পাকের কালামের স্পষ্টতার কারণে আমি সে সম্পর্কে কোন মতামত ব্যক্ত করার 
প্রয়োজনীয়তা অনুভব করি নি। 

অতঃপর আল্লাহ তাবারাকা ওয়া তা'আলা নির্দেশ 4৪৯ ০০ ০৮ অর্থাৎ ‘বহু হৃদয় সেদিন ভয়ে 
প্রকম্পিত হতে থাকবে ।' এখানে কিয়ামতের বিভীষিকাপূর্ণ অবস্থার বর্ণনা দেয়া হয়েছে। 

আলী......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৫ 43319 ১০5৪ 315 এখানে 
521, শব্দের অর্থ হলো ২5৭5 অর্থাৎ ভীত-সন্তস্ত হওয়া । 

মুহাম্মদ ইব্ন-সাঁ“দ......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, ৪৯15 শব্দের অর্থ হলো ২২ 
ৰা ভীত-সন্ত্স্ত হওয়া । 

ইব্‌ন আবদুল আ'লা.....'হযরত ত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, 4৯1১ শব্দের অর্থ হলো 
ভীত-সন্ত্স্ত হওয়া । 

বাশার......হধরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ৪ ২১৯/১ ৬:৮5: 2৯ 
এখানে 5৯1 শব্দের অর্থ হলো ভীত-সন্স্ত হওয়া । 

ইউনুস......ইবৃন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর কালাম ৪ ২3০৯০ ১০১০ ০৮ এর অর্থ হলো 
যেদিন হৃদয়সমূহ ভীত ও সন্ত্রস্ত হবে । 

অতঃপর আল্লাহ রাব্বুল আলামীনের বাণী £ {255 (৯:১-.০:1 অর্থাৎ তাদের দৃষ্টিসমূহ ভীতি-বিহবলতায় নত 
হবে । এখানে এ সমস্ত আল্লাহদ্বোহী মুশরিকদের অবস্থার কথা বর্ণিত হয়েছে, যারা হাশরের ময়দানে অবনত মস্তকে 
লজ্জিত অবস্থায় কঠিন আযাবে গেরেফতার হবে । 

ইউনুস......ইব্ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী 8 49.55 ৯,০ -এর অর্থ হলো 
আল্লাহদ্রোহীদের দৃষ্টি ভীতি-বিহবলতায় নত হবে। ূ | 

বাশার...... হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, {2.5.5 1৯/১0০০১1 -এর অর্থ তাদের দৃষ্টি 
সমূহ ভীত ও সন্ত্রস্ত হবে। ৃ 

OE 0 CEE KY (1) ১৪০৬ 3 052520 BG Oz (7) 
9 (5) ০৫৩15 EL ৫৯৩০9 (1 COE (৫ ISS DEO) 

033 22 


১০. এই লোকেরা বলে ঃ আমরা কি পূর্বাবস্থায় আবার ফিরে যাব ? ১১. পচা-গলা জীর্ণ অস্থিতে পরিণত 
হওয়ার পরও ? ১২. তারা বলে, তাই যদি হয় তবে তো এই প্রত্যাবর্তন বড় ক্ষতির ব্যাপার হয়ে দাড়াবে । 
১৩. অথচ সেটা তো ভীষণ একটি শব্দমাত্রই হবে, ১৪. যার ফলে তারা সহসাই উন্মুক্ত ময়দানে উপস্থিত হয়ে 
পড়বে । 


তাফসীর | 
. আল্লাহ তাবারাকা ওয়া তা'আলা উপরোক্ত আয়াতে মক্কার এ সমস্ত কাফিরের কথা উল্লেখ করেছেন, যারা 
তাদের আল্লাহদ্রোহীতার কারণে আল্লাহ, পরকাল ও হাশর-নশরকে মিথ্যা প্রতিপন্ন করত । যখন তাদের সামনে 


www.waytojannah.com 





Contents l 
সুরা নাধিআত ৩$ 


উক্ত আয়াত পেশ করে বলা হলো মৃত্যুর পর আবার তোমরা পুনজীবন লাভ করবে, তখন তারা বলতে লাগল যে, 
আমরা কি আমাদের পূর্বাবস্থায় আবার প্রত্যাবর্তিত হব? যে অবস্থা আমাদের মৃত্যুর পূর্বে ছিল। তারা মৃত্যুর পর 
ইব্নরুথান বা পুনজীবিনে অবিশ্বাসী থাকার কারণেই এ ধরনের প্রশ্ন করে। 

আলী......হযরত ইব্‌ন আব্বাস (রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের বাণী »১৪-| শব্দের অর্থ হবো 
নবজীবন লাভ করা । 

মুহাম্মদ ইব্‌ন সা‘দ......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী আমরা কি 
পূর্বাবস্থায় আবার ফিরে যাব ? অর্থাৎ তাদের জিজ্ঞেস এরূপ যে, আমরা কি আমাদের মৃত্যুর পর আবার 
জীবিত হব? 

বাশার......হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, sya ৬৪ ১৩১৩১] 6১1৮ এর কথ 
হলো আমরা কি নূতনভাবে সৃষ্ট হয়ে নবজীবন লাভ করব? 

আবু কুরাইব, হারা মুহাম্মদ ইব্ন-কা'ব আল-কুরযী হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র কালাম ঃ Ur 
৮৬৯]। ৪ L433 -এর অর্থ হলো মৃত্যুর পর আবার পুনর্জন্মলাভ করা । 

ইব্‌ন হুমায়দ......সুদ্দী হতে উপরোক্ত আয়াত সম্পর্কে একইরূপ অভিমত ব্যক্ত করেছেন। 

মুহাম্মদ ইব্‌ন আমর......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী £ ৯০| -এর অর্থ হলো ক্র 
থেকে নব-জীবন লাভ করে পুনরখিত হওয়া । 

হারিস......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ 5,311 ১ ০১-১১-০1১1” -এর মির্থ 
হলো মাটি হতে নব জীবন লাভ করে উদ্থিত হওয়া । অবশ্য কেউ কেউ ৮১১. শব্দের অর্থ করেছেন ' 3041 বা 
আগুন। 

ইউনুস...... ইব্‌ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের কালাম ৪ ১১৯০1 ৪ ০৩১১১ 
এই আয়াত 23৯ শব্দের অর্থ দোযখের গর্ত। অতঃপর দোযখের নামসমূহ হলো ঃ (১) নার, el 
সাকার, (৪) জাহান্নাম, (৫) হাবিয়াহ, (৬) হাফিরাহ, (৭) লাথা ও (৮) হুতামাহ। 
_ অতঃপর আল্লাহর বাণী £ ৪১৯ ৮৭০৮১০05131 অর্থাৎ যখন আমরা পচা গলা জীর্ণ অস্থিতে পরিণত [হব, 
তখনও কি আমরা আমাদের পূর্বাবস্থায় আবার ফিরে যাব ? 

ক্বারী সাহেবগণ ৪১১১ শব্দের পঠন পদ্ধতির মধ্যে মতানৈক্য দেখিয়েছেন। প্রচলিত কিরত হলো ০১ 
মদীনা, হিজায ও বসায় প্রসিদ্ধ অবশ্য কৃফার কারীদের অভিমত অনুযায়ী শব্দটি হবে ১১১ নোখিরাতুন) র্থাৎ 
চসিক We Lis, Medtp stag iefpin Mss 5 Af 





‘লেভিকারী শব্দের অর্থে কোন পার্থক্য নেই। 

: গ্রন্থকার বলেন, আমাদের নিকট £ ১৫ শব্দটি অধিক প্রসিদ্ধ এবং প্রচলিত, যা &/| অক্ষর ব্যতীত। 
মুহাম্মদ ইব্‌ন সা'দ........ হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর কালাম £ 

৮১১ ৮০1০ (1915 এখানে নাখিরাহ' শব্দের অর্থ হলো পচা গলা জীর্ণাবস্থা। 

মুহাম্মদ ইব্‌ন আমর......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে- ১১১ (০14০ অর্থ হলো গলিত অস্থি। 
বাশার...... হযরত আবু কাতাদা রো) থেকে বর্ণনা করেছেন যে, যারা কিয়ামতের পুনরুথানের 

করত, তারা এরূপ প্রশ্ন উত্থাপন করত যে, আমাদের দেহ, অস্থি-মজ্জা যখন পচে গলে নিশ্চিহ্ন হয়ে যাবে, তিখন 

আবার জীবিত হবো ? এটাই বিভিন্ন মুফাসসিরের অভিমত । 


Wwww.waytojannah.com 


Contents 


80 তাফসীরে তাবারী (আমপারা) 


বাশার......হযরত ত আৰু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের কালাম ৪ ৮১২ 84 15 
অর্থাৎ তাই যদি হয়, তবে তো এই প্রত্যাবর্তন খুবই সর্বনাশা হবে। 

ইউনুস...... ইব্‌ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার বাণী £%:, ৯1 8,২5, তারা বলে, 
তাই যদি হয়, তবে তো এই প্রত্যাবর্তন বড় ক্ষতির ব্যাপার হয়ে দাড়াবে । কেননা কিয়ামতের দিন পুনর্জন্মের 
পর তাদের চিরস্থায়ী আবাসস্থান হবে জাহান্নাম । যাকে তাদের বড় ক্ষতির কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। 

অতঃপর আল্লাহ জাল্লা শানুহুর বাণী ৪ ৯৬৯ 5,৯১ 2 559 অর্থাৎ “সেটাতো ভীষণ একটি শব্দমাত্রই 
হবে।’ আর সেটা হলো দ্বিতীয়বার শিংগা ধ্বনি। 

মুহাম্মদ ইব্‌ন আমর...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর কালাম ৪: ৮১৯/১১৯১ শব্দের অর্থ 
হলো একটি চীৎকার বা ধমক। 

ইউনুস... ইব্‌ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী £ ৪১৯19 ৯১১) -এর অর্থ হলো শিংগা ধ্বনি। 

অতঃপর আল্লাহ রাব্বুল আলামীনের বাণী £ ৯৮৯০4 ৯1505 অতঃপর তারা সহসাই উন্মুক্ত ময়দানে বের 
হয়ে পড়বে ৷’ এখানে আল্লাহ পাক এঁ সমস্ত আল্লাহদ্রোহী অবিশ্বাসীদেরকে লক্ষ্য করে বক্তব্য রেখেছেন যারা মৃত্যুর 
পর পুনরুত্থান ও পুনরুজ্জীবনকে অসম্ভব ও অবাস্তব বলে মনে করত । তারা দ্বিতীয়বার শিংগা ধ্বনির সাথে সাথেই 
উন্মুক্ত ময়দান বা হাশরের ময়দানে উপস্থিত হবে । 

আহলে আরব প্রশস্ত মাঠ বা ময়দানকে ৮১৯০০ (সাহেরাহ) বলত । আর এরূপ নামকরণের কারণ এই যে, 
বন্য পশুরা এখানে শান্তির সাথে বসবাস করে, অর্থাৎ তারা কখনও এখানে নিশ্চিন্তে নিদ্রা যায় এবং কখনও 
জাগ্রত থাকে । 

ইয়াকুব ইব্‌ন ইব্রাহীম......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ৪ ১১1 
৮১১০৪ -এর অর্থ হলো যমীনের উপর ৷ যেমন উমাইয়া ইব্‌ন আবূ সালত তার কবিতাংশে উল্লেখ করেছেন ঃ 
‘আমাদের নিকট সমৃদ্রের শিকার এবং ময়দানের শিকার মওজুদ আছে’ 

মুহাম্মদ ইব্‌ন আবদুল্লাহ ইব্‌ন ইয়াধীদ......ইকরামা হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী £ ৮৯13৪ 
৮১৯/০4১ এর অর্থ হলো প্রশস্ত ময়দান, সেখানে তারা সহসাই উপনীত হবে। ৃ 

মুহম্মদ ইব্ন-সা“দ......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের বাণী ৪ 8৯148 
5A এই আয়াতে ১.১৯(:.|| শব্দের অর্থ হলো = ,2। বা যমীন। 
_: ইয়াকুব.....ইকরামা হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ৪ ৮১৯: £৯153 -এর অর্থ হলো তারা 
সকলেই সহসা যমীনের উপর উপনীত হবে। 

আমারাহ ইব্‌ন মূসা.....হযরত ইকরামা (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর কালাম ৫ 1২133 
৯৯০45 -এর অর্থ হলো তারা সহসাই সকলে এক যমীনের উপর উপস্থিত হবে। 

ইয়াকৃব......হাসান হতে বর্ণনা করেছেন যে, ৯৮০101৯1905 -এর অর্থ হলো সহসাই তারা যমীনের 
উপর উপনীত হবে । 

মুহাম্মদ ইব্‌ন আমর......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র কালাম ৮১১০৮ শব্দের অর্থ হলো 
একটি সুপ্রশস্ত সমতল ভূমি । মি 

বাশার......হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, যখন আল্লাহদ্রোহীরা এরূপ উক্তি করতে শুরু 
করল যে, পুনরু্থানের দেরী আছে, তখন তাদের এ উক্তির জবাবে আল্লাহ পাক ইরশাদ করলেন, তোমাদের কথা 


www.waytojannah.com 


Eo 
wo ee te tn Kreme + Marthe ian 


Contents ' 
সূরা নাযিআত 8} 


ঠিক নয়, এ ব্যাপারে আদৌ কোন বিলম্ব ঘটবে না; বরং তাতে ভীষণ একটি শব্দমাত্রই হবে, যার ফলে তাৰ্টা 
সহসাই উন্মুক্ত ময়দানে উপনীত হয়ে পড়বে । অর্থাৎ মৃত্যুর পর যে মাটির পেটে তারা অবস্থান করবে, কিয়ামতের 
দিন সেই মাটির উপরেই তারা সবাই সমবেত হবে। 

ইব্‌ন আবদুল আ'লা......হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী £ Ee 
শব্দের অর্থ হলো দ্বিতীয়বার শিংগা ধ্বনির সাথে সাথেই তারা সকলেই তাদের কবর হতে নির্গত হয়ে 
ময়দানে একত্রিত হবে। 

ইব্‌ন হুমায়দ......হযরত সাঈদ ইব্‌ন যুবায়র (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের কালাম £ 8৯১ 
৮৯৯০ - -এর অর্থ হলো যমীনের উপর । 

আবু কুরাইব......হযরত সাঈদ ইব্ন যুবায়র (রা) হতে অনুরূপ অভিমত ব্যক্ত করেছেন । 

আবু কুরাইব......হযরত ইকরামা (রা) হতেও একইরূপ মন্তব্য পেশ করেছেন । 

হুসায়ন...... যাহ্হাক হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী £ ৯১২..1 ১১15 -এর অর্থ হলো সহসীই 
তারা যমীনের উপর আবির্ভূত হবে । 

ইউনুস...... ইব্‌ন যায়দ হতে বর্ণনা করেছেন যে আল্লাহ পাকের কালাম £ 5A; ₹৯ 1303 -এর কথ 

হলো তখনই তারা ময়দানে আবির্ভূত হবে । কেউ কেউ বলেন- ৪৯০।। শব্দের অর্থ পৃথিবীর সেই ময়দান যা গর্ব 
থেকেই নির্দিষ্ট এবং নির্ধারিত । 

আলী........ উসমান ইব্ন আবূ আতিকাহ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ রাব্বুল আলামীনের বাণী ঃ 
SALA oA BU 8৬৯টি ১১) 0৯ (ও -এর অর্থ হলো এমন একটি অপ্রসিদ্ধ স্থান, যা হাসসান| ও 
আরিহা পর্বতের মাঝখানে অবস্থিত। আল্লাহ পাক একে তাঁর খুশি ও ইচ্ছামত বিস্তৃত ও প্রশস্ত করবেন। 

ইব্‌ন হুমায়দ......সুফিয়ান হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের কালামে বর্ণিত ৪ ৯১৯৮ শব্দের ডৃর্থ 
হলো শামদেশে অবস্থিত একখণ্ড জমি । অবশ্য কেউ কেউ বলেন, এটা এ নামে সুপরিচিত একটি পর্বতবিশেষ | 

আলী ইব্‌ন সাহল.....ওয়াহাব ইব্‌ন মুনাব্বিহ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের বাণী £ : 25 3 
5৭০৬১ এখানে *০৭:০.| শব্দের অর্থ হলো বায়তুল মুকা্াসের নিকটে অবস্থিত একটি পর্বত । অবশ্য কারো 
কারো মতে, ,এ॥| শব্দের অর্থ জাহান্নাম । 

ইব্ন বাশার...... হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ৪ ১1311 
১১৯(.|(৮এর অর্থ হলো জাহান্নামের মধ্যে ৷ অর্থাৎ তারা সহসাই সকলে জাহান্নামের মধ্যে উপনীত রয় 
পড়বে। | 


০৩৪৯) 950 4? 4১৩ >) (১) ০১৯ ০৬২৯ রি 51 ১2 


৪ 5 I BLESS ৬2 0605) ০৪ 02229 0১) OV) & এ 


১৫. তোমার নিকট মুসার ঘটনার খবর রা ১৬. তার প্রতিপালক যখন তাকে ত্য়ার 
উপত্যকায় ডেকেছিলেন (বলেছিলেন) ১৭ ফিরাউনের নিকট যাও, সে সীমালংঘনকারী হয়ে গেছে। ১৮. বং 
তাকে জিজ্ঞেস কর £ তুমি কি পবিত্রতা অবলম্বন করতে প্রস্তুত আছ ? | 


১ আর 


www.waytojannah.com 





.001716115 


৪২ তাফসীরে তাবারী (আমপারা) 


তাফসীর 

এখানে আল্লাহ রাব্বুল আলামীন, তার প্রিয় হাবীব ও রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সা)-কে সম্বোধন করে 
বলেন হে মুহাম্মদ (সা)! তুমি মুসা ইব্‌ন ইমরানের ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল আছ কি ? তুমি কি এঁ ব্যাপারে কিছু 
জ্ঞাত আছ যখন তার রব বা প্রতিপালক তাকে তুয়ার পবিত্র উপত্যকায় আহ্বান করেছিলেন? এ ব্যাপারে দীর্ঘ 
আলোচনা আগেই করা হয়েছে । অতএব এর চর্বিত চর্বণ হতে বিরত থাকা হলো । মুফাসসিরগণ তৃয়া শব্দের অর্থ 
নিয়ে মতবিরোধ করেছেন । কেউ কেউ বলেন, তুয়া হলো একটি উপত্যকার নাম । 

মুহাম্মদ ইব্‌ন আমর......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের কালাম 85 শব্দের অর্থ হলো 
তুয়া একটি উপত্যকার নাম । 

ইউনুস......ইবৃন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী 8৪ ৯৮ ১২৪০] ১9102 ০1 এখানে এর 
অর্থ হলো তুমি তুয়ার পবিত্র উপত্যকায় অবস্থান করেছেন। ৃ চি 

বাশার......হযরত আবূ কাতাদাহ রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের কালাম 8 £ ২) 505 ১ 
৬৬৮ ০০০৪০। 4915 অর্থাৎ যখন তার প্রতিপালক তাকে তুয়ার পবিত্র উপাত্যকায় আহবান করেছিল । যা 
দুইবার পবিত্র করা হয়েছে, এবং তৃয়া হলো একটি উপত্যকার নাম । কারো কারো অভিমত এই যে, এটি একটি 
নীচু সমতল ভূমি । 

আবু কুরাইব......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, ৯৮ ১,১৪০] ১15 হলো একটি নীচু সমতল ভূমি । 
অবশ্য কেউ কেউ বলেন, এমন উপত্যকা যা দুইবার পবিত্র করা হয়েছে । এ সম্পর্কে বিস্তারিত আলোচনা আগেই 
করা হয়েছে। অনাবশ্যকহেতু পুনরায় আলোচনা বর্জিত হলো। হাসান ৬ শব্দটিতে যের দিয়া পড়ার পক্ষে 
' অভিমত ব্যক্ত করেছেন। 

আহমদ ইব্‌ন ইউসুফ.......হাসান হতে এ ব্যাপারে একইরূপ অভিমত ব্যক্ত করেছেন। অবশ্য বারী 
সাহেবরা (5+ শব্দটির কিরআতের (েঠনের) মধ্যে মতবিরোধ করেছেন । মদীনা এবং বসরার অধিকাংশ ক্বারীর 
অভিমত হলো. + শব্দটির ৮ অক্ষরটি পেশবিশিষ্ট হবে। সিরিয়া ও কুফার ব্বারীরাও পেশ সহকারে পড়ার 
পক্ষপাতি । 

অতঃপর আল্লাহ তাবারাকা ওয়া তা'আলা বাণী ৪ = «১1 ০-০১৪ (911 ৯ ১! অর্থাৎ ফিরাউনের নিকট 
যাও, সে সীমালংঘনকারী হয়ে গেছে। এখানে কালাম পাকের বর্ণনাভঙ্গিটি এইরূপ যে, আল্লাহ রাব্বুল আলামীন 
হযরত মূসা (আ)-কে আহ্বান করে বললেন, তুমি ফিরাউনের নিকট যাও, কেননা সে অহংকারী ও সীমালংঘনকারী 
রাঃ 
৮ ৯০৯ ৬৩০১ তুমি যে মিথ্যা ও 
কুফরীর নাপাকীর মধ্যে লিপ্ত আছ, তা হতে পবিত্র হয়ে তোমার প্রতিপালকের নির্দেশ মান্যকারী হয়ে যাও এবং 
ঈমান আনয়ন কর । 

ইউনুস...... ইব্‌ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ৪ 52 51 01 এ 05 অর্থাৎ তুমি কি 
পবিত্রতা অবলম্বন করতে প্রস্তুত আছ? এখানে পবিত্রতা অর্জনের যে কথা বলা হয়েছে, তার অর্থ ইসলাম 
গ্রহণ করা। যার পরিপ্রেক্ষিতে আকীদা-বিশ্বাস, নৈতিক চরিত্র এবং আমল পূর্ণাঙ্গ ও পবিত্র হবে । ইব্‌ন যায়দ 
বলেন, কুরআন মজীদে যেখানেই 2 শব্দ ব্যবহৃত হয়েছে, সেখানেই এর উদ্দেশ্য হবে ইসলাম কবৃল 
করা। টানি উর? স্বরূপ তিনি উল্লেখ করেছেন (৮৫ 4151 012 ৮53 অর্থাৎ 'তুমি কি জান যে, 


Wwww.waytojannah.com 





Contents ' 


সূরা নাযিআত | ৪$ 


সে পবিত্রতা গ্রহণ করতে পারে £ অর্থাৎ ইসলাম গ্রহণ করতে পারে। তিনি আরো বলেছেন ৪ %। 41০. 
(০৫, অর্থাৎ সে পবিত্ৰতা গ্রহণ না করলে বা মুসলমান না হলে তোমার কোন দায়িত্ব বা জবাবদিহি করে 
হবেনা। 

সাঈদ ইব্‌ন আবদুল্লাহ ইব্ন আবদুল হাকাম...... টিনানি বার কারা রা সেরার রর 
কথা ফিরাউনের জন্য 42 ১1 1 44 ৯ এর তাৎপর্য হলো 4191 4114 158: ১1 dled এ৯ অর্থাৎ 
তুমি কি এরূপ বলবে, লা ইলাহা ইল্লাল্লাু। এখানে ৮৫3 শব্দের অর্থ 4111 %1 411 বলা। | 

কারী সাহেবগণ : $55 শব্দটির কিরআতের (পঠনের) মধ্যে মতবিরোধ করেছেন। মদীনার সমস্ত কারীর 
অভিমত এই যে, ৫১5 শব্দটির ১ শব্দের উপর তাশদীদ হবে। অবশ্য কুফা ও বসরার ক্বারীগণের অভিমত) 
শব্দটির উপর তাশদীদ হবে না। আবূ আমর বলেন, আসলে শব্দটি হলো 5৫42 5 যেমন 5১০২5 পরে দ্বিতীয় 
৬ শব্দটি ১ শব্দে রূপান্তরিত হয়ে ২2 হয়েছে। অতঃপর দুইটি ১ অক্ষরকে একসঙ্গে মিলাবার কারণে ধু): 
হবে। মুসা (আ) কাফির থাকার কারণে ফিরাউনকে সদকা দেওয়ার কথা বলেন নাই, বরং তাকে ইসলাম 
করার জন্য দাওয়াত দেন এবং এ সূত্রে ২5 শব্দটির অর্থ হলো, সে পবিত্রতা অর্জনকারী মু'মিন হোক। 
5৫১১ শব্দটিকে তাশদীদ ছাড়া পড়াই আরববাসীদের নিকট বেশি উত্তম ৷ 





II (1) হে SBI 4৬ 0) ৬:৬১ ৬৬৮ ২৮৩১২, (15) 
১৮ ৮৮৫৫ দু 14 ৮ 

4৬5৬0 (5) 2 5G 25 0) 0 85%568 (rv) ০ এও 
6 4 ণ 


১৯. আমি কি তোমাকে তোমার প্রতিপালকের দিকে পথ দেখাব, যাতে তুমি তাকে ভয় কর ? 
£পর সে তাকে মহা নিদর্শন দেখাল । ২১. কিন্তু সে তার প্রতি মিথ্যা আরোপ করল এবং নাফরমানী 
২২. পরে চালবাজি করার মতলবে সে পিছনে ফিরে গেল ২৩. এবং লোকদেরকে একত্রিত করে তাদেররক . 
সম্বোধন করে বলল, ২৪. আমিই তোমাদের সর্বশ্রেষ্ঠ রব বা প্রতিপালক । 


তাফসীর 
এখানে আল্লাহ রাব্বুল আলামীন স্বীয় নবী হযরত মুসা (আ)-কে এইরূপ নির্দেশ দিচ্ছেন যে, হে নবী! 
ফিরাউনকে বল যে, আমি কি তোমাকে এমন পথের সন্ধান দেব, যাতে তুমি সত্যপথ ও হিদায়াতপ্রাপ্ত হবে এবং 
তোমার প্রতিপালকও তোমার প্রতি রাষী বা সন্তুষ্ট হয়ে যাবেন। আর তা হলো সত্য দীন। অতঃপর আল্লাহর বাঁণী 
১১১৯ -এর অর্থ হলো যাতে তুমি তার শাস্তিকে ভয় কর এবং এর ফলশ্রুতি হিসেবে তার নির্দেশিত 
অবশ্য করণীয় কাজ করতে থাকবে এবং নিষিদ্ধ ও অন্যায় বিষয়গুলোকে পরিহার করবে। ূ 
অতঃপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বাণী ৪ 5২11 ২91 5১ অর্থাৎ মূসা আ) ফিরাউনকে এক [বড় 
নিদর্শন দেখাল তা এ সত্যকে প্রতিপন্ন করার জন্যই ছিল যে, নিশ্চয়ই তিনি আল্লাহ্‌র saab nda bY 
অতঃপর হযরত মূসা (আ)-এর মু'জিযার মধ্যে ছিল-তার পবিত্র হস্ত মুরারক । তিনি যখন তা বহির্গত 
তখন দর্শকবৃন্দ তাতে পরিষ্কার জ্যোতির্ময় আলো দেখতে পেত এবং তীর লাঠি, যা অজগররূপে প্রতিভাত ₹ 
উক্ত আয়াত সম্পর্কে এটাই মুফাসসিরদের অভিমত । 


র 


www.waytojannah.com 


Contents 


88 | তাফসীরে তাবারী (আমপারা) 


আবু যায়দাহ...... মুহাম্মদ ইব্‌ন সাঈফ আবু রিযা হতে উক্ত আয়াত সম্পর্কে একইরূপ মন্তব্য বর্ণনা করেছেন। 
অবশ্য নূহ ইব্‌ন কায়স......হাসান হতে উক্ত আয়াত সম্পর্কে বর্ণনা করেছেন যে, (5৮11 591 ১১5 -এর অর্থ 
হলো তার হাত ও লাঠির নিদর্শনাবলী। 

মুহাম্মদ ইব্‌ন আমর......যুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 8 (৮১৫॥| {531 ১১-এর অর্থ 
হলো, হযরত মূসা (আ)-এর হাত এবং লাঠির মুঁজিযা বা নিদর্শন । 

বাশার...... হযরত আবু কাতাদাহ রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ-পাকের কালাম £ 231 ১3 
(৪৫৭ -এর অর্থ হলো হযরত মুসার হাত এবং তাঁর লাঠির নিদর্শনাবলী । - 

ইব্‌ন আবদুল আ'লা...... হযরত আবু কাতাদাহ (রা) হতে 'আয়াতুল কুব্রা' বা বড় নিদর্শন সম্পর্কে বলছেন 
যে, তা হলো তার হাত এবং লাঠি। 

ইউনুস্‌...... ইব্‌ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ 5১:51 ২,31 ১:১৪ -এর অর্থ হলো তার 
লাঠি, যা বড় অজগরে রূপান্তরিত হতো । 

অতঃপর আল্লাহ তাআলার বাণী £ ০০, ১১৫৪ অর্থাৎ ফিরাউন মূসা (আ)-এর প্রতি মিথ্যা আরোপ করল 
কেননা সে আল্লাহ্‌ প্রদত্ত মু'জিযা বা নিদর্শনাবলীকে অস্বীকার করল । অতঃপর মূসা (আট) তাকে আল্লাহ্‌র প্রতি 
আনুগত্য প্রকাশের জন্য বললে সে তা অমান্য করল এবং বিদ্রোহাচরণ করল । 

অতঃপর আল্লাহ পাকের কালাম £ ৯১ ১2১1) “পরে সে চালবাজি করার মতলবে পিছনে ফিরে গেল' 
অর্থাৎ সে মূসা (আ)-এর দাওয়াত হতে মুখ ফিরিয়ে নিল এবং তাওহীদ, আনুগত্য ও আল্লাহর অনুসরণ হতে দূরে 
সরে গেল । (৪: শব্দ দ্বারা আল্লাহ্‌ তা'আলা এই বুঝাতে চেয়েছেন যে, ফিরাউন তো আল্লাহর আনুগত্য বা 
সত্য-দীনকে কবুল করলই না, বরং সে আল্লাহ্‌ পাকের বিরোধিতা ও অসন্তুষ্টির মধ্যে তৎপর রইল । এটাই 
মুফাসসিরগণের নিকট এই আয়াতের ব্যাখ্যা । 

মুহাম্মদ ইব্‌ন আমর...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌ রাব্বুল আলামীনের বাণী £ 1 
১০৫ “এর অর্থ হলো সে ফিত্না-ফাসাদ সৃষ্টি করার প্রচেষ্টায় লিপ্ত হলো। 

অতঃপর আল্লাহ্‌ পাকের কালাম £ ৬:১৪ ১.৯ ৪ অতঃপর সে লোকদেরকে একত্রিত করে সম্বোধন 
করে বলল ৷’ অর্থাৎ ফিরাউন তার সম্প্রদায় ও অনুসারীদেরকে একখানে সমবেত করার পর ঘোষণা দিল যে, 
51591 ১4) 51 ‘আমিই তোমাদের সর্বশ্রেষ্ঠ রবব* অর্থাৎ আমি ছাড়া আর যত রবব বা প্রতিপালক আছে, 
সবই মিথ্যা এবং হেয়, আমিই একমাত্র তোমাদের সর্বশ্রেষ্ঠ সার্বভৌম রব্ব। এটাই অধিকাংশ মুফাসসিরের 
অভিমত ৷ 

ইউনুস...... ইব্‌ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ 5১.১% ১:২৯ এর অর্থ এই যে, ফিরাউন 
চীৎকার দিয়া তার সম্প্রদায়ের লোকজন ও অনুসারীদেরকে একস্থানে সমবেত করল । অতঃপর সে তাদের সামনে 
ঘোষণা দিল ০০31 ০১131 অর্থাৎ আমিই তোমাদের সর্বশ্রেষ্ঠ প্রতিপালক । যার পরিপ্রেক্ষিতে আল্লাহ্‌ রাব্বুল 
আলামীন তাকে দুনিয়া ও আখিরাতের আযাবে পাকড়াও করেন। 


(8৭১2৪ গা?” ৬০১১) ($%) © 512 ১১৯১ ১ 06 22 ৪৩৩ (2) 
৫৫৫ ১৪৮ 2৫ 


GEIS; (YA) ক ৬১৩ HOA HS 9০1 ৮812 0৬) 


রা 


www.waytojannah.com 





Contents | 


সূরা নাযিআত ৪৫ 


২৫. অতঃপর আল্লাহ তাকে ইহকাল ও পরকালের আযাবে গেরেফতার করেন । ২৬. বস্তুতঃ যারা ভয় 
করে, তাদের জন্য অবশ্যই এতে বড় উপদেশ রয়েছে । ২৭. তোমাদের সৃষ্টি কি কঠিনতর, না আসমান সৃষ্টি ? 
আর তিনিই তো তা নির্মাণ করেছেন। ২৮. তিনি এর ছাদকে সুউচ্চ ও সুবিন্যস্ত করেছেন। 


তাফসীর 

এখানে আল্লাহ্‌ তা'আলা বলেন যে, ইহকাল ও পরকালের আযাবে যে পাক্ড়াও হয়েছে, তার পরকালের 
হবে ৮০1 4439 (1 এই দাবি করার কারণে এবং ইহকালের শাস্তির বিধান হয়েছে «11 ১০ ₹৫1 =e 
(১৫ অর্থাৎ আমি ছাড়া আর কেউ তোমাদের খোদা আছে একথা আমার জানা নাই -এই উক্তির কারণে । এ 
ধকাংশ মুফাসসিরের অভিমত । 

আবু কুরাইব্‌ বলেন, আমি এ ব্যাপারে হযরত আবূ বকর সিদ্দীক (রা) হতে শ্রবণ করছি, তিনি বলেছেন, এই 
দুইটি শব্দ (১৯ «| ১০ ১৫] ০০1০ = এবং 1591 ১৫5১ 51 যা ফিরাউন উচ্চারণ করেছিল এর 
ব্যবধান ছিল মাত্র চল্লিশ বৎসরের । অতঃপর তিনি বলেন, তা এমন দুইটি বাক্য যদ্দরুন আল্লাহ্‌ তা'আলা ত 
ইহকাল ও পরকালের আযাবে পাকড়াও করেন । 

আবু হাসিন...... হযরত ইব্‌ন আব্বাস রো) হতে এই একইরূপ অভিমত ব্যক্ত করেছেন । 

_ মুহাম্মদ ইব্‌ন সাঁদ........ হযরত 
০150 ৪১৩ 0045 1111 25305 এর তাৎপর্য এই যে, যখন সে বলে যে, ৯ ৭11 ১০ <] ale 
এটা তার ইহকালের শাস্তির কারণ হয় এবং যখন সে দাবি করে যে, 4551 42) 2 এটা তার 
শাস্তির কারণস্বরূপ হয়। 

ইব্‌ন বাশার...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী ৪ 4303 8531 065 01 LLG উর 
প্রকৃত অর্থ হলো এই দুটি কথা যথা 8 ১. 411 ৮৯51 ০.০ (০ এবং 5451 7৫4১ 151 । এই দুটি ঝাঁক্য 
উচ্চারণের মধ্যে সময়ের ব্যবধান হলো চল্লিশ বৎসর । 

ইবৃন বাশার...... শাবী হতে অনুরূপ অভিমত ব্যক্ত করেছেন। 

আবু কুরাইর...... যাকারিয়া হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র কালাম ০41,৯%। 4.১ হলো এই দুটি 

বাক্য যথা 8৪১১ «11 ৩০ ৮৫1 ale ৮০ এবং 4০] ০2) Cl ]. 

মুহাম্মদ ইব্ন-আমর...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের বাণী £ 15519 AY If 
এই আয়াতটির তাৎপর্য হলো এই দুটি আয়াত যথা £ ১২ 11 ১-*5/ ৩০০ L যা ইহকাল সম্পর্কিত 
০1291 ৯2 (1 এটি পরকাল সম্পর্কিত । 

ইবৃন্‌ আবদুল আ'লা...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, কিরাউনের প্রথম কথাটি 01 ১, 54 ০... 
১১০ এবং দ্বিতীয় কথাটি 1591 +২'১ €১1 -এর মধ্যে সময়সীমা হলো চল্লিশ বৎসর । | 

হুসায়ন...... উবায়দ হতে বর্ণনা করেন, তিনি বলেন, আমি যাহ্হাক থেকে শ্রবণ করেছি আল্লাহ্র বাণী £ 
15819 5১531 445 অর্থাৎ ইহকাল ও পরকালের শাস্তি । অতঃপর ফিরাউন যখন বলেছিল ০ ₹51 ale 
৪১১৪ | তখন এটা তার ইহকালের শাস্তির কারণ হয়, অতঃপর সে যখন বলেছিল 4-1 4, 1 এটা তার 





| 


WWW. waytojannah.com 


Contents 


৪৬ তাফসীরে তাবারী (আমপারা) 


জন্য পরকালের শাস্তির কারণ হয়। অতঃপর আল্লাহ্‌ তা'আলার দু'টি বাক্য এভাবে কার্যে পরিণত হয় যে, তিনি 
তাকে পানিতে ডুবিয়ে মারেন। 

ইউনুস........ ইব্‌ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌ তা'আলার বাণী £ J 41115 A 
PAE IE ৮১১ -এর অর্থ হলো, ফিরাউনের কথিত বাক্য দুটি যার কথা বারবার উপরে উল্লেখ করা 
রা পৃ রাগ 
নির্ধারিত আছেই । 

ইব্‌ন হুমায়দ...... খায়সামা জুফী হতে বর্ণনা করেছেন যে, ফিরাউনের কথিত.দুটি কথা, যথা ১৫, 15১1 
lei ও ৪১১৪ 411১ | ০০০1০ -এর মধ্যে সময়ের ব্যবধান ছিল চল্লিশ বৎসরের । 

আবু কুরাইব...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, ফিরাউন তার সম্প্রদায়ের সামনে এই ঘোষণা দেওয়ার 
পর যে, আমিই তোমাদের সর্বশ্রেষ্ট রব্ব মাত্র চল্লিশ বৎসর জীবিত ছিল। কেউ কেউ বলেন 4141 ১ (51 এই 
ঘোষণার ফলশ্রুতিই হলো ফিরাউনের জন্য ইহকাল ও পরকালের আযাবে গেরেফ্তার হওয়া । 

ইব্‌ন বাশার...... হাসান হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ 1:19 ৪1 1105 5111 55305 এর 
অর্থ হচ্ছে, ইহকাল ও পরকালের আযাবে পাকড়াও হওয়া । মি 

বাশার...... হাসান হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌ পাকের কালাম 8 1319 ৮১ 00145 2111 ১55 
এই আয়াতের তাৎপর্য হলো দুনিয়া ও আখিরাতের শাস্তি, যাতে ফিরাউন গেরেফতার হয়েছে। অবশ্য কেউ কেউ 
বলেন এর অর্থ হলো আল্লাহ্‌ পাকের সাথে কুফরী, নাফরমানী, যা সে করেছিল এটা হলো তার দুনিয়ায় শাস্তির 
কারণ এবং আখিরাতে শাস্তিপ্রাপ্ত হবে। 1591, (1 বলার কারণে । 

ইব্‌ন হুমায়দ...... আবু রাযীন হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ ০1415 চ১০৭। 045 101 ১১ 
এখানে তার ইহকালের শাস্তির কারণ হলো আল্লাহ্‌ রাব্বুল আলামীনের সাথে কুফ্রী ও নাফরমানী এবং পরকালের 
শান্তির কারণ হলো 41251 ০৫১ (১1 বলা। 

অতঃপর তিনি গোটা আয়াতটি তিলাওয়াত করেন, যা হলো ৮১১৯3 _৯:১ 231 2১ ৮:০৩ ০4 
41591 2550 Ll 0785 lia এবং এ৫০যী ০2১ 021 বলার কারণেই সে পরকালের কঠোর আযাবে 
পাকড়াও হবে । অবশ্য কারো কারো মতে ফিরাউনের ইহকাল ও পরকালের শাস্তি হবে তার পার্থিব যিন্দেগীর 
কৃতকর্মের ভিত্তিতে, যা সে করে গেছে। 

ইব্‌ন হুমায়দ...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম 13819 ৮১১%। (145 11 ১১৫৬ 
ফিরাউনের এ ইহকাল ও পরকালের শাস্তি হবে তার জীবনের প্রথম ও পরের কৃতকর্মের ফলশ্রুতি 
হিসেবে । 

ইব্‌ন বাশার...... মুজাহিদ হতে আল্লাহর বাণী £ ASAT ৮৮591 045 4001 5১৩ সম্পর্কে একইরূপ 
মন্তব্য করেছেন। 

ইব্‌ন আবদুল আ'লা...... কালবী হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌ পাকের বাণী ৪ 5,49 J 2111 ১5245 
4515 এর অর্থ এই যে, ইহকাল ও পরকালের শাস্তি হবে তার গুনাহ ও নাফরমানীর কারণে । 


www.waytojannah.com 


Contents 


সূরা নাযিআত ৪৭। 


ইব্‌ন হুমায়দ...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌ পাকের কালাম ৪ J 23313 
19১1) ৪১১ অর্থাৎ তার ইহকাল ও পরকালের শাস্তি হবে তার জীবনের পূর্ববর্তী ও পরবর্তী কৃতকর্মের 
ফলশ্রুতি হিসেবে । 

অতঃপর আল্লাহু তাবারাকা ওয়া তা'আলার বাণী ৪ ১১: ১০] ৯১২] 41১ ৪ 3| অর্থাৎ যারা ভয় করে, 
তাদের জন্য অবশ্যই এতে বড় উপদেশ রয়েছে । এখানে আল্লাহপাক বলেন, তিনি ফিরাউনকে যে কারণে ইহকাল 
ও পরকালের আযাবে পাকড়াও করেছে, তা ছিল তাকে এবং তার রাসূলকে অমান্য ও অস্বীকার করা । এখন: 
যারা এ ঘটনা হতে উপদেশ গ্রহণ করতে চায়, তাদের কর্তব্য আল্লাহ্‌ এবং তার রাসূলকে অমান্য ও অস্বীকার 
করার সেই পরিণতিকে ভয় করা-_যে পরিণতির সন্মুখীন খোদ ফিরাউন হয়েছিল । অতঃপর SAY 0৫০ 
-কে ,১.০০ হিসেবে নেয়া হয়েছে 411| ১১56 -এর ৷ কেননা প্রকৃত বাক্য হলো 5 /। ১১১১ অতঃপর 
এর অর্থের দিকে লক্ষ্য করে £,43/ 0১ কে ১১০০ হিসেবে গ্রহণ করা হয়েছে, এর শব্দের দিকে লক্ষ্য 
করে নয়। 

অতঃপর আল্লাহ্‌ জাল্লা শানুহুর বাণী ৪ (4: ৮৮:41 (11815 51 7৮ অর্থাৎ তোমাদের সৃষ্টি কি 
কঠিনতর, না আসমান সৃষ্টি ? এখানে আল্লাহ রাব্বুল আলামীন কুরায়শদের এঁ নেতৃবর্গকে লক্ষ্য করে বলছেন, হে 
লোকগণ! তোমরা যারা মৃত্যুর পর্‌ পুনরুথানকে মিথ্যা বলছ এবং অস্বীকার করছ আর যুক্তি স্বরূপ পেশ করছ যে, 
মৃত্যুর পর আমাদের অস্থি মজ্জা যখন জীর্ণ বিলীন হয়ে যাবে, তখন আমাদের দেহের বিচ্ছিন্ন বিক্ষিপ্ত উপাদানসমূহ 
পুনঃ একত্রিত করা ও এতে নতুন করে প্রাণের সঞ্চার করা কেমন করে সম্ভব হতে পারে ? কিন্তু তোমরা কি কখনো 
একথা ভেবে দেখেছ যে, এই বিরাট আকাশ এবং বিশাল বিশ্বলোক বানানো অধিক কঠিন ও দুঃসাধ্য কাজ, না 
তোমাদেরকে একবার সৃষ্টি করার পর অনুরূপ আকার-আকৃতিতে পুনরায় সৃষ্টি করা ? যে আল্লাহর পক্ষে প্রথম 
কাজটি কিছুমাত্র কঠিন ছিল না, তীর পক্ষে দ্বিতীয় কাজটি কেন এতখানি কঠিন হবে এবং কেন মনে করবে যে, 
তার দ্বারা আদৌ সম্ভব হবে না; বরং তোমাদের জীবন-মৃত্যু সৃষ্টির চেয়ে আকাশ ও বিশ্বলোকের সৃষ্টি করা অনেক 
বেশি শক্ত ও কঠিন কাজ। 

অতঃপর আল্লাহ্র বাণী £ (৫১. (১ অর্থাৎ তিনিই আসমানকে নির্মাণ করেছেন এবং ছাদ স্বরূপ সুউচ্চ 
করেছেন। 

অতঃপর আল্লাহ্‌র কালাম $ (৯1১. ($৫-.০ ০3১ অর্থাৎ তিনি একে অর্থাৎ এর ছাদকে সুউচ্চ ও সুবিন্যস্ত 
করেছেন। এখানে আল্লাহ্‌ পাক বলেন, তিনি আসমানকে সুবিন্যস্ত করেছেন এবং এর চেয়ে উচ্চতম কোন সৃষ্টি 
নাই । আর তিনি একে এমন নিপুণ ও সঠিকভাবে নির্মাণ করেছেন যে, এতে কোন প্রকার দোষ-ক্রুটি বা টুটা-ফাটা 
নাই। এটাই মুফাসসিরগণের নিকট এই আয়াতের ব্যাখ্যা । 

বাশার...... হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম ৪ (als 1৫:৮০ ৮৪১ 
এর অর্থ হলো তিনি তার ছাদকে অর্থাৎ পৃথিবীর ছাদকে সুউচ্চ ও সুবিন্যস্ত করেছেন। 

মুহাম্মদ ইব্‌ন আমর...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন, আল্লাহ্‌র বাণী (৯1: (৫৫. ০৪) -এর অর্থ 
হলো তিনি তার ছাদকে খুঁটি ছাড়া নির্মাণ করেছেন । 

আলী...... হযরত ইবৃন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ($-. ৪.১ -এর অর্থ তার 
স্তম্তকে সুউচ্চ করেছেন। 


www.waytojannah.com 


Contents 


৪৮ তাফসীরে তাবারী (আমপারা) 


১ (৫৮5 ৬১১৩৫ HIN (৮) BGA AEG ৩৫ BLE cra) 
(40৬5 (শা) ০৬৮৮১ ৫ Ge 2 0) 


২৯. তিনি এর রাত্রিকে অন্ধকার করেছেন এবং দিনকে প্রকাশ করেছেন । ৩০. অতঃপর তিনি যমীনকে 
বিস্তীর্ণ করেছেন । ৩১. তিনি তা থেকে এর পানি ও চারণভূমি বের করেছেন ৩২. এবং পর্বতকে তিনি দৃঢ়ভাবে 
তাতে সংস্থাপন করেছেন। 


তাফসীর 

এখানে দিবারাত্রকে আসমানের জিনিস বলা হয়েছে। কেননা আকাশের সূর্যাস্তের সাথে সাথেই রাত্রির আগমন 
হয় এবং আকাশে সূর্যোদয়ের সংগে সংগেই হয় দিনের সূত্রপাত । রাত্রিকে অন্ধকার করার অর্থ এই যে, সূর্যাস্তের 
সাথে সাথেই রাত্রির অমানিশা গোটা বিশ্বকে ছেয়ে ফেলে । মনে হয় যেন উপর থেকে কোন কাল চাদর দিয়া সারা 
পৃথিবীকে ঢেকে দেয়া হয়েছে এটাই এই আয়াতের ব্যাখ্যা । 

আলী...... হযূরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ (৫171 ১:২1 -এর অর্থ 
হলো রাত্রির অন্ধকার । ৃ্‌ 

মুহাম্মদ ইব্‌ন সা‘দ..... হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র কালাম 8১৯19 
(41-4 -এর অর্থ হলো তিনি এর রাব্রিকে অন্ধকার করেছেন। 

মুহাম্মদ ইব্‌ন আমর..... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র কালাম £ (৫1:1 ১4515 -এর অর্থ 
রাত্রির অন্ধকার । 

বাশার......হয্রত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £৪ 41] 1১515 -এর অর্থ 
তিনি এর রাব্রিকে অন্ধকারাচ্ছন্ন করেছেন । 

ইব্‌ন আবদুল আ'লা..... হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, 1411 ১১/15 -এর অর্থ 
রাতের অন্ধকার । jl 
_ ইউনুস...... ইব্‌ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 8 (41.1 ১৮ 51১ -এর অর্থ রাত্রির 


অমানিশা। 

হুসায়ন..... যাহ্হাক হতে বর্ণনা করেছেন যে, (4151 ০১৮51, অর্থ 1 2151 অর্থাৎ তিনি রাত্রিকে 
অন্ধকারাচ্ছন্ন করেছেন । 

মুহাম্মদ ইব্‌ন সিনান আল্-কাজ্জায..... ইক্রামা হতে বর্ণনা করেছেন যে, (4151 ১:21 -এর অর্থ হলো 


($1-1 ১151 অর্থাৎ তিনি রাত্রিকে অন্ধকারময় করেছেন। 

অতঃপর আল্লাহ্‌র বাণী ৪ (৯৮২ ০১১15 অর্থাৎ তিনি দিনকে প্রকাশ করেছেন.। রাতের প্রকাশ পায় 
সূর্যাস্তের সাথে সাথেই এবং সূর্যের আগমনী বার্তার সংগে সংগেই রাতের কুহেলিকা বিদূরীত হয়ে যায় এবং দিনের 
আলো স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠে। এটাই এ আয়াতের ব্যাখ্যা ৷ 


মুহাম্মদ ইব্‌ন আমর..... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, (৯.০ 0১১1১ -এর অর্থ ৯১৬১ অর্থাৎ এর 
আলো প্রকাশ করেছেন। 

বাশার...... হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ (৯.০ 0১১1 -এর অর্থ 
হলো ৯০১০ ১৯১ অর্থাৎ এর আলোকরশ্ি প্রকাশ করেছেন। 


www.waytojannah.com 


Contents 


সুরা নাযিআত ৪৯ 


হুসায়ন..... যাহ্হাক হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী (৯2-2 0১:13 -এর অর্থ হলো (৯ ১৪১ 
অর্থাৎ এর দিনকে প্রকাশ করেছে। 

ইউনুস....... ইবৃন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম ৪ (৯০ 0১১19 -এর অর্থ হলো 
(৫১1) ০১০ বা দিনের রাশ্মি অর্থাৎ তিনি দিনের রশ্মিকে প্রকাশ করেছেন। 

অতঃপর আল্লাহ্‌ তা'আলার বাণী £ (৯৯ 13 ১৯১; “৮১419 অর্থাৎ অতঃপর তিনি যমীনকে বিস্তীর্ণ 
করেছেন। মুফাসসিরগণ আল্লাহ্‌ তা'আলার বাণী ৪ 41) ১১, অর্থাৎ অতঃপর এর মধ্যে মতভেদ করেছেন। কেউ 
কেউ বলেন, আসমান সৃষ্টির পর আল্লাহ্‌ পাক যমীনকে সৃজন ও বিস্তীর্ণ করেছেন। 

আলী... হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌ পাক যেখানে আসমান সৃষ্টির পূর্বে যমীন 
সৃষ্টির কথা বলেছেন, বা যমীন সৃষ্টির পূর্বে আসমান সৃষ্টির কথা বলেছেন এর তাৎপর্য এই যে, আল্লাহ্‌ পাক 
যমীনকে বিস্তৃত করার পূর্বে এর মূল অংশকে আসমান সৃষ্টির আগে তৈরি করেন। অতঃপর তিনি আকাশকে 
সপ্তস্তরে বিন্যাস করার পর যমীনকে বিস্তৃত করেন । এটাই ৮১৯০ 413 ১৯, ১৯)১1১ -এর অর্থ । 


(৯৯১ -এর অর্থ হলো আল্লাহ্‌ তা'আলা আসমান ও যমীনকে সৃষ্টি করেন । অর্থাৎ তিনি যমীনকে বিস্তৃত ও আসমান 
তৈরির আগে যমীনের মূল অংশকে তৈরি করেন। অতঃপর তিনি আসমান সৃষ্টি ও একে সপ্ত স্তরে সুবিন্যস্ত করার 
পর যমীনকে বিস্তৃত করেন এবং তার উপর পাহাড়-পর্বত সুপ্রতিষ্ঠিত করেন। অতঃপর তিনি যমীনকে বৃক্ষ-লতাদি 
উৎপাদনের উপযুক্ত করে তৈরি করেন। যেমন পরবতী আয়াতে উল্লেখ আছে 8 (4০১০ (২০ (৫৮০ 0১১15 
অর্থাৎ তিনি তা থেকে এর পানি ও উদ্ভিদ খাদ্য বের করেছেন। | 

ইব্ন হুমায়দ...... হযরত ইব্‌ন আব্বাস রো) হতে বর্ণনা করেছেন যে, দুনিয়া সৃষ্টির এক হাজার বৎসর পূর্বে 
আল্লাহ্‌ রাব্বুল আলামীন চারটি স্তম্ভের উপর তার ঘর বা বায়তুল্লাহ্র বুনিয়াদ পানির উপর রাখেন। অতঃপর 
বায়তুল্লাহ্র নীচ থেকে ক্রমান্বয়ে তিনি যমীনকে বিস্তৃত ও সম্প্রসারিত করেন। 

ইব্ন হুমায়দ...... আবদুল্লাহ্‌ ইব্‌ন আমর হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌ তাবারাকা ওয়া তা'আলা তার 
ঘরকে পৃথিবী সৃষ্টির এক হাজার বৎসর পূর্বে সৃষ্টি করেন এবং 'বায়তুল্লাহ্‌’ হতে যমিন সম্প্রসারণ ও বিস্তৃত করার 
কাজ শুরু করেন । 

অবশ্য কারো কারো মতে, আল্লাহ্‌র কালাম 81৯. এ) ৯১; ১৯১১। এই আয়াতে বর্ণিত ১২, অর্থাৎ 
পরে শব্দের স্থানে ₹* বা "সাথে" শব্দের অর্থ হবে। তাদের মতে আসমান সৃষ্টির আগে যমীন সৃষ্টি ও বিস্তৃত 
হয়েছে । যেমন আল্লাহ্‌ পাকের কালামের দ্বারা বুঝা যায়। যথা ঃ 

+ ০১1০ ৮০০ ০৯ ৭৮০০) 11 ৪১১০৭ সি (০২২৯ 253 ৪৪ La Sl sl a 

অর্থাৎ ‘তিনিই আল্লাহ্‌! যিনি যমীনের সবকিছু তোমাদের উপকারার্থে সৃষ্টি করেছেন । অতঃপর তিনি আসমানের 
দিকে মনোনিবেশ করেন এবং একে সপ্তস্তরে সুবিন্যস্ত করেছেন।’ অতএব এই আয়াতে দেখা যায় যে, আল্লাহ্‌ পাক 
যমীন সৃষ্টির পরে আসমান সৃষ্টি ও সুবিন্যস্ত করেছেন। অতঃপর প্রশ্ন আসে যে, বাস্তব ব্যাপার যদি এটাই হয় তবে 
আল্লাহ্‌ পাক আবার এরূপ কেন বলেন ৪ (৯ 13 ১১ ১৯১15 অর্থাৎ ‘অতঃপর তিনি যমীনকে বিস্তীর্ণ 
করেছেন।” এ ব্যাপারে সিদ্ধান্ত আমি আগেই বর্ণনা করেছি যে, এখানে ১», শব্দের অর্থ পরে হবে না, বরং = বা 
‘সাথে’ হবে অর্থাৎ (৯/2১৩১ &৯ ‘5,91, -এর অর্থ হবে, কেননা কুরআন মজীদে এ ধরনের বাগ্ধারা বা 


তাবারী_-৭ 


৯ 


www.waytojannah.com 


Contents 


৫০ তাফসীরে তাবারী (আমপারা) 


কথার পদ্ধতি একাধিক রয়েছে। যেমন £ ১,১ 4১ ৯: 45 অর্থাৎ 'দুধর্ষ অত্যাচারী সাথে সাথে বদজাতও |” 
অর্থাৎ ১: এ!১ (5 এরূপ কেউ যদি কাউকে বলে ‘তুমি আহমক অতঃপর তুমি অসম্মানিত।” এখানেও পরে 
শব্দের অর্থ অতঃপর বা সাথে হয়েছে। একইভাবে আল্লাহ জাল্লা শানুহুর বাণী 8 -০ ১:৯১ A ১815 
54| ১৯১ এখানে অর্থে ১৫১1| ১ না হয়ে ১৫১|| 4১৪ এর অর্থ হবে। যেমন কবি হুযালি তার কবিতায় 
বলেছেন ঃ 
০৯৮১ ৩০ ০৬1০৪] ০৯৯৪৩ ০৯1০৯ + ৮৪১৩1 ১৩০০ ১৬৪ Hl ১০০০৯ 

অর্থাৎ ‘আমি ওরওয়ার পূর্বে আমার প্রভুর প্রশংসা করেছিলাম, যখন হারাশ মুক্তি পেয়েছিল । এ সময় দুষ্টেরা 
একে অপরের দ্বারা সাহায্যপ্রাপ্ত হচ্ছিল।' এখানে অর্থে ৪১১০ ১ বা ওরওয়ার পরে না হয়ে ১১১ ৪ বা 
ওরওয়ার পূর্বের অর্থ হবে । 


আবু কুরাইব......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী 8 (৯. 2413 ১০ =", -এর অর্থ 
হবে (৯৯১১ ৮ ৃ 

ইব্‌ন বাশার......মুজাহিদ হতে বর্ণনা করেছন যে, আল্লাহ্র কালাম £ (৯৯7 513 43 ১০১৯১ -এর অর্থ 
হবে ৮১১১ ১ ১১০ ৃ 

আবদুর রহ্মান ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্ন আবদুল হাঁকিম......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র 


বাণী 811০ 1/3 25 ০৮41) -এর অর্থ হবে (৯254113 ০০ অর্থাৎ এর সাথে তিনি যমীনকে বিস্তীর্ণ 
করেছেন । 


মুহাম্মাদ ইব্‌ন খাল্ফ আস্কালানী....... সুদ্দী হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র কালাম ৪ 7১ 19 
(৯৮31১ এখানে - বা ‘পরে’ শব্দটির স্থানে € বা ‘সাথে’ শব্দের অর্থ হবে। যথা 8 ১৯; ০৯১১১ 
(২৯০ 1১ 


হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে আল্লাহ পাকের যে কালাম সম্পর্কে আগে উল্লেখ হয়েছে যথা ৪ 
করেন। এ সময় তিনি যমীনকে বিস্তৃত বা বিস্তীর্ণ করেন নাই । অতঃপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করেন 
এবং একে সপ্তন্তরে সুবিন্যস্ত করেন এবং এর পর যমীনকে বিস্তৃত করেন। তারপর তিনি তা থেকে এর পানি ও 
উদ্ভিদ খাদ্য বা চারণভূমি বের করেন এবং এরপর পাহাড়-পর্বতকে এর উপর সুপ্রতিষ্ঠিত করেন ইত্যাদি যা 
আয়াতের প্রকাশ্য অর্থে বুঝা যায়। 

অতঃপর আল্লাহ জাল্লা শানুহুর কালাম যথা £ (১ 41 ১৯১ ১০১51 এখানে এটা সুপ্রসিদ্ধ যে, ৬১ শব্দে 
অর্থ (|. শব্দের বিপরীত। কেননা ১; অর্থ পরে এবং - অর্থ পূর্বে। যদি যমীনের বিস্তৃতি সপ্তাকাশ সৃষ্টি ও 
সুবিন্যস্ত করার পর না হয়, তবে আয়াতের অর্থের মধ্যে সংগতি থাকে না। যেমন উল্লেখ আছে £ 


LAGS 415 5205)915 ০১0৯৬ 915 ক ০১৮51 7 lt Sans A) 
অর্থাৎ তিনি আকাশকে সুউচ্চ ও সুবিন্যস্ত করেছেন, তিনি এর রাত্রিকে অন্ধকারাচ্ছন্ন এবং দিনকে প্রকাশ 


করেছেন । অতঃপর তিনি যমীনকে বিস্তীর্ণ করেছেন ।' কেননা আহলে আরবদের পরিভাষায় ১০ ও $= শব্দের অর্থ 
হলো 4... বা বিস্তৃত। যেমন উমাইয়া ইব্ন আবু সাল্তের কবিতায় দেখা যায় ৪ 


www.waytojannah.com 


Contents 


সুরা নাযিআত | . ৫১ 


* ০০ A 11 ৩৯১০ ১119 + lll ~~ als sls 

অর্থাৎ ‘আমরা ঘরকে ভাংগার পর এর মাটিকে বিস্তৃত করি অতঃপর সেখানে নতুন ঘর তৈরি করি, যা পূর্বের 
ঘর থেকে উত্তম ৷' 

আরবী আভিধানিক পরিভাষায় $৯১ শব্দটির রূপান্তর দু'ভাবে লক্ষ্য করা যায়৷ যথা ৪ (২১ -',= ১ অতঃপর 
9, অথবা ৩১৯১-১১| অতঃপর (১৯১। 

আউস ইব্‌ন হাজার বৃষ্টির বর্ণনায় যেমন [1% শব্দের প্রয়োগ করেছেন । যথা ৪ 

১০1১ 4০১1 ০৮৯৮ 4১65 7 ০০১৮০ ৮৮৯০২ ১৪৬৯০ ০০০৭ A 

অর্থাৎ “বৃষ্টির পানিতে নতুন মাটি ধুয়ে পানির সাথে চলে যাওয়াতে কেবল মাটির সাথে মিশ্রিত পাথরের 
নুড়িগুলি অবশিষ্ট রয়েছে, যেগুলি পরের দোষ অব্বেষণকারীর ন্যায় প্রকাশমান ।' 

উপরোক্ত আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ এরূপ বিভিন্ন প্রকার অভিমত ব্যক্ত করেছেন। 

বাশার......হয্রত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 81৯1১ 4113 ১১১১1 
এই আয়াতের (৯2০ শব্দের অর্থ (৮... অর্থাৎ একে বিস্তৃত করেছেন। | 

মুহাম্মদ ইব্‌ন খাল্ফ......সুদ্দী হতে বর্ণনা করেছেন যে 1৯৯১ শব্দে অর্থ হলো (৫. | 

ইব্‌ন বাশার......হতেও একইরূপ অভিমত ব্যক্ত করেছেন । 

ইউনুস...... ইব্‌ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের কালাম £৪ 1১৯১ শব্দের অর্থ হলো উদ্ভিদ বা 
খাদ্যশস্য উদ্গত হওয়ার কারণে যমীন ফেটে যাওয়া । যেমন আল্লাহ পাকের কালামের পরবর্তী আয়াতে 
উল্লেখ আছে। যথা $ (4০১০9 ২:০ {১০ ১৯1 অর্থাৎ “তিনি তা থেকে এর পানি ও খাদ্যশস্য বের 
করেছেন’, এ প্রসঙ্গে তিনি আল্লাহ পাকের বিভিন্ন বাণী যথা £ (৬: ১৯:১1 (388 8 হতে (5 28৫05 পর্যন্ত 
তিলাওয়াত করেন। এভাবে আল্লাহ্‌ পাক যখন যমীনকে দ্বিধাবিভক্ত করেন, তখন তা থেকে ফসলাদি উৎপন্ন 
হতে থাকে । এছাড়া তিনি আরো তিলাওয়াত করেন, যথা £ £১ ০!]! 4১13 ০৮১১১ অর্থাৎ ‘যমীন ও 
দ্বিধাবিভক্তশীল বস্তু ৷’ মি 

ঃপর আল্লাহ্‌ তাবারাকা ওয়া তা“আলার বাণী ৪ (2:5 (৫5০ 0১1 -এর অর্থ হলো তিনি তা থেকে এর 

নদী বা প্রস্নবণ প্রবাহিত করেন’ এবং ৮১০১০ শব্দে অর্থ হলো তিনি তা থেকে উদ্ভিদ ও ফসলাদি উৎপন্ন করেন। 
এটাই মুফাসসিরগণের নিকট উক্ত আয়াতের ব্যাখ্যা । 

হুসায়ন......যাহৃহাক হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ (2:5 4১০ 0১২। -এর অর্থ হলো আল্লাহ্‌ 
তা'আলা যমীন হতে নদ-নদী ও প্রস্রবণ প্রবাহিত এবং উদ্ভিদ ও ফসলাদি নির্গত করেছেন। 

অতঃপর আল্লাহ্‌ পাকের কালাম, যথা ৪ ৮০০১1 1৯115 অর্থাৎ তিনি এতে পর্বতকে দৃঢ়ভাবে সংস্থাপন 
করেছেন ৰ 

বাশার....... হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 8 (৯৮,)10১৯119 এর 
অর্থ হলো তিনি পর্বতরাজীকে এ জন্য যমীনের উপর সৃষ্টি করেছেন, যাতে যমীন তার বাসিন্দাদের নিয়ে স্থির 
হয়ে থাকে। | 

ইব্‌ন হুমায়দ......আলী হতে বর্ণনা করেছেন যে, যখন আল্লাহ রাব্বুল আলামীন যমীনকে সৃষ্টি করেন, তখন 
যমীন এ বলে আল্লাহ্র দরবারে অভিযোগ পেশ করে যে, ইয়া আল্লাহ! আপনি হযরত আদম (আ) এবং তার 


www.waytojannah.com 








পাশ 


Contents 


৫২ . তাফসীরে তাবারী (আমপারা) . 


বংশধরদেরকে আমার পিঠের উপর বসবাস করার জন্য তৈরি করেছেন, যারা আমার উপর পেশাব-পায়খানা ও 
পাপের কাজও করবে। অতঃপর আল্লাহ পাক একে এমনভাবে তৈরি করেন, যার কিছু অংশ তোমরা দেখতে পাচ্ছ 
এবং এর এমন অনেকাংশ রয়েছে, যা তোমরা দেখতে পাও না এবং যে সম্পর্কে কোন খৌজ-খবর ও অভিজ্ঞতা রাখ 
না। অতঃপব দুনিয়ায় প্রথমে বকরীর গোশত ও পরে উটের গোশত বৈধ করা হয়। 


HALL $ 2 LAs ete PA ৫ » a2 eid 33 
৮৩52৪ (০)৫ ৮6082 ৬195 (5) ১৫৩৬০৭৮০০৬৫ (পা) 
1৮ ঠর্প 2 পাও পরশ ॥ ৮ চাহ * 
০0৬৬৯ LSI? YN 5 ৫০৩ ৩৩৩১ 
৩৩. এ সমস্ত তোমাদের এবং তোমাদের গৃহপালিত পশুর জন্য সামথীরূপে । ৩৪. অতঃপর যখন সেই 


মহা দুর্ঘটনা সংঘটিত হবে, ৩৫. সেদিন মানুষ তার সব কৃতকর্ম স্মরণ করবে ৩৬. এবং সবার সামনে 
জাহান্নামকে প্রকাশ করা হবে। 


তাফসীর 

এখানে আল্লাহ্‌ রাব্বুল আলামীন বলেন, এই সুন্দর পৃথিবী এবং এখানে সৃষ্ট যাবতীয় বৃক্ষ-লতা-পাতা, 
পাহাড়-পর্বত, নদ-নদী, পশু-পাখি, কীট-পতংগ, জীব-জন্তু প্রভৃতি সবই তোমাদের কল্যাণ ও মংগলের জন্য সৃষ্টি 
করা হয়েছে। আসমানের চন্ত্র-সূর্য, গ্রহ-তারা, নীহারিকা-ছায়াপথ প্রভৃতি সবই তোমাদের কল্যাণ ও মংগলের জন্য 
সৃষ্ট । 

অতঃপর আল্লাহ তাবারাকা ওয়া তা'আলার বাণী 8 5:11 5:5(411 ০০2 1543 অর্থাৎ যখন সেই মহা 
দুর্ঘটনা সংঘটিত হবে ।” এটা কিয়ামত ব্যতীত আর কিছুই নয়। যেদিন এই দুর্ঘটনা ঘটবে, সেদিন দুনিয়ার সমস্ত 
সৃষ্টি কারখানা লণ্ড-ভণ্ড হয়ে যাবে। 

আলী......হযরত ইব্ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ £ AN ৬০৮৯ 115 
৪৮১৫]। আর কিছুই নয়, বরং এটা হলো কিয়ামতের দিবসের একটি নাম। যে দিবসকে আল্লাহ তা'আলা অত্যন্ত 
গুরুত্বপূর্ণ ভয়াবহ হিসেবে বান্দাদের জন্য সৃষ্টি করেছেন। 

মুহাম্মদ ইব্‌ন আম্মারাহ...... কাসেম ইব্‌ন ওয়ালীদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের কালাম 1১3 
৮৮11 ২৫11 ০০5 এর অর্থ হলো যখন সেই মহাদুর্ঘটনা সংঘটিত হবে, তখন পুণ্যবানগণকে বেহেশতে 
এবং পাপাচারীদেরকে দোযখে প্রেরণ করা হবে। 

অতঃপর আল্লাহ তা“আলার কালাম ঃ ৯০৭৭১ ১৬০১১ 585০ 652 অর্থাৎ সেদিন মানুষ তার সব কৃতকর্ম 
স্মরণ করবে। এই দিন হলো কিয়ামতের সেই ভয়াবহ দিন। যেদিন মানুষ তার জীবনে কৃত সমস্ত ভাল ও মন্দকে 
স্মরণ করতে থাকবে । 

অতঃপর তিনি বলেন, “জাহান্নামকে সকলের সম্মুখে প্রকাশ করা হবে ।” অর্থাৎ পাপাচারীদের সম্মুখে দোযখকে 
প্রকাশ করা হবে । তারা সেখানে আযাবের ভয়াবহতা পরিদর্শন করে ভয়ে অস্থির হয়ে পড়বে । 


G13 (5:1) ১ ৬১৩ 2 এ 63$0৭)5 (80822017520) ০5 ৩০৩৬ rv) 
১5১ ঠা ৩ (51) & 4৮588 62406 ALICE 2 


www.waytojannah.com 


Contents 


সূরা নাযিআত ৫৩ 


৩৭. অতঃপর দুনিয়ায় যে ব্যক্তি আল্লাহদ্রোহিতা প্রকাশ করেছে ৩৮. এবং পার্থিব জীবনকে অধিক 
গুরুত্ব দিয়েছে, ৩৯. এই জাহান্নামই হবে তার আশ্রয়স্থল । ৪০. পক্ষান্তরে যে ব্যক্তি স্বীয় প্রতিপালকের 
সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে এবং আত্বাকে কু-প্রবৃত্তি হতে বিরত রাখে, ৪১. জান্নাতই হবে তার 
আশ্রয়স্থল । 


তাফসীর ৰ 

এখানে আল্লাহ্‌ রাব্বুল আলামীন বলেন, যে ব্যক্তি দুনিয়ার যিন্দেগীকে আসল মনে করে আল্লাহর দাসত্বের 
সীমা অতিক্রম করে আল্লাহদ্ৰোহিতা, অহংকার ও পাপাচারে লিপ্ত হয়েছে, পরকালে জাহান্নামই হবে তার উপযুক্ত 
আশ্রয়স্থল । 

মুহাম্মদ ইব্‌ন আমর...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ রাব্বুল আলামীনের বাণী $ ৯ শব্দের 
অর্থ হলো ৭: বা নাফরমানী । 

অতঃপর আল্লাহর বাণী ৪- (১১11 5৮221151 অর্থাৎ “দুনিয়ার জীবনকে অধিক গুরুত্ব দিয়েছে এবং 

ও নেতরর'অর্বা লো ৪ কন টলানই 
সম্ভব দুনিয়ার স্বার্থ, সুযোগ-সুবিধা ও স্বাদ-আস্বাদন লাভই করাই চরম লক্ষ্য, আর আখিরাতের হিসাব-নিকাশ ও 
শাস্তিকে উপেক্ষা করা, যেন পরকালে কোন বাধ্যবাধকতাই নাই । এই ধরনের ব্যক্তির জন্যেই আল্লাহ পাকের 
ঘোষণা ৪ ৬০|। ৮৯ ₹২৯1| 915 অর্থাৎ 'জাহান্নামই হবে তার আশ্রয়স্থল ।' অর্থাৎ আল্লাহ্‌ পাক এই ধরনের 
ব্যক্তিদের জন্য জাহান্নামই নির্ধরিত করে রেখেছেন। যা তাদের স্বায়ী আবাসস্থল এবং কিয়ামতের হিসাব-নিকাশের 
পর সেখানেই তারা অনন্তকাল বসবাস করতে থাকবে । 

অতঃপর আল্লাহ্‌র বাণী ৪ €:১ 2৪ 92. ১ (519 “পক্ষান্তরে যে ব্যক্তি স্বীয় প্রতিপালকের সম্মুখে উপস্থিত 
টার রর রাহ মচ যে নত রিয়ার 15 রিনার নানার নাসার 
আল্লাহ্‌ কর্তৃক নির্ধারিত আদেশগুলো পালনে তৎপর হতো এবং নিষেধগুলো হতে বিরত থাকত এবং ₹১৯১|| (৮43 
$4]! ০ এবং স্বীয় আত্মাকে কুপ্রবৃত্তি হতে দূরে রাখত’ জারা তরে রী ভব্তিকে গড়ার ও যব 
হতে বিরত রাখত-_যাতে আল্লাহ পাকের রেযামন্দী বা সন্তুষ্টি লাভে সক্ষম হতে পারে। এদের শানেই আল্লাহ 
পাকের ঘোষণা ৪ ৮11 ৮৯ 21/3 'জান্নাতই হবে তাদের আশ্রয়স্থল ৷’ অর্থাৎ আলমে আখিরাতে 
হিসাবান্তে তারা জান্নাতে চিরস্থায়ী বাসিন্দা হিসেবে বসবাস করবে । 

ঃপর গ্রন্থকার বলেন, আমি আগেই ৫: 2৮৪ ৪.১ ০1১ এই আয়াতের ব্যাখ্যা বর্ণনা করেছি, এর 

পুনরাবৃত্তি থেকে এখানে বিরত থাকলাম । | 


এ) (££) ১৬৪০৮১৩০৩১% (6৮) ১৫৮৮৬ 2০৩৩ ৬৬৪৪০ (£%) 
IE পার পা পালা 31642 / 3৫ পা ৮১১৪ ০১০ শে ৫ ৯1৮ 1৫25 
€112520 3322246 Fl OG PIMC ই (£০) Ua 


7 Lb kes রত 
৪২. এই লোকেরা তোমাকে জিজ্ঞেস করে যে, কিয়ামত কখন অনুষ্ঠিত হবে ? ৪৩. এর বর্ণনার সাথে 
তোমার কি সম্পর্ক ? 88. এর চরম জ্ঞান তোমার প্রতিপালকেরই আছে । ৪৫. তুমি তো কেবল প্রত্যেক 


www.waytojannah.com 


Contents 


৫৪ তাফসীরে তাবারী (আমপারা) 


ব্যক্তির জন্য ভীতি প্রদর্শনকারী, যে এর ভয় রাখে । ৪৬. যেদিন তারা তা প্রত্যক্ষ করবে, সেদিন ওদের মনে 
হবে যেন ওরা পৃথিবীতে মাত্র এক সন্ধ্যা বা এক প্রভাত অবস্থান করেছে। 


তাফসীর : 
এখানে আল্লাহ রাব্বুল আলামীন তার হাবীব রাসূলুল্লাহ (সা)-কে সম্বোধন করে বলেন, হে মুহাম্মদ (সা) মক্কার 
এই আল্লাহদ্রোহী ব্যক্তিরা, যারা কিয়ামতের মত পুনরুথানে বিশ্বাসী নয়, তারা তোমাকে জিজ্ঞেস করছে যে, 
কিয়ামত কবে অনুষ্ঠিত হবে ? যেমন €৯(.০১০ ১১ অর্থাৎ কখন এবং কবে কিয়ামত অনুষ্ঠিত হবে ? 

ব্যাকরণবিদ ফাররা বলেন, *৮«)| বা উঠা শব্দটি জাহাজ বা নৌকায় উঠা বা পাহাড়ে উঠা বা এর অনুরূপ 
শব্দের অর্থ প্রকাশে সাধারণত ব্যবহৃত হয়ে থাকে । এখানে কিয়ামত অনুষ্ঠিত হওয়ার অর্থ প্রকাশে এই শব্দটির 
প্রয়োগের কারণ কি ? এর জবাবে বলা হয়েছে যে, কিয়ামতকে কিশতী বা নৌকার অনুরূপ অর্থে গ্রহণ করা 
হয়েছে। আর সাধারণত ৮৪ শব্দে খাড়া হওয়া বা দাড়ানোর যে অর্থ প্রকাশ পায়, যেমন ১০111 ৯5৫ এরূপ 
অর্থে এখানে ব্যবহৃত হয় নাই, বরং যেরূপ বলা হয়ে থাকে £ 11 ০03 ১ অর্থাৎ 3৯1 2৪ | এখানে আদল বা 
ইনসাফ খাড়া হওয়ার অর্থ ইনসাফ কায়েম বা প্রতিষ্ঠিত হওয়া, এই অর্থে ব্যবহৃত হয়েছে। 

আবূ জাফর (র) বলেন, অতঃপর আল্লাহ পাকের পরবর্তী কালাম ৪121১ '* ৩.১1 ৯ অর্থাৎ এর বর্ণনার 
সাথে তোমার কি সম্পর্ক £ তোমার কিয়ামত সম্পর্কে বর্ণনা করার কি প্রয়োজন ? কেননা রাসূলুল্লাহ সো)-কে মক্কার 
কাফিররা এ ব্যাপারে বারবার এই প্রশ্ন করত যে, কিয়ামত কবে অনুষ্ঠিত হবে ? যার পরিপ্রেক্ষিতে তিনি কিয়ামত 
সম্পর্কে বার বার আলোচনা করতেন। তখন এই আয়াত অবতীর্ণ হয়। 

ইয়াকুব ইব্‌ন ইব্রাহীম... হযরত আয়েশা সিদ্দীকা রো) হতে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (সা) সব সময় 
কিয়ামত সম্পর্কে আলোচনা করতেন, যার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামীন এই আয়াত নাধিল করেন যে, 
alge 4৪১ ০11 (৯১৫১ ০ ০০১1 ৯১৪ অর্থাৎ ‘কিয়ামত সম্পর্কে বর্ণনার তোমার প্রয়োজন কি ? এর চরম 
জ্ঞান তোমার প্রতিপালকেরই আছে।' 

আবু কুরাইব.... তারিক ইব্‌ন শিহাব হতে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (সা)-কে প্রায়ই কাফিররা কিয়ামত 
সম্পর্কে জিজ্ঞাসাবাদ করত । যার ফলে এই আয়াত নাযিল হয় যে LaLa ১0১1 LaLa ৮০ 15515-5 অর্থাৎ 
‘তারা তোমাকে জিজ্ঞেস করে যে, কিয়ামত অনুষ্ঠিত হওয়ার সঠিক দিনক্ষণ কি’ ? আসলে ঠীট্টা-বিদ্রপ করার 
জন্যই তারা এরূপ বলত, সত্যকে গ্রহণ করার জন্য নয়। 

মুহাম্মদ ইব্‌ন আমর ... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ ৯1943 ১-০ ৩১! ০৯ এর অর্থ 
হলো হ...| অর্থাৎ কিয়ামত। 

অতঃপর আল্লাহ্‌ পাকের কালাম ৪ 1৯০১ 5১) 511 অর্থ “এর চরম জ্ঞান আছে তোমার প্রতিপালকের 
কাছে।' অর্থাৎ কিয়ামত কখন কোন্‌ সময় অনুষ্ঠিত হবে এ সম্পর্কে প্রকৃত জ্ঞান ও একক জ্ঞান মহা প্রজ্ঞাময় আল্লাহ্‌ 
পাকেরই আছে। তিনি ব্যতীত দুনিয়ার কোন মাখ্লুক বা সৃষ্টজীব এ সম্পর্কে কোন খবরই রাখে না। 

অতঃপর আল্লাহ তা'আলার বাণী £ (4১৮১3 ০১ ১১১ 5১৮৮ ‘তুমি তো কেবল প্রত্যেক ব্যক্তির 
জন্য ভীতি প্রদর্শনকারী, যে এর ভয় রাখে । এখানে আল্লাহ্‌ তা'আলা তীর হাবীব মুহাম্মাদুর রাসূলুল্লাহ 
(সা)-কে সম্বোধন করে বলেন, হে নবী! তুমি তো লোকদেরকে পরকালের কঠিন আযাব ও কিয়ামত সম্পর্কে 
ভীতি প্রদর্শনকারী হিসেবে প্রেরিত হয়েছ। কিয়ামত কখন সংঘটিত হবে সে সম্পর্কে কিছু বলার প্রয়োজন 
তোমার নাই। 


www.waytojannah.com 


Contents 


সূরা নাযিআত | ৫৫ 


ক্বারী সাহেবগণ *১১:* শব্দটির ১:1, বা আবৃত্তির মধ্যে মতপার্থক্য করেছেন। ক্বারী আবূ জা’ফর এবং ইবৃন 
মাহিসিন *,১ শব্দটির শেষ অক্ষরে তান্বিন বা দুই পেশ সহকারে পড়ার পক্ষে অভিমত পেশ করেছেন। 
অপরপক্ষে মদীনা, মক্কা, কুফা ও বসরার ক্বারীগপের অভিমত হলো *১১/ শব্দটি তার পরবর্তী শব্দ ১ -এর সাথে 
০৪. বা সম্পৰ্কযুক্ত গ্রন্থকার বলেন, তার দৃষ্টিতে দু-ধরনের কিরআতই বিশুদ্ধ। যেভাবেই তিলাওয়াত করা 
হোক না কেন, তাতে কিছুই অসুবিধা নেই। 

অতঃপর আল্লাহ রাব্বুল আলামীনের বাণী £ ৪ 06০০ 31 22৩০০ IL Lyn ts eal ‘যেদিন 
ওরা তা প্রত্যক্ষ করবে ‘সেদিন ওদেরকে মনে হবে যেন ওরা পৃথিবীতে এক বিকাল বা এক সকালমাত্র অবস্থান 
করেছে ।’ এখানে আল্লাহ পাক বলেন, যেদিন এই আল্লাহদ্রোহী কাফিররা কিয়ামতের কঠিন ভয়াবহ অবস্থা স্বচক্ষে 
দর্শন করবে, তখন তারা এরূপ ভীত-সন্ত্রস্ত হয়ে পড়বে যে, তাদের পার্থিব জীবন খুবই স্বল্পকালীন মনে হবে। 
এমনকি তারা ধারণা করবে যে, দুনিয়ায় এবং কবরের মধ্যে তারা মাত্র একটি বিকাল বা একটি সকালবেলার 
অনুরূপ সময় অতিবাহিত করে এসেছে, আরবেরা এরূপ বলত 8 (5142 31 ২2511 511 অথবা ০১০ 
1৫-.১০ sl থকাত 2 -কে দিনের প্রথম অংশ 
বা সকাল বলত এবং {5 ০ -কে দিনের শেষাংশ বা বিকাল বলত । 

অতঃপর রাহী (১০ 31 ০১০ 3 “মাত্র এক বিকাল বা এক সকাল ৷’ অর্থাৎ আল্লাহদ্ৰোহী 
কাফিরদের নিকট কিয়ামতের ভয়াবহতা দর্শনে পার্থিব জীবন এমনকি কবরের জীবনও এরূপ মনে হবে যে, তারা 
সেখানে মাত্র একটি সকাল বা সন্ধ্যা অতিবাহিত করে এসেছে। যেমন কোন আরবী কবির ভাষায় দেখা যায় ঃ 

Alsi Mle + Als ৪ 1১০৮০ ৮১৯১৪ ০৮০৯১ 


অর্থাৎ ‘আমরা আমরের গৃহে এক সকাল এবং চান্দ্রমাসের শেষ বিকাল অথবা যেদিন আবার হিলাল বা 
নবচন্দ্রের আবির্ভাব ঘটে, অবস্থান করেছিলাম ।' 

বাশার..... হযরত আবু কাতাদাহ রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪- 18১9১ ১৬১ ১45৫ 
(৫:১০ 91 2১০০ 21145 অর্থাৎ “যেদিন আল্লাহদ্রোহী কাফিররা তা প্রত্যক্ষ করবে, সেদিন ওদের মনে হবে 
যেন ওরা পৃথিবীতে মাত্র এক সকাল বা এক বিকাল অতিবাহিত করে এসেছে।' 

সূরা নাযিআতের তাফসীর এখানেই শেষ হলো । " 


Wwww.waytojannah.com 


Contents 


. ee ওটি লা ওটি হি 


০১2৭০ JER 
সূরা আবাসা 


মক্কায় অবতীর্ণ, আয়াত-৪২, রুকৃ-১। 


Alo ০১১০ dil is 
দয়াময়, পরম দয়ালু আল্লাহ্র নামে । 


চু (£) SLES LCS () ১৮৭৪? 0 (%) 83222 ($) 
STUNG FARE 


১. সে জ্রকুঞ্চিত করল এবং মুখ ফিরিয়ে নিল। ২. কারণ তার নিকট একজন অন্ধ ব্যক্তি এসেছে । 
৩. তুমি কি জান সে হয়ত পরিশুদ্ধ হতো ৪. অথবা উপদেশ গ্রহণ করত, অতঃপর উপদেশ দান তার জন্য 
কল্যাণকর হতো । 


তাফসীর 

এখানে আল্লাহ রাব্বুল আলামীন ইরশাদ করেন, ভ্রচ্কুঞ্চিত করল এবং এই কারণে মুখ ফিরিয়ে নিল যে, তার 
নিকট এক অন্ধ ব্যক্তি এসেছে। এখানে কোন কোন ক্বারী সাহেব ১2 শব্দটির _৪11 অক্ষরটিকে মদ্-সহ অর্থাৎ 
দীর্ঘায়িত করে পড়ার পক্ষপাতি অতঃপর এখানে যে অন্ধ ব্যক্তিটি সম্পর্কে আলোচিত হয়েছে তিনি হলেন, হযরত 
আবদুল্লাহ ইব্‌ন উম্মে মাক্তৃম (রা)। বাস্তব ঘটনায় জানা যায় যে, এই ব্যক্তির প্রতি উপেক্ষা প্রদর্শনের কারণে নবী 
করীম (সো)-কে তিরস্কার মিশ্রিত নসীহত করা হয়েছে। 

সাঈদ ইব্‌ন ইয়াহইয়া আল্-উমূবী......হযরত আয়েশা রো) হতে বর্ণনা করেছেন যে, সূরা আবাসাটি ইব্‌ন 
উম্মে মাক্তৃম (রা)-এর কারণে অবতীর্ণ হয়েছে । হযরত আয়েশা বলেন, একদা তিনি নবী করীম (সা)-এর দরবারে 
হাযির হয়ে বললেন £ ০১১. )| - 411 ১০১ (১ অর্থাৎ “হে আল্লাহ্‌র রাসূল! আমাকে সত্য ও সঠিক পথ 
প্রদর্শন করুন ৷’ হযরত আয়েশা (রা) বলেন, এ সময় নবী করীম (সা)-এর দরবারে মক্কার কতিপয় বড় সরদার ও 
সমাজপতি উপস্থিত ছিল । যাদেরকে নবী (সো) ইসলাম কবুলের দাওয়াত দিচ্ছিলেন । হযরত আয়েশা (রা) বলেন, 
এজন্য আল্লাহ্‌র নবী অসন্তুষ্ট হয়ে তার প্রতি ভ্রুক্ষেপ না করে এ কাফিরদের প্রতি মনোনিবেশ করলেন । এই 
প্রসঙ্গেই আল্লাহ্‌র তরফ হতে এই সূরা অবতীর্ণ হয় । 

মুহম্মদ ইব্‌ন সা"দ....... হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌ তা'আলার বাণী £ 
১541 520৯ 91 21539 (4০০ অর্থাৎ সে ভ্রকুঞ্চিত করল ও মুখ ফিরে নিল, কারণ তার নিকট একজন অন্ধ 


Wwww.waytojannah.com 





a Contents 


সুরা আবাসা ৫৭ 


এসেছে। হযরত ইব্‌ন আব্বাস (রা) বলেন একদা নবী করীম (সা) যখন মক্কার বিশিষ্ট কুরায়শ নেতৃবৃন্দের সাথে 
কথা বলেছিলেন, তন্মধ্যে উত্বা ইব্‌ন রবীয়া, আবু জাহল ইব্‌ন হিশাম, শাইবা, উমাইয়া ইব্‌ন খালফ, উবাই ইব্‌ন 
খালফ প্রভৃতি সেখানে উপস্থিত ছিল। নবী করীম (সা) এদেরকে ইসলামের দিকে আন্তরিকতার সাথে দাওয়াত 
দিচ্ছিলেন। এমন সময় সেখানে আবদুল্লাহ ইব্‌ন উম্মে মাকতৃম নামে এক অন্ধ ব্যক্তি উপস্থিত হয়ে রাসূলুল্লাহ 
(সা) -এর নিকট কুরআন মজীদের এক আয়াত সম্পর্কে জিজ্ঞেস করেন; এবং বলেন, হে আল্লাহ্র রাসূল (সা)! 
আল্লাহ্‌ আপনাকে যে ইল্ম বা জ্ঞান দান করেছেন, তা আমাকে শিক্ষা দিন। নবী করীম (সা) তার এই কথার প্রতি 
ভ্রুক্ষেপ করলেন না বরং তিনি তার প্রতি নারায হয়ে ভ্রুকুঞ্চিত করলেন ও মুখ ফিরিয়ে নিয়ে পুনরায় মুশরিক 
সরদারদের সাথে কথাবার্তা বলতে লাগলেন। অতঃপর কথাবার্তাশেষে নবী করীম (সা) যখন নিজের 
নানার রা পাপা 7778 
রি UA ORT বণ তি টিপার পপ 
পরিশুদ্ধ হতো অথবা উপদেশ গ্রহণ করত; অতঃপর উপদেশ দান তার জন্য কল্যাণকর হতো । এর পর রাসূলুল্লাহ্‌ 
(সা) যখনই আবদুল্লাহ্‌ ইব্‌ন উম্মে মাকতৃম (রা)-কে দেখতেন, তখনই বলতেন স্বাগতম জানাই তাকে, যার 
সম্বন্ধে আমার প্রতিপালক আমাকে ভর্ধসনা করেছেন। অতঃপর সাথে সাথে এই আয়াতও অবতীর্ণ হয়। যথা ঃ 
_ sys 91 এস (০7১০০ 20 085 2৮৮৮০ ১০ (০ অৰ্থাৎ যে ব্যক্তি উদাসীনতা দেখায়, তুমি তার 
প্রতি মনোযোগী । অথচ সে যদি সংশোধিত না হয় তা হলে তোমার উপর এর দায়িত্ব কি? 

আবু কুরাইব..... হিশামের পিতা হতে বর্ণনা করেছেন যে, (৮:31 ১০৯ 51 51959 ১৯০ এই সূরাটি 
আবদুল্লাহ ইব্‌ন উম্মে মাক্তুম নামক অন্ধ সাহাবী প্রসংগে নাযিল হয় । 

মুহাম্মদ ইব্‌ন আমর...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ০551 ১০1 ৩1 অর্থাৎ “তার 
নিকট একজন অন্ধ ব্যক্তি আগমন করেছে ।” তিনি ছিলেন বনু ফিহর গোত্রের লোক যার নাম ছিল আবদুল্লাহ ইব্ন 
উম্মে মাকৃতুম । 

বাশার...... হযরত আবূ কাতাদাহ রো) হতে বর্ণনা করেছেন যে ১21 ১০02১151529 1১০৮০ এই 
সূরাটি আবদুল্লাহ ইব্‌ন যাইয়েদাহ, যিনি ইব্‌ন উন্মে মাকতৃম হিসেবে পরিচিত ছিলেন, তার সম্পর্কে অবতীর্ণ হয়। 
একদা নবী করীম (সা) যখন মক্কার বিশিষ্ট কুরায়শ নেতৃবৃন্দের সাথে দীনের আলোচনায় মশগুল ছিলেন, তখন 
তিনি সেখানে উপস্থিত হয়ে কালাম পাকের বিশেষ কোন আয়াত সম্পর্কে জিজ্ঞেস করেন। নবী করীম (সা) এতে 
বিরক্তি প্রকাশ করেন এবং তার দিক হতে মুখ ফিরিয়ে নেন। যার পরিপ্রেক্ষিতে নাযিল হয় :- 6 
চিন 5531 ১০৯. 1 এই ঘটনার পর মহানবী (সা) তাকে খুবই সম্মনে করতেন, এমনকি দুইবার যুদ্ধে মদীনার 
বাইরে যাওয়ার সময় তিনি এই অন্ধ সাহাবীকে নিজের স্থলাভিষিক্ত হিসাবে মদীনার সাময়িক গভর্নরও নিযুক্ত 
করেছিলেন । - 

বাশার...... হযরত আনাস ইব্‌ন মালিক (রা) হতে বর্ণনা করেছেন যে, তিনি কাদেসিয়ার যুদ্ধে ইব্‌ন উদ্মে 
মাকতুমের হাতে কাল পতাকা এবং নবী করীম (সা) -এর চাদর দেখেছিলেন । 

ইব্‌ন আবদুল আ'লা.... হযরত আবূ কাতাদাহ রো) হতে বর্ণনা করেছেন যে, একদা ইব্‌ন উম্মে মাকতৃম এমন 
সময় নবী করীম (সা) -এর দরবারে উপস্থিত হলেন, যখন তিনি মক্কার বিশিষ্ট কুরায়শ নেতাদের সাথে দীনের 
তাবারী-__৮ 


WWW. waytojannah. com 


Contents iid 
৫৮ তাফসীরে তাবারী (আমপারা) 


আলোচনায় ব্যস্ত ছিলেন। তন্মধ্যে উবাই ইবন্‌ খাল্ফ, আবূ জাহল, উত্বা প্রভৃতি ছিল। নবী করীম (সা) তার 
আগমনে বিরক্তিবোধ করেন এবং তার দিক হতে মুখ ফিরিয়ে নেন। অতঃপর নাযিল হয় 959 . এই 
সূরাটি । এই ঘটনার পর নবী করীম (সা) তাকে খুবই সম্মান করতেন । হযরত আনাস (রা) বলেন, কাদেসিয়ার 
যুদ্ধাঙ্গণে আমি হযরত ইব্‌ন উম্মে মাকতুম (রা)-এর দেহে নবী করীম (সা) -এর চাদর এবং তার হাতে কাল 
পতাকা দেখেছিলাম । 

হুসায়ন ..... যাহ্হাক হতে শ্রবণ করেছেন যে, আল্লাহ্‌র বাণী 1,59 ৯০ এ সময় অবতীর্ণ হয়, যখন নবী 
করীম (সা) মন্কার বিশিষ্ট ধন-এশ্বর্যশালী কতিপয় নেতৃস্থানীয় ব্যক্তির নিকট এই উদ্দেশ্যে দীনের আলোচনা 
করছিলেন যে, হয়ত তারা ইসলাম কবূল করতে পারে । এমন সময় সেখানে অন্ধ সাহাবী আবদুল্লাহ ইবন্‌ উন্মে 
মাকতৃম (রা) উপস্থিত হয়ে রাসূলুল্লাহ সো)-কে কিছু জিজ্ঞেস করেন। আল্লাহ্র নবী এতে অসন্তুষ্ট ও বিরক্ত হন 
এবং তার দিক হতে মুখ ফিরিয়ে নিয়ে এ বিত্তবানদের প্রতি মনোযোগ দেন। যার ফলে আল্লাহ পাক তার নবীর 
জন্য উপদেশ স্বরূপ এই সূরা অবতীর্ণ করেন। এই ঘটনার পর নবী করীম (সা) সব সময় আবদুল্লাহ্‌ ইব্‌ন উন্মে 
মাকতৃমকে অত্যন্ত সম্মান করতেন । এমনকি তিনি তার অনুপস্থিতিতে তাকে দুইবাব মদীনার সাময়িক শাসনকর্তা 
নিযুক্ত করেন। 

ইউনুস... ইব্‌ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার এই বাণী ১:৮2 ১1 89 ০ 
১৯০%| এই আয়াত অবতীর্ণ হওয়ার কারণ এই যে, একদা হযরত আবদুল্লাহ ইব্‌ন উম্মে মাকতৃম তার 
পরিচারক সাথীসহ যখন নবী করীম (সা) -এর খিদমতে উপস্থিত হন, তখন আল্লাহর নবী তাকে সেখানে না 
নেয়ার জন্য তার পরিচারকের প্রতি নির্দেশ দেন, যে ছিল চক্ষুম্ান। অপরপক্ষে ইব্‌ন উম্মে মাকতৃম অন্ধ থাকায় 
তিনি এই ইংগিত বুঝতে না পারায়, তার পরিচারক সাথীকে হুযুরের দরবারে যাওয়ার জন্য পীড়াপীড়ি করতে 
থাকেন এবং সেখানে গিয়ে উপস্থিত হয়ে প্রশ্বাদিও করেন । এতে নবী করীম (সা) বিরক্তি বাধ করেন এবং তার 
দিক হতে মুখ ফিরিয়ে নেন। যার পরিপ্রেক্ষিতে আল্লাহ্‌ পাক তার নবী প্রতি উপদেশ স্বরূপ বা এই সূরা অবতীর্ণ 
করেন। যথা £ 

5১ 4 452০৩ LS 07০1০ ate 

ইব্‌ন যায়দ বলেন, যদি আল্লাহ্র নবী আল্লাহ্‌ পাকের প্রেরিত ওহীর কোন অংশ গোপন করতেন, তবে নিশ্চয়ই 
এ অংশটি গোপন করতেন, যেখানে তার আচরণের প্রতি কটাক্ষপাত করা হয়েছে। অবশ্য নবী করীম (সা)-এর 
মনোভাব, কাফির সরদারদের সাথে কথাবার্তা বলবার সময় এরূপ ছিল যে, যাদেরকে আমি ইসলামের দিকে 
আনার চেষ্টা করছি, তাদের মধ্য হতে যদি একজন লোকও ইসলাম কবুল করে ও হিদায়াত পায়, তাহা হলে তা 
ইসলামের শক্তিশালী হয়ে ওঠার বড় কারণ হতে পারে। 

অতঃপর আল্লাহ্‌র বাণী 8 ৫ 8151 ১১১: ৮৭5 সম্পর্কে ইবনে যায়দ বলেন ৪ এখানে আল্লাহ পাক তার 
হাবীব ও নবী মুহাম্মদ (সা)-কে সম্বোধন করে বলেন, হে মুহাম্মদ ! তুমি কি জানো, সে হয়ত পরিশুদ্ধ হতো, যে 
অন্ধের প্রতি তুমি বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নিয়েছ। অর্থাৎ সে ইসলাম গ্রহণের কারণে পবিত্র জীবনের অধিকারী 
হতো । 

ইউনুস...... ইব্‌ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী $ 5৫: শব্দের অর্থ হলো 1... অর্থাৎ 
ইসলাম কবুল করত। 


www.waytojannah.com 





নবি 


Contents 
সুরা আবাসা - ৫৯ 


অতঃপর আল্লাহ্র বাণী ৪ (5১২11 ৯5১55 "১৫9১ 1 অর্থাৎ ‘হয়ত সে উপদেশ গ্রহণ করত এবং এই 
উপদেশ দান তার জন্য কল্যাণকর হতো ৷’ এখানে ১৩৩১ শব্দের অর্থ ,<১%, অর্থাৎ সে নিজেই উপদেশ গ্রহণ 
পন 
০৮টি পক গা শিস 
হোক না কেন, তা 5 শব্দের জবাব স্বরূপ এসেছে । যেমন কোন কবির ভাষায় উল্লেখ করা হয়েছে যথা £ 


4১০ ০০ 444411৮5753 7 lI) ৮০ ০৮৪১৭। ৫১০১৪ 
অর্থ £ 'দীর্ঘশ্বাসই মনের গভীর আকুতি প্রকাশ করার জন্য যথেষ্ট । অনেক সময় একটি কারণই উপকারের 
বিষয় হয়ে দাঁড়ায় ।' 
এখানে ০3১5 শব্দটি পেশ বা যবরবিশিষ্ট হতে কোন আপত্তি নাই। 
ই 61৫ (A) তে ৫৫.) AL Port ৬৮০৫৮ 0dr 373 টির 
৬৩, ১০%৩৫০৩৫ M0 ১৬৩৫৫৫৫%৫ 0) SE 520৫ (5) 
SEE ৫5৩৪3 OO) 85 (৭) ৩4৫ 


৫. আর যে ব্যক্তি উদাসীনতা দেখায়, ৬. তুমি তো তার প্রতি মনোযোগী । ৭. অথচ সে পরিশুদ্ধ না হলে 
তোমার কোন অপরাধ নাই । ৮. অপরপক্ষে যে ব্যক্তি তোমার নিকট দৌড়ে আসে । ৯. এবং সে ভয়ও করে, 
১০. তুমি তার প্রতি অনীহা বা অবজ্ঞা প্রদর্শন করছ। 


তাফসীর 

এখানে আল্লাহ্‌ রাব্বুল আলামীন তীর নবী মুহাম্মদ (সা)-কে সম্বোধন করে বলেন, হে নবী ! যে ব্যক্তি তার 
ধন-সম্পদের কারণে তোমার প্রতি অবজ্ঞা ও উদাসীনতা প্রদর্শন করে, তুমি তার প্রতি অধিক মনোযোগী । এ 
কারণে যে, হয়ত সে ইসলাম কবুল করবে। 

ইবনে হুমায়দ...... সুফিয়ান হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র এই বাণী ৪ “যে ব্যক্তি তার ধন-সম্পদের 
কারণে তোমার প্রতি উদাসীনতা দেখায়, তুমি তার প্রতি অধিক মনোযোগী'- এটা আব্বাস সম্পর্কে অবতীর্ণ 
হয়। 

মুহাম্মদ ইব্‌ন আমর...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী ৪ ১৯! ০০ [71 অর্থাৎ যারা 
উদাসীনতা দেখায় এরা হলো উত্বা ইবৃন্‌ রবীয়া ও শায়বা ইব্ন্‌ রবীয়া ৷” ূ্‌ 

অতঃপর আল্লাহ্‌ পাকের বাণী 85৫ 91 4.12.5, অর্থাৎ “সে নিজে পরিশুদ্ধ না হলে এতে তোমার কোন 
অপরাধ নাই'। এখানে কাফিরদের ব্যাপারে বলা হয়েছে যে, তারা কুফরী পরিত্যাগ করে যদি পবিত্র না হয় 
এবং ইসলাম কবুল না করে, তাতে তোমার কি ? তুমি তোমার আসল দায়িত্ব দাওয়াত পৌছানোর কাজ তো 
ঠিকমত করেছ। 

অতঃপর আল্লাহ্‌র কালাম 8 ১ ৯9 _ ০৯:০১ 7৮৯ ০1515 অর্থাৎ যে ব্যক্তি তোমার নিক্ষট 
দৌড়ে আসে ও ভয়ও করে’ এ অন্ধ ব্যক্তি যার নাম আবদুল্লাহ্‌ ইবৃন উম্মে মাকতৃম যিনি আল্লাহভীতিতে শ্রেশ্টাত্বের 


www.waytojannah.com 


a 


Contents 


৬০ তাফসীরে তাবারী (আমপারা) 


দাবিদার । 54৫5 ২১2 ০৫ “তুমি তার প্রতি অবজ্ঞা প্রকাশ করলে। অর্থাৎ তার প্রতি জরক্ষেপ না করে অন্যের 
প্রতি মনোযোগ দিচ্ছ । এটা কখনই উচিত নয় । 


228 (15) ৩৩০৮০ (0) OHNE IS (07) ৪856৫, HY 1) 
১4৫5৩ (1৬ OBIS OND ৮৮৮৬৯ wh (১০) 65566 


১১. কখনও নয় - এতো উপদেশ বাণী, ১২. যার ইচ্ছা, সে তা গ্রহণ করবে । ১৩. এটা এমন সহীফায় 
লিপিবদ্ধ- ১৪. যা সম্মানিত, উচ্চ মর্যাদাসম্পন্ন, পবিত্র । ১৫-১৬. এটা সম্মানিত ও পৃত-চরিত্র লিপিকর হস্তে 
লিপিবদ্ধ । ১৭. মানুষ ধ্বংস হোক ! তারা কতই না অকৃতজ্ঞ! 


তাফসীর 
এখানে আল্লাহ্‌ তাবারাকা ও তাআলা তার নবীকে ধমকের সুরে বলেন, হে মুহাম্মদ (সা) ! তোমার আচরণ 
ঠিক হয় নি, যে ব্যক্তি সত্য দীনকে জানার জন্য পাগলপারা হয়ে তোমার নিকট আসছে, তুমি তাকে অবজ্ঞা করছ 
এবং যারা তোমার প্রতি উদাসীনতা প্রদর্শন করছে, তুমি তাদের প্রতি অধিকতর মনোযোগ দিচ্ছ- এটা মোটেও 
ংগত নয়। 
অতঃপর আল্লাহর বাণী £ %১4%51$51 অর্থাৎ “এতো উপদেশ বাণী’ কুরআনের কথা বলা হয়েছে, যা হিকমতে 
পরিপূর্ণ, উপদেশে ভরপুর । অতএব যার ইচ্ছা সে এ হতে উপদেশ গ্রহণ করবে। 
ঃপর আল্লাহ্‌র বাণী ৪ (41 অর্থাৎ নিশ্চয়ই এ- !_» সর্বনামটি সূরার অর্থ প্রকাশের জন্য ব্যবহৃত 
হয়েছে। 
তঃপর আল্লাহ্র বাণী ৪ ৮১5 শব্দের অর্থ হলো তা অবতীর্ণ ওহী ৷ যেমন পরের বর্ণনায় দেখা যায় 8 
৮৮৫1০ ০৮১৮০ ২০১৫০ ৪৯০০ (55 8৮5১5 UE অর্থাৎ “এ এমন সহীফায় লিপিবদ্ধ যা সম্মানিত, উচ্চ 
অর্যাদাসম্পন্ন, পবিত্র ।” এখানে সহীফা বলা হয়েছে লাওহে মাহফ্য বা সুরক্ষিত তখৃত্কে, যা আল্লাহ্‌ তা'আলার 
দরবারে খুবই পবিত্র এবং সুউচ্চ । 
তঃপর আল্লাহ্‌ তা'আলার বাণী ৪ ৪১০ ১4: 'লিপিকরের হস্তে লিখিত” । ৪:১৫... একবচন শব্দ এবং এর 
বহুবচন শব্দ হলো ১... বা লেখকসমূহ। মুফাসসিরগণ এদের ব্যাপারে মতানৈক্য প্রকাশ করেছেন। কেউ কেউ 
বলেন, এরা হলো লিপিকর মাত্র। 
আলী...... হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ ৮১৪. ১ -এর অর্থ 
হলো লেখক বা লিপিকর। ৃ মি 
ইব্‌ন আবদুল আ'লা...... হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ঃ ৪১০ 
৪৯১. -এর অর্থ হলো লিপিকর । কারো কারো মতে এরা হলেন ক্বারী । 
বাশার... হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম £ ৮১১. (৪4 -এর অর্থ 
হলো, ক্বারী সাহেবগণ । 
কেউ কেউ বলেন, এরা হলেন ফেরেশতা । 
মুহাম্মদ ইব্‌ন সাঁদ...... হযরত ইব্‌ন আব্বাস (রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী ৪ 5১১৪০০, 
5১> ১1০৫ এর অর্থ হলো ফেরেশতামণ্ডলী ৷ 


www.waytojannah.com 








Contents 


সূরা আবাসা ৬১ 


ইউনুস...... ইব্ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম $ 5১ ₹/১-৫ ৮১৪. 4:06, এই 
আয়াতের মধ্যে 5,১! শব্দের অর্থ হলো এ সমস্ত ফেরেশতা, যারা মানুষের আমলনামা লিপিবদ্ধ করে 
থাকেন। কিন্তু এখানে সবচেয়ে উত্তম অভিমত এই যে, এরা এ সমস্ত ফেরেশতা যারা কুরআন মজীদের এই 
সহীফাসমূহকে আল্লাহ তাআলার সরাসরি হিদায়েত অনুযায়ী লিখছিলেন এবং এগুলোর সংরক্ষণ ও হিফাযত 
করছিলেন। পরে সেগুলো নবী করীম (সা) পর্যন্ত যথাযথভাবে পৌঁছাচ্ছিলেন। এভাবে বলা হয়ে থাকে যে, 
₹৪1| ১১.০ অর্থাৎ “কওমের দূত’ যিনি সাধারণত বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শাস্তি স্থাপনের চেষ্টায় নিয়োজিত 
থাকেন। যেমন বলা হয় যে ৪.৯$৪| ৮২১ ৩১১ অর্থাৎ আমি কওমের মধ্যে শাস্তি প্রতিষ্ঠার চেষ্টা করেছি। 
যেমন কবির ভাষায় £ 

* ০২০১০ 01 ১১০৯০ ৮৮৪৮০] ৮5৩ 1 HU 5১০৯। ৫১) ৮০ 

অর্থ ৪ ‘আমি কোন শান্তি দূতকে আমার সম্প্রদায়ের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য আহ্বান করি না। কেননা 
আমার আচার-আচরণের দ্বারা কাকেও প্রতারিত করি না, অতএব অশান্তির প্রশ্নই উঠে না।' 

উপরে ব্যাখ্যায় লিপিকর এবং ক্বারী শব্দ দুটি ব্যবহার হয়েছে- এরা হলেন এ সমস্ত ফেরেশতা যারা কুরআন 
তিলাওয়াতকারী এবং তাকে নবী করীম (সা)-এর খিদমতে যথাযথভাবে পৌঁছানোর দায়িত্বে নিয়োজিত । 

অতঃপর আল্লাহ তাবারাকা ওয়া তা'আলার বাণী £ ৯১১1১ অর্থাৎ “সম্মানিত ও পৃত-চরিত্র বিশিষ্ট ।' 

১১১, শব্দটি একবচন, এর বহুবচন শব্দ হলো 3১; যেমন ১৪৩ একবচন শব্দ, এর বহুবচন হলো ১৪৫ এবং 
১১৯, -এর বহুবচনে ১৯ । অবশ্য আরবী ভাষাভাষীদের মধ্যে এরূপ প্রচলিত আছে যে, যখন তারা একবচন 
বিশিষ্ট শব্দ ব্যবহার করত, তখন বলত £ ১১ 42, শব্দটি পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গে ব্যবহার করত £ ৪১, 5! অর্থাৎ 
এক নেককার পুরুষ ও নেককার মহিলা । 

অতঃপর আল্লাহ পাকের কালাম ৪ ৮১৪1০ '50:531 (55 অর্থাৎ “মানুষ ধ্বংস হোক! তারা কতই না 
অকৃতজ্ঞ ৷’ এখানে আল্লাহ পাক কাফিরদেরকে, তাদের কুফরী ও না-শোকরীর জন্য অভিসম্পাত করেছেন । ইমাম 
মুজাহিদও এর ব্যাখ্যায় এইরূপ অভিমত পেশ করেছেন । 

মূসা ইব্‌ন আবদুর রহমান আল-মাসরূকী...... মুজাহিদ থেকে বর্ণনা করেছেন, কুরআন মজীদের যেসব 
স্থানে ০... 43 বা ১..১১। 4৯৪ এর উল্লেখ আছে, আমার মতে এদের অর্থ হবে কাফির শ্রেণী । 

ইব্‌ন হুমায়দ...... সুফিয়ান হতে বর্ণনা করেছেন যে, ত তার মতে- ১১০ ১১১ 45৪ এই আয়াতে 
"* biog 
রা রম হব সা তো করা জও তর প্রতিক 
করে! দ্বিতীয়ত ১,৪15 শব্দটির অর্থ ১১৪২ (৪২]| ০ অর্থাৎ তারা কিসের জন্য কুফরী করে? 


AL পাও ACL CLT পা ত 2 | 
৩৬৮2 Os (1-) 55486 554$05 05) ১48৫7530515) 1 
& তা পা্পলো পপ CA 


০৬১৫ ১৪৪ ৯৫ (1) ১ে ৪৮2০ HENNE (11) & ESC SUG (3) 


Me OG ME SC TY TOU TE OE st $20. I EG SNE SEIN 
পরে এর বিকাশ সাধন করেছেন। ২০. অতঃপর তার জন্য পথ সুগম করেছেন। ২১. এরপর ত্বাকে 


www.waytojannah.com 


Contents 


৬২ তাফসীরে তাবারী (আমপারা) 


মৃত্যু দিয়ে কবরে পৌঁছাবার ব্যবস্থা করেন। ২২. এরপর যখন ইচ্ছা করবেন, তখনই তিনি তাকে 
পুনজীবিত করবেন। ২৩. কখনও নয়, সে সেই কর্তব্য পালন করে নাই, যার নির্দেশ আল্লাহ তাকে 
দিয়েছিলেন । 


তাফসীর 

এখানে আল্লাহ রাব্বুল আলামীন জিজ্ঞাসার সুরে বলেন ঃ মানুষকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে, তারা কি তা 
জানে £ যদি জানত তবে আল্লাহ পাকের কুফরী ও অহঙ্কার করত না, বরং তারা আনুগত্যে সব সময় জীবনপাত 
করত । অতঃপর আল্লাহ-পাক তার সৃষ্টির বিষয়ে নিজেই বলেন যে, মানুষকে শুক্রের একটি ফৌটা দিয়ে তৈরি করা 
হয়েছে, পরে তার বিকাশ সাধন করা হয়েছে বিভিন্ন পর্যায়ে, যেমন ঃ প্রথমে তা শুক্রবিন্দু ছিল, তারপর রক্তপিণ্ডে 
পরিণত হয়, তারপর তা মাংসখণ্ডে রূপান্তরিত হয়, এভাবে তার সৃষ্টি মাতু উদরে পরিপূর্ণতা লাভ করে । অতঃপর 
মাতৃ উদরে তার থাকার সময়কাল অতিবাহিত হওয়ার সাথে সাথেই সে দুনিয়ায় ভূমিষ্ট হয়। মাতৃ উদর থেকে 
দুনিয়ায় আসার রাস্তা তার জন্য আল্লাহ-পাক সুগম করে দিয়ে থাকেন। 

মুফাসসিরদের মধ্যে আল্লাহ্‌র বাণী ৪ ০.২ 4১/5 এর অর্থ সম্পর্কে মতভেদ দেখা যায়। কেউ কেউ 
বলেন ঃ এ রাস্তা হলো মাতৃ উদর হতে নির্গমণের রাস্তা । 

_ মুহাম্মদ ইব্‌ন সা'দ নর হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী $ Lill 

১.০ এর অর্থ হলো মাতৃ উদর হতে শিশুর বা মানুষের নির্গমণের রাস্তা 

ইবৃন হুমায়দ...... আবূ সালিহ হতে বর্ণনা করেছেন যে, ১১. ৷ 5 এর অর্থ হলো ॥2 1 4... 
অর্থাৎ রেহেম বা মাতৃ উদর হতে নির্গমণের রাস্তা । 

ইব্‌ন হুমায়দ...... সুদ্দী হতে বর্ণনা করেছেন যে ১০১ /৯:--.|| 7 এর অর্থ হলো 5 ১৮০ ০০ 4৯১১৯ 
অর্থাৎ সন্তানের তার মায়ের পেট হতে বের হওয়ার রাস্তা । 

ইব্‌ন আবদুল আ‘লা...... হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, 2১. J! 5 এর অর্থ 
হলো ঃ মাতৃ উদর হতে নির্গমণের রাস্তা 

বাশার..... হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, $৬ ০০11 -এর অর্থ হলো সন্তানের 
তার মাতৃ উদর হতে বের হওয়ার রাস্তা । 

অবশ্য কারো কারো মতে এর অর্থ হলো ঃ সত্য পথ ও বাতিল পথ, যা তিনি মানুষের জন্য বর্ণনা করে 
দিয়েছেন এবং সত্য পথে চলা মানুষের জন্য সহজসাধ্য করেছেন৷ 

আবু কুরাইব...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, 2.১. J £ * এর অর্থ হলো আল্লাহ পাকের এ 
‘বাণী যথা 8 1984 10519 1১415 (51 0১1 ০৮১৬৯ 151 নারীর প 
হয়ত সে হিদায়াতপ্রাপ্ত হয়ে আমার শোকর-গুযার বান্দা হবে, নয়ত সে পথভ্রষ্ট হয়ে আমার সাথে নাফরমানী ও 
কুফরী করবে। 

মুহাম্মদ ইবন আমর... .. মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, ১-১ ৷ £5 এর অর্থ হলো আল্লাহ্‌র এ 
কালাম যথা ৪ ১৮১. || sua (511 

ইব্‌ন হুমায়দ...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, ১. বা রাস্তা হলো আদতে দু'টি। যথা £ 


££ 0 ঞ& 


সৌভাগ্যের রাস্তা ও দুর্ভাগ্যের রাস্তা । যেমন আল্লাহ বাণী ৪ Sl SE 11 


ৰ 


www.waytojannah.com 


Contents 


সুরা আবাসা - ৬৩ 


ইব্‌ন আবদুল আ'লা...... হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, হাসান বলেছেন, আল্লাহ্র বাণী 
সম্পর্কে ৪ ১১2 Ld এর অর্থ হলো ১১১|। (|, অর্থাৎ উত্তম রাস্তা । 

ইউনুস... ইব্‌ন যায়দ হতে বৰ্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী ৪::-..:/১.০.। 55 এর অর্থ হলো আল্লাহ 
পাক তাকে ইসলামের উপর হিদায়াত দান করেছেন, যার ফলে ইসলামের উপর চলা ও আমল করা তার জন্য 
অতীব সহজ হয়ে গেছে। J! এর অর্থ ১১৬১ J: বা ইসলামের রাস্তা । 

গ্রন্থকার বলেন $ 473 95 সম্পৰ্বে যত কার ব্যাখ্যা পেশ করা হলো, এর মধ্যে আমার নিকট এ 
ব্যাখ্যাটাই সবচেয়ে প্রণিধানযোগ্য, যেখানে এর অর্থ করা হয়েছে “মাতৃ উদর হতে নির্গমণের রাস্তা” কেননা 
আয়াতের প্রকাশ্য অর্থের সাথে এর সমধিক মিল দেখা যায়। এজন্য আমি এরূপ উক্তি করেছি। এর আগে এবং 
পরের আয়াতেও এই সম্পর্কে সুস্পষ্ট উক্তি পরিলক্ষিত হয়। অতএব এই অর্থ সমধিক যুক্তিযুক্ত 

অতঃপর আল্লাহ তাবারাকা ওয়া তা'আলা বলেন £ 2১: 50515 অর্থাৎ ‘এর পর তাকে মৃত্যু দিয়ে কবরে 
পৌঁছাবার ব্যবস্থা করেন’ এখানে আল্লাহ বলেন, বান্দার দুনিয়ার যিন্দেগী শেষ হওয়ার সাথে সাথেই তাকে 
মৃত্যুমুখে পতিত করি অর্থাৎ তার রূহ বা আত্মাকে জড়দেহ হতে কবয করি, যার ফলে সে মৃত্যুবরণ করে। 
অতঃপর ১,31 শব্দের অর্থ হলো সে কবরের অধিবাসী হয়ে যায়। 11 অর্থ হলো ১১1১] অর্থাৎ দাফনকারী, 
অর্থাৎ যে স্বহস্তে মৃতের দাফন দিয়ে থাকে । যেমন কবি আ“শার কবিতায় দেখা যায় & 

SG 11 435 713 ০১০০ + ৮৯১৯১ dlls ০০১০৬ 

অর্থাৎ ‘যদি কেউ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার ক্ষমতা রাখত, তবে সে জীবত থাকত এবং সে এ ব্যক্তির হস্তগত 
হতো না, যে নিজের হাতে মৃতের দাফন দিয়ে থাকে ।' 

কিন্তু মৃত্যুর মুকাবিলা করা আদৌ সম্ভব নয়! আর কবর বলা হয় তাকে যেখানে মৃত্যুর পর আল্লাহ পাক 
মানুষকে রাখার নির্দেশ দিয়েছেন। 

অতঃপর আল্লাহ পাকের কালাম ৪ 2১০১1 ০০০১1 7১ অৰ্থাৎ “এর পর যখন তিনি ইচ্ছা করবেন, তখনই তিনি 
তাকে পুনজীবিত করবেন ।" এখানে আল্লাহ বলেন, বান্দার মৃত্যুর পর যখন খুশি তখনই তিনি আবার তাকে 
পুনজীবিত করবেন । যেমন বলা হয়ে থাকে £ ০৮০]। 4111 ০. এর অর্থ হলো মৃতকে পুনজীবিত করা এ আল্লাহ 
পাকের অসীম ক্ষমতার বহিঃপ্রকাশ, যখন খুশি যেমন মৃত্যুদান করেন, তেমনি যখন খুশি তিনি তখন পুনজীবিত 
অবশ্যই করবেন যেমন আরব্য কবি আশা বলেন £ 
Leal 0১৯০০ + Iie wll Js ০০০ 

অর্থাৎ ‘মৃতের পুনজীবিত হওয়া দেখে মানুষেরা আশ্চর্য হয়ে বলবে, তাজ্জবের ব্যাপার, মৃতকে জীবনদানকারী 

এরূপ কেউ আছে কি ?' 
অতঃপর আল্লাহ্‌র বাণী ৪ ১১1 ০৮৯৪2 5] ১২ “কখনও নয়, সে সেই কর্তব্য পালন করে নাই, যার 

নির্দেশ আল্লাহ তাকে দিয়েছিলেন ।” এখানে আল্লাহ বলেন, মানুষের স্বাভাবিক কর্তব্য ও দায়িত্ব ছিল তার আনুগত্য 
স্বীকার করা এবং তীর নির্ধারিত হুকুম-আহকামকে যথারীতি সম্পাদন করা । কিন্তু কাফিররা এর পরিবর্তে আল্লাহ্‌র 
নাফরমানীর পথ অবলম্বন করেছে। ফলে মানুষ তার স্বাভাবিক দায়িত্ব পালনে সক্ষম হয় নাই এবং মাবৃদের 
আনুগত্যও স্বীকার করে নাই । এটাই এই আয়াতের ব্যাখ্যা । 


www.waytojannah.com 


Contents 


৬৪ তাফসীরে তাবারী (আমপারা) 


মুহাম্মদ ইব্ন-আমর........ মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ 9,51 (5 2%, 1 এর অর্থ 
হলো আল্লাহ্‌ বান্দার জন্য যা ফরয বা অবশ্য করণীয় হিসেবে নির্ধারিত করেছিলেন, তারা তা যথাযথভাবে সম্পাদন 
করে নাই । হারিস বলেন, নির্ধারিত কোন হুকুম-আহকামই তারা যথাযথভাবে সম্পাদন করে নাই । 


OE SINE (15) চে (9) 528৩১ ES vo) 
3৩ $ (৮) ৫৫০5৮৫৫501৭) ৩ (৪ 5655 (15) ৫৬০৩ হু (৮) 
65562 0৮1) SG 

২৪. মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক। ২৫. আমি প্রচুর পানি বর্ষণ করি, ২৬. অতঃপর আমি 


যমীনকে উত্তমরূপে বিদীর্ণ করি । ২৭. অতঃপর তাতে আমি উৎপন্ন করি শস্য, ২৮. আঙ্গুর, তরি-তরকারি, 
২৯. যায়তুন, খেজুর, ৩০. ঘন-সন্নিবেশিত বাগিচা, ৩১. ফল-মূল ও ঘাস। 


তাফসীর 

এখানে আল্লাহ তাআলা আল্লাহদ্রোহী কাফির ও মুশরিকদেরকে লক্ষ্য করে বলছেন যে, যারা আমার একত্ববাদ 
বা তাওহীদে বিশ্বাস করে না, তারা তাদের খাদ্য উৎপাদনের কৌশল ও প্রক্রিয়া সম্পর্কে একটু চিন্তা করে দেখবে 
কি যে, তা কিভাবে উৎপাদিত হয় । 

ইব্‌ন হুমায়দ...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 8 <b || Li ১৮২৪ এর 
অর্থ হলো, মানুষ যেন তার খাদ্য ও পানীয়ের প্রতি লক্ষ্য করে। তা কে, কিভাবে, কোথা হতে তাদের জন্য 
সরবরাহ করে থাকে, এ ব্যাপারে তারা কিছু চিন্তা-ভাবনা করে কি ? 

মুহাম্মদ ইব্‌ন আমর...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের কালাম £ ১% ১1 & 
এ 25511. 53। এই আয়াত কাফির-মুশরিকদের শানে অবতীর্ণ, যারা আল্লাহ পাকের একতৃবাদে 
বিশ্বাসী নয়। | 

তঃপর ক্বারী সাহেবরা আল্লাহ্র বাণী ৪ (১০ 2০ 4,০ 1 -এই আয়াতে (%1 শব্দের আলিফে জবর 
হবে- না যের হবে, তা নিয়ে মতভেদ করেছেন । | 

তঃপর মদীনা ও বসরার কারীদের সাধারণ মত এই যে, এখানে (। অর্থাৎ আলিফটি যেরবিশিষ্ট হবে কেননা 
তা একটি স্পষ্ট আলাদা আয়াত। অপরপক্ষে কুফার কারীদের সাধারণ অভিমত এই যে (21 শব্দটির আলিফ 
অক্ষরটিতে যবর হবে, তখন আয়াতটি এই ধরনের হবে যে, & | ০০-১3| ১১21৪ 

অতঃপর গ্রন্থকার বলেন ঃ এই দুই ধরনের ক্রিআতই মশ্হুর এবং বহুল প্রচলিত । 

অতঃপর আল্লাহ পাকের কালাম £ (7.০ 2511 ১১,০ {1 --অর্থাৎ ‘আমি প্রচুর পানি বর্ষণ করি’ । এখানে 
আল্লাহ পাক বলেন ঃ আমিই আসমান হতে তোমাদের জন্য প্রচুর পানি বর্ষণ করি। 

অতঃপর £ Es nd (58855 5৪ 5 ‘আমি যমীনকে উত্তমরূপে বিদীর্ণ করি । তারপর সেখানে আমি শস্য, 
যথা যব, গম, ধান, আর এ শাক-সবৃজী, তরিতরকারী, খেজুর, যায়তুন, ঘন 
বাগান, ঘাস-ফলমূল ইত্যাদি সবই আমি উৎপন্ন করি । এটাই এ আয়াতের ব্যাখ্যা । 


www.waytojannah.com এ 


Contents 


সূরা আবাসা ৬৫ 


আলী..... হযরত ইব্‌ন আব্বাস রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £৪ 25 শব্দের অর্থ হলো 


বাশার...... হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, 53 শব্দের অর্থ হলো শাক-সব্জী । আবূ 
জা‘ফর বলেছেন, এ হলো সবৃজী । 

হুসায়ন...... উবায়দ হতে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি যাহ্হাক হতে শ্রবণ করেছি, যিনি আল্লাহ্‌র 
বাণী ৪ ৮.৪ শব্দের অর্থ করেছেন কাচা শাক-সব্জী । 

বাশার........ হাসান হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ঃ ।_.. ও -এর অর্থ হলো কাচা ঘাস। 
অতঃপর £ ০-১১1। -এর অর্থ হলো যায়তুনের তৈল। 
_ অতঃপর £ (12 51৯ % 9১১-এর অর্থ হলো 'দ্রাক্ষা ও ঘন-সন্নিবেশিত বাগ-বাণিচা ৷’ (12 বলা হয় ঘন 
বৃক্ষরাজী বিশিষ্ট বাগান। এটাই এই আয়াতের ব্যাখ্যা । 

অবশ্য কেউ কেউ বলেন 4 শব্দের অর্থ হলো এমন বাগান, যেখানে একটি গাছ অন্যটির অতি নিকটে 
অবস্থিত অর্থাৎ ঘন-বাগান। 

আবু কুরাইব..... হযরত ইব্‌ন আব্বাস রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ৪ (০12 517 % - -এর 
অর্থ হলো এমন বাগান যা ঘন-সন্নিবেশিত। ৃ 

মুহাম্মদ ইব্‌ন আমর...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ (44 ০০12২ - -এর অর্থ হলো 
4, অর্থাৎ পবিত্র বাগ-বাগিচা। ৃ 

কেউ কেউ বলেন ৪ 14৯ শব্দের অর্থ হলো সব রকম বৃক্ষের চারা । 

আবু হাশিম...... আসিম-এর পিতা হতো বর্ণনা করেছেন যে, $14৯ হলো সব রকম বৃক্ষের চারা । 

মুহাম্মদ ইবৃন্‌ সিনান........ হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, ৮. 1 2 ০1, -এর অর্থ 
হলো সেই সমস্ত বৃক্ষ যা বেহেশতের মধ্যে ছায়া বিতরণ করবে । কেউ কেউ বলেন, এর অর্থ হলো- লম্বা লম্বা 
আঙ্গুর । 

আলী...... হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, ৮45 ১০1১ -এর অর্থ হলো লম্বা লম্বা 
বৃক্ষাদি পরিপূর্ণ বাগান । কেউ কেউ বলেন, তা হলো খেজুরের বাগান । | 

বাশার....... হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, (15 ০1৯ -এর অর্থ হলো 
ঘন-খেজুরের বাগান। | 

ইবৃন আবদুল আ'লা...... হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, (1 521১৯ -এর অর্থ হলো 
খেজুরের বাগান। ৃ 

ইউনুস...... ইব্‌ন যায়দ হতে আল্লাহ্র বাণী 8145 55152 সম্বন্ধে বর্ণনা করেছেন যে, 3০1১৯ অর্থ হলো 
বড় বড় খেজুর গাছের বাগান এবং ১ বলা হয় মোটা গরদানবিশিষ্ট ব্যক্তিকে । 

ইব্‌ন হুমায়দ.....! ইক্রামা হতে বর্ণনা করেছেন যে, (15 551১ এর অর্থ হলো মাঝারী ধরনের বড় বড় 
বৃক্ষরাজি । | 

এখানে আল্লাহ তা“আলা বলেন ঃ {44% হলো ফলমূল যা সাধারণত মানুষে থেকে থাকে এবং _ 1 হলো 
চতুষ্পদ জন্তুর খাদ্য । যথা  ঘাস-উত্তিদ-লতা ইত্যাদি । এটাই এ আয়াতের ব্যাখ্যা । 


তাবারী-_৯ 


www.waytojannah.com 


Contents 


৬৬ তাফসীরে তাবারী (আমপারা) 


আবু কুরাইব্‌...... হাসান হতে বর্ণনা করেছেন যে, 4851 শব্দের অর্থ হলো যা মানুষে খায়, সে সমস্ত 
খাদ্যদ্রব্য ও ফলমূল । 

মুহম্মদ ইব্‌ন আমর...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন সে, 249 হলো এ সমস্ত খাদ্যদ্রব্য ফলমূল, যা মানুষে 
খেয়ে জীবন ধারণ করে থাকে। 

বাশার....... হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, £$ এ ১-তাই যা তোমরা ভক্ষণ 
করে থাক। 

ইউনুস...... ইবৃন যায়দ হতে বর্ণনা করেছেন যে, 449 হলো এ সমস্ত খাদ্যদ্রব্য ও ফলমূল যা আমরা ভক্ষণ 
করে থাকি । ৃ 

হামীদ ইব্‌ন মাসআদাহ...... আনাস ইব্‌ন মালিক (র) হতে বর্ণনা করেছেন যে, আমর সূরা আবাসা ওয়া 
তাওয়াল্লা প্রথম হতে তিলাওয়াত করতে করতে যখন (1 % 44 পর্যন্ত পৌছান-তখন তিনি বলেন, 4445 কি 
তাতো অবগত আছি কিন্তু 1 শব্দের অর্থ কি? অতঃপর তিনি বলেন, এ বিনয় প্রকাশের স্বরূপ হিসেবে 
বর্ণিত হয়েছে। 

ইব্‌ন বাশার...... হযরত আনাস রো) হতে বর্ণনা করেছেন যে, হযরত উমর ইব্‌ন খাত্তাব (রা) যখন সুরা 
আবাসা ওয়া তাওয়াল্লা তিলাওয়াত করতে করতে ১1 44৫১ পর্যন্ত পৌছান, তখন তিনি বলেন, আমরা তো 
2$1 চিনি, কিন্তু (1 টা কি? তখন হযরত আনাস (রা) হযরত উমর ইব্‌ন খাত্তাব (রা)-এর জীবনের শপথ করে 
বলেন, এই শব্দ দ্বারা অধিকতর বিনয় প্রকাশ করা হয়েছে। 

ইব্‌ন মুসান্না...... হযরত আনাস (রা) হতে বর্ণনা করেছেন যে, হযরত উমর (রা) যখন 11 4 4405 এই 
আয়াত তিলাওয়াত করছিলেন, তখন তার হাতে একখানা লাঠি ছিল। অতঃপর তিনি প্রশ্ন করেন, | কি জিনিস? 

অতঃপর তিনি নিজেই বলেন, এর অর্থ আমরা যা অবগত হয়েছি, সম্ভবত তাই ৷ অতঃপর তিনি তার হাতের 
লাঠিখানা ফেলে দেন। 

ইব্ন মুসান্না...... হযরত উমর (রো) হতে বর্ণনা করেছেন যে, _,১। শব্দটি অধিক বিনয় প্রকাশের জন্য 


আবূ কাতাদাহ...... হযরত উমর (রা) হতে একইরূপ অভিমত ব্যক্ত করেছেন। 

আবু কুরাইব, আবূ সায়িব ও ইয়াকুব...... হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, নবী কারীম 
(সে) সাতটি খাদ্যশস্যের নাম বলেন এবং গণনা করেন। 

অতঃপর তা কাদের খাদ্য তাও উল্লেখ করেন। সর্বশেষে তিনি _,3| -এর প্রসঙ্গে বলেন, এটা যমীনে উৎপন্ন 
হয়, কিন্তু মানুষের খাদ্যদ্রব্য নয়। 

আবূ হিশাম...... হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, _,১। হলো এমন জিনিস, যা যমীনে 
উৎপন্ন হয় এবং চতুষ্পদ জন্তুর খোরাক, মানুষ তা ভক্ষণ করে না অর্থাৎ ঘাস। 

আবূ কুরাইব ও আবু সায়িব...... হযরত ইব্‌ন আব্বাস রো) হতে বর্ণনা করেছেন যে, ১! হলো তা, যা 
চতুষ্পদ জন্তুর আহার্য এবং যমীনে উৎপন্ন হয়ে থাকে । এ আবু কুরাইব বর্ণিত হাদীসের অর্থ । কিন্তু আবূ সায়িব তার 
বর্ণিত হাদীসে এরূপ উল্লেখ করেছেন যথা £ ৷ হলো তা যা যমীনে উৎপন্ন হয় এবং মানুষ ও চতুষ্পদ জ্তু 


মুহম্মদ ইব্‌ন সা‘দ...... হযরত ইব্‌ন আব্বাস (রো) হতে বর্ণনা করেছেন যে, -,31 -এর অর্থ হলো ঘাস ও 


www.waytojannah.com 


Contents 


সূরা আবাসা ৬৭ 


ইব্‌ন বাশার...... আবূ রযীন হতে বর্ণনা করেছেন যে, =! -এর অর্থ হলো বৃক্ষ-লতাদি। 

ইব্‌ন হুমায়দ..... আবূ রযীন হতে অনুরূপ অভিমত ব্যক্ত করেছেন। 

ইব্‌ন বাশার...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে _,3। -এর অর্থ হলো চারণভূমি । 

ইব্‌ন হুমায়দ..... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, ১! -এর অর্থ হলো চারণ ভূমি । 

আবু কুরাইব...... হাসান হতে বর্ণনা করেছেন যে, _১1 হলো তা, যা চতুষ্পদ জন্তু ভক্ষণ করে থাকে । 

মুহম্মদ ইব্‌ন আমর...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী £ _,3| -এর অর্থ হলো যা চতুষ্পদ 
জন্তু-জানোয়ারে ভক্ষণ করে। 

বাশার...... হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, _১১। হলো আল্লাহ্র তরফ হতে দেয়, 
তোমাদের চতুষ্পদ জন্তু-জানোয়ারের জন্য, প্রকাশ্য নিয়ামত স্বরূপ আহার্য বস্তু । 

বাশার...... হাসান হতে আল্লাহ পাকের এ বাণী £ 51 সম্পর্কে বলেছেন যে, এর অর্থ হলো শুক্না 
ঘাস। 

ইব্‌ন আবদুল আ'লা...... হযরত আবু কাতাদাহ (রা) হতে.বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 81 -এর অর্থ 
হলো ভারবাহী পশু যা ভক্ষণ করে তা। 

হুসায়ন...... যাহ্হাক হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম 3 £ -এর প্রকৃত অর্থ হলো চারণভূমি । 

ইউনুস....... ইব্‌ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 8 (১? হলো এ জিনিস যা আমাদের চতুষ্পদ 
প্রাণীসমূহ খেয়ে জীবন ধারণ করে এবং _১3| -এর অর্থ হলো যেখানে তোমরা তাদেরকে চারণ করে থাক অর্থাৎ 
চারণভূমি। অতঃপর তিনি তিলাওয়াত করেন ঃ lly HILL অর্থাৎ এ “তোমাদের জন্য এবং তোমাদের 
চতুষ্পদ জন্তুর জন্য জীবিকার সামগ্রীস্বরূপ ।' 

ইব্‌ন ওয়াহৰ না হযরত উমর ইবৃন্‌ খাত্তাব রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী ৪ % (১১৪: 
ক ও 44453 (215 3১১৯ 5 ১০১১ 91055529 অৰ্থাৎ ‘আমি উৎপন্ন করি শস্য, আঙ্গুর, শাক-সব্জী. যায়তুন, 
খেজুর, বহু বৃক্ষবিশিষ্ট উদ্যান, ফল এবং চতুষ্পদ জন্তুর খাদ্য । হযরত উমর (রা) বলেন এর সবগুলোর অর্গ আমার 
হৃদয়ঙ্গম হয়েছে, কিন্তু -,3| শব্দটির অর্থ কিঃ অতঃপর তিনি নিজের জীবনের শপথ পূর্বক বলেন, এটা বিনয় 
প্রকাশের জন্য বর্ণিত শব্দ। অতঃপর তিনি শপথ পূর্বক বলেন, আল্লাহ্র কিতাবে যে সমস্ত বিষয়ের বর্ণনা, 
প্রকাশ্যভাবে আছে, তোমরা তার অবশ্যই অনুসরণ করবে এবং যে সমস্ত বিষয়ের বর্ণনা প্রকাশ্যভাবে নাই, তোমরা 
তা পরিত্যাগ করবে। 

অবশ্য কেউ কেউ বলেন ৪ _+3| শব্দের অর্থ হলো পাকা ফল। 

আলী...... হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম £ (%1-এর অর্থ হলো 


৩/৬ ১3222 (2) ০ Eo 15 (1) ১০৬১০ 2০০৫ (1) 
» পাঠিত 32304 


১৮০৮ ৮৪ (2089 (rv) ৩4325 49৯০৩ 0৭) CO 4338213 0০) ৬৪ 


এর জিত জি 6 ৮৮৮ ০ 
পরি 97 2/24 ১৫৪55 5 2৫12 


৪৯৯১5 (£.) ০) ৪7:০5 ee (৭) ৩৯৯১৮ ১০2 593 (YA) 0 ৫৮১০৪ ৩৬ 
6 8724) 3% 2 22 85 ৫2 পার ৮৫ ্ট তত্র (পরত ত পাত 
1৮8৩9 (61) © 8৮5 3255 (5) © 82 ১৬ ১% 2. 


www.waytojannah.com 


Contents 


৬৮ তাফসীরে তাবারী (আমপারা) 


৩২. এটা তোমাদের জন্য এবং তোমাদের চতুষ্পদ জন্তুর জন্য জীবিকার সামগ্রীরূপে। ৩৩. অতঃপর 
যখন সেই কর্ণ বিদারী-ধ্বনি উপস্থিত হবে, ৩৪. সেদিন মানুষ নিজের ভাই, ৩৫. নিজের মা, নিজের পিতা 
৩৬. এবং স্ত্রী ও সন্তানাদি হতে পলায়ন করবে। ৩৭. সেদিন তাদের প্রত্যেকে অপরের চিন্তা না করে 
নিজকে নিয়ে ব্যস্ত থাকবে । ৩৮. সেদিন অনেকের মুখমণ্ডল উজ্জ্বল, ৩৯. সহাস্য ও প্রফুল্ল হবে, ৪০. এবং 
অনেকের মুখমণ্ডল সেদিন ধূলি-ধূসর, ৪১. ও কালিমাচ্ছন্ন হবে, ৪২. আর এরাই হলো প্রকৃত কাফির ও 
দুষ্কৃতকারী । k 


তাফসীর 
তঃপর আল্লাহ্‌ তা'আলার বাণী ৪ ১৫4 (০০ অর্থাৎ ‘এটা তোমাদের জীবিকার সামগ্রীক্বরূপ’ ৷ এখানে আল্লাহ 
বলেন, হে লোকসকল ! আমি এই সমস্ত দ্রব্য-সামথী উৎপন্ন করেছি, একমাত্র তোমাদের উপকার ও ফায়দার জন্য; 
যা খেয়ে তোমরা জীবন ধারণ করে থাক । 
তঃপর আল্লাহ্র বাণী ৪ ০০১ অর্থাৎ ‘তোমাদের চতুষ্পদ জন্তুর জন্যও’ । ১১! শব্দের সঠিক অর্থ 
হলো উট । অতঃপর তা সব রকমের জন্তু-জানোয়ারের অর্থ প্রকাশের জন্য ব্যবহৃত হয়ে থাকে । মুফাসসিরগণের 
নিকট এই উক্ত আয়াতের ব্যাখ্যা ৷ 
বাশার...... হাসান হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী £ ৪ ০৯১১৫1৮০0০০ অর্থাৎ ১৫1০2 
29511 “তোমাদের সম্পদ হলো ফলরাজী” এবং ১11 ₹০/৮১%3 ‘তোমাদের চতুষ্পদ জন্তুর জন্য সম্পদ হলো 
শুকনা ঘাস’ । 
অতঃপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বাণী ৪ {£56211 ৩০2 1503 ‘অতঃপর যখন সেই কর্ণবিদারী 
ধ্বনি উপস্থিত হবে’ ৷ বর্ণিত হয়েছে যে, হ3..০1| শব্দটি হলো, কিয়ামতের নামসমূহের মধ্যে অন্যতম একটি 
বিশিষ্ট নাম। আর “সাখখুন' শব্দের অর্থ হলো একে অন্যকে উচ্চস্বরে আহবান করা । আর উচ্চস্বরটাই হলো 
{5211 | অতএব এতদার্থে বলা যায়, এ হলো শিংগা ধ্বনি। 
আলী...... হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ {$5011 (= 150 অর্থাৎ 
‘অতঃপর যখন সেই কর্ণবিদারী ধ্বনি উপস্থিত হবে” । এটা হলো কিয়ামতের নামসমূহের অন্যতম নাম, যা দ্বারা 
আল্লাহ-পাক তার বান্দাদেরকে ভীতি প্রদর্শন করেছেন৷ 
অতঃপর আল্লাহ জাল্লা শানুহুর বাণী ৪ 4১১1 ৬০ ৮১]। ১53 অর্থাৎ ‘যেদিন মানুষ তার নিজের ভাইয়ের 
নিকট থেকে পালাবে" । এখানে আল্লাহ পাক বলেন, যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে এবং হযরত ইস্রাফীল (আ) 
আল্লাহ্‌র নির্দেশে শিংগায় ফুঁক দেবেন, সেদিন ভয়ে ত্রাসে মানুষ দিশেহারা পাগলপারা হয়ে দিক্বিদিক জ্ঞানশূন্য 
অবস্থায় দৌড়াদৌড়ি করতে থাকবে এবং নিজের আপনজনদের নিকট হতেও পলায়ন করতে থাকবে, যথা- নিজের 
মা-বাবা, ভাই-বোন, স্ত্রী ও সন্তানাদি হতে পালাতে থাকবে এই আশঙ্কায় যে, না জানি তারা কি দাবি করে বসে! 
সেদিন প্রত্যেক ব্যক্তি য়া নাফ্সী ইয়া নাফৃসী” অর্থাৎ হে আমি ! আমার কি হবে ! এরূপ বিলাপ ও ক্রন্দনে 
ব্যস্ত-ত্রস্ত থাকবে । যাকে আল্লাহ পাক তার ভাষায় এরূপ বলেছেন যে, ২:55 US ১০০৪2 88১০ 0০০ 0 
অর্থাৎ ‘সেদিন ওরা প্রত্যেকে অপরের চিন্তা না করে নিজকে নিয়ে ব্যস্ত থাকবে'। 
বাশার...... হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র “বাণী ঃ ১০0১১ Yk 
২১১9০ ০০৫ -এর অর্থ হলো ‘সেদিন প্রত্যেক ব্যক্তি অপরের নয়, বরং নিজের চিন্তায় ব্যস্ত ও বিহ্বল 
থাকবে ।' 


www.waytojannah.com 


Contents 


সূরা আবাসা ৬৯ 


আবূ আমারা আলা-মা-রুযী আল-হাসান ইবৃন্‌ হুয়ায়রিস...... হযরত আনাস (রা) হতে বর্ণনা করেছেন যে, 
একদা হযরত আয়েশা সিদ্দীকা (রা) নবী করীম (সা)-কে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলাল্লাহ (স) ! আমি আপনার 
নিকট একটি বিষয়ে জিজ্ঞেস করছি, মেহেরবানীপূর্বক এর জবাব দিন। উত্তরে আল্লাহর নবী বলেন, আমার জানা 
থাকলে অবশ্যই সে ব্যাপারে তোমাকে অবগত করব । অতঃপর হযরত আয়েশা (রা) প্রশ্ন করেন, হে আল্লাহ্‌র 
নবী! কিয়ামতের দিন পুরুষগণের হাশ্র-নশ্র কিভাবে হবে ? উত্তরে আল্লাহ্‌র নবী (সা) বলেন, সবাই বিবস্ত্র ও 
উলংগ অবস্থায় পুনরুহিত হবে এবং হিসাব-নিকাশের জন্য করতে থাকবে । অতঃপর হযরত আয়েশা (রা) আবার 
জিজ্ঞেস করেন, হে আল্লাহ্‌র নবী ! মহিলাদের হাশ্র-নশ্র কিভাবে সংঘটিত হবে ? উত্তরে দয়ার নবী বলেন, 
পুরুষগণের মত মহিলারাও সেখানে বিবস্ত্র অবস্থায় উত্থিত হবে । তখন হযরত আয়েশা (রা) মনরক্ষুণ্র অবস্থায় 
বলেন, হায় কিয়ামতের এই দিনটির জন্য বড়ই আক্ষেপ ! এতদৃশ্রবণে আল্লাহ্র নবী বলেন, হে আয়েশা ! তুমি 
আমাকে এ ব্যাপারে জিজ্ঞেস করছ ? তুমি জেনে রাখ, আমার উপর এমন একটি আয়াত অবতীর্ণ হয়েছে যা 
সেদিন তোমার পরণে কাপড় থাকুক আর না-ই থাকুক, তাতে তোমার কোন ক্ষতিই হবে না। অতঃপর হযরত 
আয়েশা জিজ্ঞেস করেন, হে আল্লাহ্‌র নবী ! সেই আয়াতটি কি ? উত্তরে আল্লাহ্‌র হাবীব বলেন, আয়াতটি এই ঃ 
4১১2 ls ৬০০৪: ১৫১০ (spat 081 1 

ইউনুস...... ইব্‌ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ 4:33 UU ২০৯১ ₹£১০ ৯০ 4 
-এর অর্থ হলো কিয়ামতের কঠোর দিনে প্রত্যেক ব্যক্তি দিশেহারা, ত্রস্ত-ব্যস্ততা ও ভীতি-বিহবলতায় অজ্ঞানবৎ হয়ে 
পড়বে এবং নিজের কি উপায় হবে, তার চিন্তায় তারা বিভোর থাকবে । 

তঃপর আল্লাহ তাবারাকা ওয়া তা'আলার বাণী 8৮: ১:০১ অর্থাৎ “অনেকের চেহারা সেদিন 

উজ্জ্বল থাকবে৷’ এখানে আল্লাহ পাক বলেন, কিয়ামতের সেই কঠিন ভয়াবহ দিনে যাদের মুখমণ্ডল উজ্জ্বল থাকবে, 
তারা অবশ্যই মুমিন ও ঈমানদার হবেন। স্বয়ং আল্লাহ পাক তাদের প্রতি রাষী ও খুশি. থাকবেন । যেমন কোন 
উৎফুল্প চেহারার লোককে দেখে বলা হয় £ 5,১২ «৯3 ১৯.০! অর্থাৎ অমুক লোকটার চেহারা খুবই উজ্জ্বল । এভাবে 
সকালে দিনের আলো যখন প্রকাশিত হয়, তখন বলা হয়ে থাকে ৪ ০.1 ১৯. অর্থাৎ সকাল ওজ্্বল্যে পৌঁছেছে 
বা সকাল হয়েছে। অতএব প্রত্যেক উজ্জ্বল বস্তুকেই ১১... বলা হয়ে থাকে । এইভাবে ১৪. শব্দের অর্থ এ 
স্ত্রীলোক যে তার চেহারার উপর হতে নিকাব বা বোরকার পর্দা উন্মোচিত করে দেয় অর্থাৎ সে মুক্ত চেহারায় 
চলাফেরা করে । যেমন, কবি তাওবা ইব্‌ন আল-হামীরের ভাষায় £ 


* (৯৬০০ 51-11 eld + iS 12459305131 ০৮853 

অর্থাৎ ‘আমি আমার প্রেমাম্পদ লায়লার সাথে যখনই সাক্ষাতের অভিপ্রায়ে গমন করেছি, তখনই আমি তাকে 
বোরকা পরিহিত অবস্থায় দেখছি। কিন্তু আমি যখন প্রত্যুষে তার নিকট গেছি, তখন সে তার বোরকার পর্দা উঠিয়ে 
সহাস্য বদনে সাক্ষাত দান করেছে।' 

তঃপর আল্লাহ্র বাণী ৪ ১৬2, হ৫৯।:০ শব্দের অর্থ হলো সহাস্য ও প্রফুল্ল বদনে ৷ এখানে মুমিন 

বান্দাদের অবস্থার কথা উল্লেখ করা হয়েছে-_যারা আল্লাহ পাকের অফুরন্ত নিয়ামত প্রাপ্তির কারণে খুশিতে 
বাগ্‌-বাগ্‌ হবে। 

আলী..... হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী £ ৪১৪... « শব্দের অর্থ হলো 
49 ১.০ অর্থাৎ উজ্জ্বল । 


www.waytojannah.com 





‘Contents 
৭০ তাফসীরে তাবারী (আমপারা) 


ইউনুস-..... ইব্‌ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার বাণী £ £২৯ ১:52 ১১৯ 
১০১: এই আয়াতে যাদের কথা বলা হয়েছে, তারা হলো আহলে জান্নাত বা জান্নাতের অধিবাসী । যারা 
সেখানে চিরন্তন আরামে বসবাস করবে । 

তঃপর আল্লাহ পাকের কালাম ৪ ১১:১1:4০ ১:০১ ১১৯১ অর্থাৎ ‘অনেকের মুখমণ্ডল সেদিন ধূলি ধূসর 
হবে' ৷ আর এরা হলো কাফির-মুশরিক্রা, যাদের চেহারা কিয়ামতের দিন ধূলি ধূসরিত ও কালিমাচ্ছন্্ন হবে। যেমন 
আগে বর্ণিত হয়েছে যে, কিয়ামতের দিন হিসাবান্তে সমস্ত চতুষ্পদ জন্তু-জানোয়ারকে আল্লাহ-রাধবুল মাটিতে 
পরিণত হওয়ার জন্য নির্দেশ দিবেন, আর সাথে সাথেই তারা মাটিতে রূপান্তরিত হবে কিন্তু কাফিরদের আক্ষেপ 
সত্তেও তারা মাটিতে রূপান্তরিত হতে পারবে না, বরং তাদের চেহারা সেদিন ধূলি ধূসর হবে। এটাই 
মুফাসসিরণণের নিকট এই আয়াতের ব্যাখ্যা । 

আলী......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ ৮১ (4৪-:১5 অর্থাৎ “তাদের 
চেহারা কালিমাচ্ছন্ন হবে’ এর অর্থ হলো অপমান তাদেরকে ছেয়ে ফেলবে । 

ইউনুস......ইব্‌ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ 853 (৫৪5 -এর অর্থ হলো “তাদের 
চেহারা কালিমাচ্ছন্ন হবে।” এরা হবে জাহান্নামের অধিবাসী । কেউ কেউ বলেন ১১৪ ও ৮.৪ শব্দ দুইটির অর্থ 
একই অর্থাৎ ধুলি-ধূসরিত । অবশ্য আরবদের পরিভাষায় 'কাতারাহ' বলা হয় এ ধূলা -বালিকে যা বাতাসের সাথে 
মিশ্রিত হয়ে উড়ে শূন্যমার্গে গমন করে এবং যে সমস্ত ধূলিকণা মাটির সাথে মিশে থাকে, তাকেই তারা “গাবারাহ্‌' 
বলে। 

তঃপর আল্লাহু তাবারাকা ওয়া তা'আলার বাণী £ ৮১২ $]| : £411 1 4149 অর্থাৎ “এরাই হলো সত্য 
্রত্যাখ্যানকারী কাফির ও দুষ্কৃতকারী । এখানে আল্লাহ তা'আলা বলেন, উপরে বর্ণিত কিয়ামতের দিন যারা এই 
ধরনের বিশেষ গুণে গুণাবিত হবে, তারা হলো কাফির । তারাই দুনিয়ার যিন্দেগীতে ৪১৯৪ বা দুক্কৃতকারী ছিল। 
তারা এই পার্থিব দুনিয়ায় হালাল-হারাম কোন বাছ-বিচার করেনি । যার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা তাদের 
কৃতকর্মের পরিণতি হিসেবে এরূপ কঠিন আযাবে গেরেফতার করবেন । আর এ খবরই আল্লাহ রাব্বুল আলামীন 
এই সূরার শেষাংশে পরিবেশন করেছেন তার বান্দাদের অবগতির জন্য । 

এখানেই সূরা আবাসার তাফসীর সমাপ্ত হলো । 


www.waytojannah.com 


Contents 


%৩:০ 5 


পর ৪.)২-৮এ 
মক্কায় অবতীর্ণ আয়াত-২৯, রুকু-১। 
1৮1 SAS AE 44175 
দয়াময়, পরম দয়ালু আল্লাহ্‌র নামে । 


19)2 (5) 6 ৬০০৬ 1512 (1) & ৩১/৩৫/500151, (1) তা $s () 
Iw গলা ৩৪ 

O ০০৬০০৩৬৬ 

১. যখন সূর্য নিষপ্রভ হয়ে পড়বে, ২. আর যখন তারকাসমূহ খসে পড়বে, ৩. আর যখন পর্বতসমূহকে 
চলমান করে দেয়া হবে, ৪. আর যখন দশ মাসের পূর্ণগর্ভা উদ্ট্ীগুলো পরিত্যক্তাবস্থায় বিচরণ করবে । 


তাফসীর 

মুফাসসিরদের মধ্যে ১১১ ১০11 191 -এর ব্যাখ্যায় মতভেদ পরিলক্ষিত হয়। কেউ কেউ বলেন, এর 
প্রকৃত অর্থ হলো “যখন সূর্য আলোকবিহীন হয়ে নিষ্পৃভ হয়ে পড়বে' । 

হাসান ইব্‌ন হারিস...... উবাই ইব্‌ন কা'ব হতে বর্ণনা করেছেন যে, কিয়ামতের পূর্বক্ষণে মানুষের সামনে 
ছয়টি নিদর্শন প্রকাশ পাবে । যথা £ (১) সূর্য আলোকবিহীন নিষ্প্রভ হবে; (২) নক্ষত্রগুলো খসে খসে পড়বে; (৩) 
পর্বতসমূহকে অপসারিত করা হবে, তা সমূলে উৎপাটিত হয়ে তুলার ন্যায়, ধূলার ন্যায় বাতাসে উড়তে থাকবে, 
এই সময় জিন্ন-মানুষ, পশু-পক্ষী, কীট-পতংগ প্রভৃতি ভয়ে-সন্ত্রাসে সবাই একখানে জমায়েত হবে; (8) যেমন বলা 
হয়েছে-যখন বন্য-পশুর একত্র সমাবেশ হবে; (৫) দশ মাসের পূর্ণগর্ভা উন্ত্রীগুলো উপেক্ষিত হবে; (৬) এবং 
সাগরসমূহ যখন উলিত হবে । এ সময় জিন্নেরা মানুষকে বলিতে থাকবে আমরা তোমাদের জন্য ভাল খাবার 
আনছি। অতঃপর তারা যখন সমুদ্রের নিকট উপস্থিত হবে, তখন তারা দেখতে পাবে যে, সমুদ্রের পানিতে অগ্নি 
জুলছে। যখন এই নিদর্শনাবলী প্রকাশিত হবে, তখন ভীষণ শব্দে সাত-স্তরের যমীন ফেটে চৌচির হয়ে যাবে এবং 
সপ্ত আসমান ভেঙ্গে খান-খান হয়ে পড়বে । এমতাবস্থায় আচমকা এক ধরনের বাতাস প্রবাহিত হবে, যার ফলে 
সবাই মৃত্যুবরণ করবে। 

আলী...... হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ :-:১%৫ 51115 -এর 
অর্থ হলো, যখন সূর্য অন্ধকারে পরিপূর্ণ হয়ে যাবে । 

মুহাম্মদ ইব্‌ন সা'দ নর হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র কালাম £ ail 191 
০১৫ -এর অর্থ হলো সূর্য অস্তাচলে গমন করবে । 


www.waytojannah.com 





Contents 


৭২ তাফসীরে তাবারী (আমপারা) 


মুহাম্মদ ইব্‌ন আমারাহ...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ ১১৫ 1 131 -এর 
অর্থ হলো সূর্য যখন বিগলিত হয়ে নিঃশেষ হয়ে যাবে। 

ইব্‌ন বাশার...... হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র কালাম ৪ ail IS 
০5৫ - এর অর্থ হলো যখন সুর্য তার আলোকরশ্ হারিয়ে নি ্প্রভ হয়ে পড়বে। 

বাশার..... হযরত আবূ কাতাদাহ রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪,১৬৫ 41131 -এর 
অর্থ হলো, সূর্যের আলো চলে যাবে এবং সে রশ্রিবিহীন হয়ে পড়বে । 

ইব্‌ন হুমায়দ...... সাঈদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 8:১৬ ১০511 151 -এর অর্থ হলো সূর্য 
যখন অস্তমিত হয়ে যাবে। ৃ 

হুসায়ন...... যাহ্হাক হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম ৪ :-,)€ “১4511 19 -এর অর্থ হলো, যখন 
সূর্য অস্তাচলো গমন করবে । | | 

আৰু কুরাইব...... সাঈদ হতে আল্লাহ্‌র বাণী 8 ০১5৫ “০241 131 -এর অর্থ বর্ণনা করেছেন যে, যখন 
সূর্যকে পেচানো হবে। ফারসীতে ১১৩ শব্দের অর্থ গুটানো বা পেচানো। কেউ কেউ বলেন এর অর্থ হলো তাকে 
নিক্ষেপ করা হবে। 

আবু কুরাইব...... আবু সালিহ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ ৩,4 +১..1119। -এর অর্থ হলো 
সূর্য টুকরা টুকরা হয়ে যাবে । ৃ 

মুহাম্মদ ইব্‌ন আবদুর রহমান আল-মাসরূফী...... আবু সালিহ হতে একইবূপ অভিমত প্রকাশ করেছেন। 

মুহাম্মদ ইব্‌ন মুসাননা...... আবু সালিহ হতে বর্ণনা করেছেন য়ে, আল্লাহ্‌র কালাম ৪ $8 ০:২4111-এর 
অর্থ হলো যখন সূর্য নিক্ষিপ্ত হবে। 

আবু কুরাইব...... রবী ইব্‌ন খায়সামা হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র কালাম ৪ ১৫ ৮৮০11 131-এর 
অর্থ যখন সূর্য নিক্ষিপ্ত হবে । 

ইব্‌ন হুমায়দ ...... রবী“ ইবৃন খায়সামা হতে এরূপ অভিমত ব্যক্ত করেছেন। 

গ্রন্থকার বলেন, আমার মতে ,১$ শব্দের উৎপত্তি ১:৫7 হতে, যার অর্থ পেঁচানো । মাথায় পাগড়ী 
পেঁচানোকে আরবী ভাষায় 35০11 ১১১০ বলা হয়। কেননা সাধারণত পাগড়ীর কাপড় লম্বা ও বিস্তীর্ণ হয়ে 
থাকে৷ সে কারণে মাথার চারিপাশে তাকে পেঁচানো হয়। এই সাদৃশ্যের কারণে সূর্যের যে রশ্মি তা হতে বিচ্ছুরিত 
হয়ে সমগ্র সৌরলোকে বিস্তীর্ণ হয়ে পড়ে, তাকে পাগড়ীর সাথে তুলনা করা হয়েছে। বলা হয়েছে যে, কিয়ামতের 
দিন এই বিস্তীর্ণ পাগড়ী (অর্থাৎ সূর্যরশ্মি)-কে পেঁচানো হবে গুটিয়ে নেয়া হবে। অন্যভাবে বলা যায় যে, সূর্যরশ্যির 
বিস্তীর্ণ হওয়াকে বন্ধ করে দেয়া হবে । 

অতঃপর আল্লাহ তাবারাকা ওয়া তা'আলার বাণী ৪ ০১:41 ৯11 1310 অর্থাৎ তারকারাজি যখন খসে 
খসে পড়বে । অর্থাৎ মহাশৃন্যের কোটি কোটি তারকা-নক্ষত্রকে যে বাধন পরস্পর সংযুক্ত করে রেখেছে, কিয়ামতের 
দিন সেই বাধন যখন বিচ্ছিন্ন করে দেয়া হবে, তখন সমস্ত গ্রহ-নক্ষত্র মহাশূন্যে বিক্ষিপ্ত হয়ে পড়বে । এ ছাড়া মূল 
১1১১। শব্দের অর্থের মধ্যেও অন্ধকার শামিল রয়েছে । যা থেকে বুঝা যায় যে, গ্রহ-নক্ষত্রগুলো কেবল বিক্ষিপ্ত ও 
বিচ্ছিন্নই হয়ে যাবে না, সেগুলো অন্ধকারাচ্ছন্নও হবে । যেমন কবি ইজাযের ভাষায় £ 


38125852655 
অর্থাৎ ‘আকাশ মেঘাচ্ছন্ন হওয়াতে অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে বা অন্ধকার সব ছেয়ে ফেলেছে ।' 


www.waytojannah.com 


Contents 


সূরা তাকভীর ৭৩ 


আবু কুরাইব...... রবী“ ইব্‌ন খায়সামা হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ৪ 94% ১2 151 
-এর অর্থ যখন তারকাসমূহ খসে পড়বে। 
ইব্‌ন হুমায়দ...... রবী‘ ইব্ন খায়সামা হতে একইরূপ অভিমত ব্যক্ত করেছেন। 

মুহাম্মদ ইবৃন আমারা......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে <, ১% £৮21 151, এর অর্থ হলো, যেদিন 
তারকারাজি বিক্ষিপ্ত অবস্থায় নিক্ষিপ্ত হবে। | 

মুহাম্মদ ইব্‌ন মূসা ইবৃন আবদুর রহমান আল-মাসরূফী......আবূ সালিহ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর 
কালাম 3% ১',2/1 151, এর অর্থ হলো, যেদিন তারকারাজী ইতস্তত বিক্ষিপ্ত হবে। 

বাশার......হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, ১:৫১ *১২4। 1315 এর অর্থ হলো যখন 
নক্ষব্রগুলো খসে খসে পড়বে । 

ইউনুস......ইব্ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, ৩, ৯৪21 131 এর অর্থ হলো, যখন তারকারাজিকে 
আসমান হতে যমীনের বুকে নিক্ষেপ করা হবে । 

অবশ্য কেউ কেউ ১১৫১। শব্দের অর্থ বলেছেন -,১:৯ অর্থাৎ ‘যখন তা পরিবর্তিত হবে । 

আলী ...... হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, :-১:৫১। (১৯11 1315 শব্দের অর্থ হলো 
যখন তারকারজি পরিবর্তিত হবে । 

অতঃপর আল্লাহ তাবারাকা ওয়া তা'আলার বাণী £ ৩,৯4 :1-১৯111319 অর্থাৎ “যখন পর্বতসমূহকে চলমান 
করে দেয়া হবে । কিয়ামতের প্রাক্কালে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি যখন নিঃশেষ হয়ে যাবে, তখন সমস্ত পাহাড় নিজ 
নিজ স্থান থেকে উৎপাটিত হয়ে যাবে এবং ভারহীন হয়ে এমনভাবে পৃথিবীর উপর চলতে থাকবে, যেমন এখন 
মেঘমালা শূন্যলোকে ভাসছে । এটাই এই আয়াতের ব্যাখ্যা । 

মুহাম্মদ ইব্‌ন আম্মারা......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, ০১, 18৯11 1919 এর অর্থ হলো যখন 
পর্বতরাজী গমন করবে অর্থাৎ নিশ্চিহ্ন হবে । OO 

অতঃপর আল্লাহ তা'আলার বাণী £ {৮০,২31 অর্থাৎ যখন দশমাসের পূর্ণগর্ভা উদ্ত্রীগুলো 
পরিত্যাক্তাবস্থায় বিচরণ করবে। “(২.1 শব্দটি £1 4,০ -এর বহবচন যার অর্থ হলো এমন উ্ত্রী, যে গর্ভাবস্থায় 
দশমাসে পৌছেছে। এখানে আল্লাহ তা“আলা আসন্ন প্রসবা উন্ত্রীর উদাহরণ এই কারণেই দিয়েছেন যে, প্রসব মুহুর্ত 
যখন নিকটবর্তী হয়, তখন এর বেশি রক্ষণাবেক্ষণ ও দেখাশুনা করা হয়। এ ধরনের উদ্্রীর প্রতি উপেক্ষা প্রদর্শন 
আরবদের নিকট খুবই আপত্তিকর অপরাধ । কেননা তাতে মনে হয় যে, উদ্ত্রীর মালিক এতই আত্মসম্বিতহারা হয়ে 
পড়েছিল যে, নিজের এই মহামূল্য ও অত্যন্ত প্রিয় সম্পদের রক্ষণাবেক্ষণ সে ঠিকমত করতে পারে নাই ৷ এর ছায়া 
এই কথাই বুঝান উদ্দেশ্য যে, দুনিয়ার বিপদে যখন মানুষ এরূপ দিশেহারা হয়ে পড়ে, তখন কিয়ামতের দিনে 
কিরূপ সম্বিতহারা হবে, তা চিন্তার বিষয় । এই দিন প্রত্যেক ব্যক্তির অবস্থা এরূপ হবে । এটাই এ আয়াতের 
ব্যাখ্যা । 

হাসান ইব্‌ন হুরাইস......উবাই ইব্‌ন কাব হতে বর্ণনা করেছেন যে, :-.1- “(১৯11 131, এর অর্থ হলো যখন 
দশ মাসের গর্ভবতী উন্ত্রীকে তার মনিব নিজের অবস্থার উপর ছেড়ে দেবে । মি 

আবু কুরাইব......রবী ইব্‌ন খায়সামা হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৮২ “(11121 এর অর্থ 
হলো যখন দশ মাসের পূর্ণগর্তা উদ্ত্রীর মালিক তার উন্্রীর প্রতি উপেক্ষা প্রদর্শন করবে এবং দুধ দোহন বা 
রক্ষণাবেক্ষণের প্রতি কোনই ভ্রক্ষেপ করবে না। 


তাবারী-_১০ 


www.waytojannah.com 





Contents 


৭8 তাফসীরে তাবারী (আমপারা) 


ইব্‌ন হুমায়দ......রবী“ ইব্‌ন খায়সামা হতে বর্ণনা করেছেন যে ২৮ *১02.11 1319 এর অর্থ হলো দশ মাসের 
পূ্ণগর্ভা উদ্ত্রীর দুধ-দোহন বা রক্ষণাবেক্ষণের কোন ব্যবস্থাই তার মালিক গ্রহণ করবে না; বরং তাকে স্বাধীনভাবে 
বিচরণের অধিকার দেবে । 

মুহাম্মদ ইব্‌ন আম্মারা......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 51০ *)0:২11 1919 এর অর্থ 
হলো যখন দশমাসের পূর্ণগর্ভা উদ্ত্রী পরিত্যক্ত হবে। 
মুহাম্মদ ইব্‌ন আমর......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের কালাম £ 5405 Ld 1913 
এখানে ১5]! শব্দের অর্থ হলো দশমাসের পূর্ণগর্ভা উদ্থী। 0. 
ইব্‌ন বাশার......হাসান হতে বর্ণনা করেছেন যে, ০15 ০55111515 এর অর্থ হলো এমন উ্্রী যা তার 
মালিকের নিকট খুবই প্রিয় এ কারণে যে, সে আসন্ন প্রসবা; কিন্তু বিপদের কারণে মালিক এতই আত্মসন্বিতহারা 
হয়ে পড়ে যে, সে এইরূপ প্রিয় সম্পদেরও রক্ষণাবেক্ষণ করতে পারে না। 

ইব্‌ন আবদুল আ'লা......কাতাদাহ রো) হতে বর্ণনা করেছেন যে, [৮,511 191 এর অর্থ হলো এমন 
উদ্তরী যে দশমাসের পূর্ণগর্ভা এবং আসন্ন প্রসবা। মি 

হুসায়ন......যাহহাক হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৬৮,511 1319 এর অর্থ হলো দশ মাসের 
এমন গর্ভবতী উদ্বী, যার কোন রাখাল বা বক্ষণাবেক্ষণকারী নাই। . 


11214 


& ৩১6 mA (4) এপ (~) 6 S52 hr 1 612 (9) 


/ ই ৫% ALES 
S55 ০$০৮15)5 (২.) ০ ৬০০৪ ১৫০০০ (4) &৩ ৫১4827৯0195 (A) 


৫. যখন বন্য পশুগুলোকে একত্রিত করা হবে ৬. এবং সাগরসমূহ যখন উলিত হবে । ৭। দেহে যখন 
আত্মা পুনঃ সংযোজিত হবে; ৮. যখন জীবন্ত সমাধিস্থ কন্যাকে জিজ্ঞেস করা হবে যে, ৯. সে কোন্‌ অপরাধে 
নিহত হয়েছিল ? ১০. আর যখন আমলনামাসমূহ উন্মুক্ত হবে। 


তাফসীর র 
মুফাসসিরগণের মধ্যে আল্লাহ পাকের এই কালাম ৩,৯০ ১১5৯5111515 এর ব্যাখ্যায় মতভেদ পরিলক্ষিত 
হয়। কেউ কেউ বলেন, এখানে *-১১ বা একত্রিত হওয়ার স্থানে :-5. বা মৃত্যুবরণ করা অর্থ হবে। 

আলী ইবৃন মুসলিম আতু-তৃসী......হযরত ইবৃন আববাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 8131 
০৮০০৯ ১৮৯৯। এর অর্থ হলো বন্য পশুগুলোকে মৃত্যুর সময় একত্রিত করা হবে এবং সেই সঙ্গে জিন্ন ও 
ইনসান ব্যতীত আর সমস্ত সৃষ্টিকেও মৃত্যুর সময় একত্রিত করা হবে। যেহেতু জিন্ন ও ইনসানের হিসাব-নিকাশের 
প্রয়োজনে কিয়ামতের দিন পুররুখিত হতে হবে, সে জন্য এদেরকে বাদ দেয়া হয়েছে। 

আৰু কুরাইব......রবী“ ইব্‌ন খায়সামা হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 8 :-/১ ১ ১৯:11 1315 এর 
অর্থ হলো তাদের উপর আল্লাহ পাকের নির্দেশ আসবে (যেমন (12 1%৫ __-তোমরা মাটি হয়ে যাও)। 

সুফিয়ান ......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, বন্য পশুদের একত্রিত হওয়ার অর্থ তাদের 
মৃত্যুবরণ করা । 


www.waytojannah.com 


Contents 


সূরা তাকভীর ৭৫ 


ইব্‌ন হুমায়দ......রবী“ ইব্‌ন খায়সামা হতে একইরূপ অভিমত ব্যক্ত করেছেন । অবশ্য কেউ কেউ এর অর্থ 
০১২. -এর স্থানে ০০৮15| শব্দ দ্বারা (অর্থাৎ পরস্পর মিশে যাবে) প্রকাশ করেছেন । 

হাসান ইব্‌ন হুরায়স......উবাই ইব্‌ন কা'ব রো) হতে বর্ণনা করেছেন যে, ১.৯ /১১১৯। 1919 এর অর্থ 
যখন বন্য পশুরা পরস্পর মিলিত হবে। অবশ্য কেউ কেউ বলেন, '-/, ১ শব্দটির অর্থ হবে ৩৯০ বা জমায়েত 
হওয়া। ৰ 

বাশার......হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ ০,১০৯ ১১$৯]। 1919 এর 
অর্থ যখন বন্য পশুদেরকে তাদের দাবি-দাওয়া পূরণের জন্য একত্রিত করা হবে, অতঃপর তাদের ব্যাপারে আল্লাহ 
পাকের যা মরযী তা করবেন অর্থাৎ তাদেরকে মাটি হওয়ার নির্দেশ দেবেন । 

গ্রন্থকার বলেন, ০৯ শব্দটির অর্থ ৮৯৯ হিসেবে অধিক প্রচলিত। যেমন কালাম পাকের ভাষায় ০:11 
$১১৯ ০ এখানে ৯১৯. শব্দের অর্থ ie a বা জমায়েত হওয়া অধিক বাঞ্চনীয় । কেননা আরবী ভাষায় 
‘/=5 শব্দের অর্থ ৮.৯ হিসেবে অধিক প্রচলিত । যেমন কালাম পাকের ভাষায় ১, +৯ ০০১০৮]৷, এখানে 
১5,54১০ শব্দের অর্থ হলো ২০১২০ বা একত্রিত পক্ষীরাজী ৷ যেমন আল্লাহ্র কালাম (5৮১5 ১.১ অর্থাৎ 
ফিরাউন তার অনুসারী সম্প্রদায়ের লোকদেরকে একত্রিত করে ঘোষণা দিয়েছিল। এখানে ১. অর্থাৎ ৮.২ অর্থাৎ 
জমায়েত করে। 

অতঃপর আল্লাহ্‌ জাল্লা শানুহুর বাণী ৪:১২ ' ১৯৯1 1515 অর্থাৎ সমুদ্ৰ যখন উলিত হবে । মুফাসসিরগণ 
এই আয়াতের ১,2 শব্দটির অর্থের মধ্যে মত পার্থক্য করেছেন। অতঃপর কেউ কেউ বলেন ঃ [319 al 
৩১ অর্থাৎ যখন সমুদ্র উত্তেজিত ও উত্তপ্ত হবে। 

হুসায়ন ইব্‌ন হুয়ায়রিস........ উবাই ইব্‌ন কা'ব হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের কালাম 
০১৯০ 011 1915 অর্থাৎ যখন সমুদ্রের পানিকে প্রজ্ববলিত করা হবে। যেমন আগেই বর্ণিত হয়েছে যে, 
কিয়ামতের এই নিদর্শনাঁবলী যখন প্রকাশ পেতে থাকবে, তখন জিন্নেরা ইনসানকে বলবে, আমরা তোমাদের জন্য 
কল্যাণ ও মংগলের বারতা আনছি। অতঃপর তারা যখন সমুদ্রের নিকট যাবে তখন তারা একে প্রজ্জ্বলিত অগ্নিকুণ্ডের 
মত দেখতে পাবে। 

ইয়াকৃব......হযরত আলী (রা) হতে বর্ণনা করেছেন। যিনি একদা একজন ইয়াহুদীকে কথা প্রসংগে জিজ্ঞেস 
করেছিলেন জাহান্নাম কোথায় ? জবাবে সে ইয়াহুদী বলেছিল সমুদ্রই হলো জাহান্নাম । অতঃপর হযরত আলী (রা) 
বলেন, আমি তাকে সত্যবাদী হিসেবেই পেলাম । কেননা আল্লাহ্‌র কালাম ০,১২৯. ১৯৮1 319 এবং ১৯1, 
১১২-৮। এই সমস্ত আয়াত তার কথারই সত্যতা বহন করে । 

জুয়ায়রিয়া ইবৃন মুহাম্মদ আল্-মাক্রী......হযরত ইবনে আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী 
যখন সূর্য নিষ্প্রভ হবে অর্থাৎ আল্লাহ পাক যখন চন্দ্র-সূর্য, গ্রহ-নক্ষত্র সকলকে একত্রিতভাবে পেচিয়ে সমুদ্রের মধ্যে 
ফেলবেন, তখন সেখানে এক ধরনের বাতাস প্রবাহিত হতে থাকবে, যা ক্রমশ উত্তেজিত ও প্রবলতর হতে হতে 
আগুনে রূপান্তরিত হবে। এটাই আল্লাহ-পাকের এ কালামের অর্থ যথা ৪ =, ১/০1 131 

ইউনুস......ইব্ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ 2১৯ ১৮৯৭ 1519 এর অর্থ হলো 
সমুদ্ররাজীকে কিয়ামতের দিন প্রজ্ভবলিত করা হবে। 

ইব্‌ন হুমায়দ.....শামার ইব্‌ন আতিয়াহ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম ৪ ১,2! ০৯15 

হলো ১১২--]। ১১০:।| এর মত, অর্থাৎ প্ৰজ্জ্বলিত চুল্সী এবং আল্লাহ্‌র বাণী £ ১৮৯:০1| > এর অর্থ 

-এরই অনুরূপ । 


www.waytojannah.com 


শি শি ক 2 ক জল নী Contents 


৭৬ তাফসীরে তাবারী (আমপারা) 


মিহরান...... সুফিয়ান হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী £ '-,,এ 4 12:11 191) এর অর্থ হলো যখন 
সমুদ্রকে প্রজ্বলিত করা হবে। কেউ কেউ :-, 2 শব্দের অর্থ -৯5 বা প্রবাহিত হওয়ার অর্থ হিসেবে গ্রহণ 
করেছেন। 

আবু কুরাইব......রবী“ ইব্‌ন খায়সাম হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ -,০- ১.৯২]। 1315 এর 
অর্থ, যখন সমুদ্র প্রবাহিত হবে। 

ইব্‌ন হুমায়দ......রবী হতে একইরূপ অভিমত ব্যক্ত করেছেন। 

ইব্‌ন আবদুল আ'লা......কালবী হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ -,,2 “১0৯11 1/519 এর অর্থ 
হলো যখন সমুদ্র পরিপূর্ণ হবে অর্থাৎ স্ফীত হবে। OO 
হুসায়ন......যাহহাক হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী £ ১ ১/৯4। 1315 এর অর্থ যখন সমুদ্র 
প্রবাহিত হবে। কেউ কেউ বলেন ৪ :..১-. এর অর্থ হলো সমুদ্রে পানি না থাকা। 

বাশার......হয়রত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, ১১২. ১২11151, এর অর্থ হলো সমুদ্র 
শুকিয়ে যাওয়া, এমনকি সেখানে একফৌটা পানিও অবশিষ্ট না থাকা । মি 
মুহাম্মদ ইব্‌ন আবদুল আ'লা......হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, :-,১৯০*)৯1 1319 
এর অর্থ হলো সমুদ্রের পানি এর তলদেশে নিঃশেষ হয়ে যাওয়া । মি 
হুসায়ন......হাসান হতে বর্ণনা করেছেন যে, <, ১1131) এর অর্থ হলো যখন সমুদ্র শুষ্ক হয়ে যাবে । 
হুসায়ন ইব্‌ন মুহাম্মদ......হাসান হতে একইরূপ অভিমত ব্যক্ত করেছেন। 

ইয়াকৃব......হাসান হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র কালাম 8 ০১৯. "৯11 1319 এর অর্থ যখন সাগর 
শুকিয়ে যাবে। 
গ্রন্থকার বলেন ৪ ০,১২৯, শব্দের অর্থ [০ বা -০০৪ অর্থাৎ পরিপূর্ণ হওয়া বা স্ফীত হওয়া অধিকতর 
বাঞ্চনীয় । যেমন আল্লাহ পাক অন্য জায়গায় ইরশাদ করেছেন 8,১৯৪ ১2411319 অর্থাৎ সাগর যখন উদ্বেলিত 
হবে । সাধারণত আরবরা পরিপূর্ণ নদ-নদীকে ১১ ..০ শব্দ ছারা প্রকাশ করে থাকে। 

ক্বারী সাহেবগণ :-,১৯ শব্দের পঠন পদ্ধতিতে মতভেদ করেছেন। মদীনা ও কৃফার কারীগণ সাধারণত 
৩১2 এর ১:৯ অক্ষরটির উপর তাশ্দীদ সহকারে পড়ার পক্ষপাতী । কিন্তু বস্রার কিছু ক্বারী উক্ত অক্ষরটিকে 
তাশদীদ ছাড়া পড়ার পক্ষে অভিমত ব্যক্ত করেছেন । 

গ্রন্থকার বলেন ৪ দু'টি ক্রিআতই (পঠন পদ্ধতি) বহুল প্রচলিত এবং এতে শব্দের অর্থের মধ্যে কোনরূপ 
বিরোধ দেখা যায় না। সুতরাং এখানে বলা যেতে পারে, দুটি কিরআতই শুদ্ধ এবং শোভনীয় । 

অতঃপর আল্লাহ্‌ তাবারাকা ওয়া তা'আলার ঘোষণা :,2:8) “১৮৪১]। 131 অর্থাৎ “যখন আত্মাগুলো পুনরায় 
দেহের সাথে সংযোজিত হবে মুফাসসিরগণ এই আয়াতের ব্যাখ্যায় মতভেদ করেছেন । কেউ কেউ বলেন, এর 
অর্থ হলো একই ধরনের ব্যক্তিদের একই স্থানে একত্রিত করা । যেমন ঃ 

আবু কুরাইব......হবরত উমর (রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ 295, “১,৯41 191 এর অর্থ 
হলো এমন দুই ব্যক্তি, যারা একইরূপ আমলের কারণে জান্নাতবাসী হবে অথবা জাহান্নামের অধিবাসী হবে। 

ইব্‌ন বাশার.....হ্যরত উমর ইব্‌ন খাত্তাব (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র কালাম  :১০১৯411315 
"১,29, এর অর্থ হলো এমন দুই ব্যক্তি যাদের কৃতকর্ম বা আমল একইরূপ হওয়ার কারণে তারা বেহেশ্ত্বাসী 
হবে, অন্যথায় দোযখে যাবে । 


www.waytojannah.com 


Contents 


সূরা তাকভীর ৭৭ 


ইব্‌ন হুমায়দ......হযরত উমর ইবৃন খাত্তার (রা) হতে বর্ণনা করেছেন যে আল্লাহ্‌র কালাম $ 4&1 1351, 
2) এর অর্থ হলো এমন দুই ব্যক্তি, যাদের নেক আমল একই ধরনের হওয়ার কারণে তারা জান্নাতী হবে এবং 
এমন দুই ব্যক্তি, যাদের গুনাহের আমল একইরূপ হওয়ার কারণে জাহান্নামী হবে। 

ইব্‌ন মুসান্না......হযরত নুমান ইব্‌ন বশীর (রা) থেকে বর্ণিত, তিনি হযরত উমর ইব্‌ন খাত্তাব রো)-কে খুতবা 
দিতে শোনেন । তিনি তার খুতবার মধ্যে আল্লাহ পাকের এই কালাম তিলাওয়াত করেন £ 
40 JL ১ LN LL Ce হল Ll LSE 215 তি, 


6524 “#0 


১৬:১৪ 451 us ssl, Jail 
অর্থাৎ কিয়ামতের ময়দানে মানুষ তিন শ্রেণীতে বিভক্ত হবে £ (১) ডানপার্শ্মে অবস্থানকারীগণ এবং এই 
ডানপার্থে অবস্থানকারীগণ অতি উত্তম শ্রেণী; (২) বামপার্থে অবস্থানকারীগণ এবং বামপার্থে অবস্থানকারীগণ অতি 
নিকৃষ্ট শ্রেণী এবং (৩) অগ্রবর্তী শ্রেণী যারা হিদায়াতের সূর্য হতে সরাসরি আলোকপ্রাপ্ত হয়েছিল এবং তারা আগেই 
অন্তর্ধান করেছে-এরাই হলো আল্লাহ্‌ তা'আলার নিকটবর্তী শ্রেণী । অতঃপর হযরত উমর (রা) তিলাওয়াত করেন 
১,95১ ”১০%|। 151 যার অর্থ হলো এক শ্রেণীর লোক হবে জান্নাতের অধিকারী এবং অপর শ্রেণীর লোক হবে 
জাহান্নামীদের অন্তর্ভুক্ত । 
হান্নাদ......হযরত নুমান ইব্ন বাশীর (রা) হতে, তিনি বলেছেন যে, হযরত উমর ইব্‌ন খাত্তাব (রা)-কে 
আল্লাহ পাকের এই আয়াত 5,১৮১ “১০১৪-11 151, সম্পর্কে জিজ্ঞেস করা হলে জবাবে তিনি বলেন £ সৎ ও 
নেককার ব্যক্তি পরস্পর জান্নাতে বসবাস করবে এবং বদকার ও অসৎ ব্যক্তি তার সাথীদের সাথে জাহান্নামী হবে । 
মুহাম্মদ ইব্‌ন খালফ......নুমান ইব্‌ন বাশীর (রা) সূত্রে নবী করীম (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ 
পাকের কালাম £ ০১১ ১/৯১4। 1315 এর অর্থ হলো কিয়ামতের দিন মানুষ দুই শ্রেণীতে বিভক্ত হবে। এক 
শ্রেণী তাদের নেক আমলের দ্বারা জান্নাতে প্রবিষ্ট হবে এবং অপর শ্রেণী তাদের অসৎ কৃতকর্মের জন্য দোযখের 
কঠিন আযাবে গেরেফতার হবে । এই প্রসংগে তিনি এই আয়াতও তিলাওয়াত করেন ঃ 
০৮৯১০110১৮4 ৯৯ পি ৮৮৯ ৮ হট ০৯৪75951215) 2, 

Ural 45131 SHCA SEL JU 
এর অর্থ পূর্বের হাদীসেই বর্ণিত হয়েছে। 
মুহাম্মদ ইব্‌ন সা‘দ......হযরত ইব্ন আব্বাস রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ “211 3 
০5) এর অর্থ হলো কিয়ামতের দিন যখন মানুষ তিন শ্রেণীতে বিভক্ত হবে। | 
মুহাম্মদ ইব্‌ন বাশার......হাসান হতে আল্লাহ পাকের এই কালাম ৪ ৯9১ "১১৯১1 1319 সম্পর্কে বলেন, 
সত্য কথা এটাই যে, প্রত্যেক ব্যক্তি তার দলের সাথে অবস্থান করবে । 
মুহাম্মদ ইব্‌ন আমর......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ :-,2:9) “১,৯11 1515 এর অর্থ 
একই ধরনের আচার-আচরণে অভ্যস্ত ব্যক্তিরা একই সংগে জমায়েত বা সমবেত হবে। ৃ 
বাশার......হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র কালাম 8 ২2) ১০৯ 8১11 31 


সিরা ভাটারা রানার সারা গা রা বার ROE WO রি 
বং খ্রিষ্টান খ্রিষ্টানদের অন্তর্ভুক্ত হবে । 


www.waytojannah.com 


Contents 


৭৮ তাফসীরে তাবারী আমপারা) 


আবু কুরাইব...... রবী“ ইব্‌ন খায়সামা হতে বর্ণনা করেছেন যে, ২১১ '১১১-111315 এর অর্থ হলো প্রত্যেক 
ব্যক্তি তার কৃতকর্মের সাথীর সাথে একত্রিত হবে। 

ইব্‌ন হুমায়দ......ইয়াহইয়া হতে বর্ণনা করেছেন যে, ১১৪) +১,5১|| 191 এর অর্থ হলো প্রত্যেক ব্যক্তি 
তার কৃতকর্মের সাথীর সাথে অবস্থান করবে । অবশ্য কারো কারো মতে এর অর্থ হলো দেহের সাথে আত্মার 
সংযোজন সাধিত হবে। 

ইব্‌ন আবদুল আ'লা......ইক্রামা হতে বর্ণনা করেছেন আল্লাহ্‌র বাণী ৪ -.৯$) ১০১৯4) 1১19 এর অর্থ হলো, 
রূহগুলি পুনরায় দেহের সাথে মিলিত হবে। 

ইব্‌ন মুসান্না...... শা’বী হতে বর্ণনা করেছেন যে আল্লাহ্‌র বাণী ৪.১ '১০৪414319 এর অর্থ হলো দেহের 
সাথে আত্মার পৃণর্মিলন। 

উবায়দ ইব্‌ন আসবাত ইব্‌ন মুহাম্মদ......ইক্রামা হতে বর্ণনা করেছেন যে :-%) +১,%11191) এর অর্থ 
হলো রূহকে দেহের মধ্যে পুনরায় ফিরিয়ে দেয়া হবে। ৃ 

হাসান ইব্‌ন আরিফ আল-তাহাবী......ইকরামা হতে একইরূপ অভিমত ব্যক্ত করেছেন। 

ইয়াকৃব......শা'বী হতে আল্লাহ পাকের এই কালাম ৪ 2,১ “১,১১১|| 1919 এর অর্থ সম্পর্কে বলেছেন যে, 
দেহের সাথে আত্মার পুনঃ সংযোজন সাধিত হবে । ৃ 

অতঃপর গ্রন্থকার বলেন, এই আয়াতের ব্যাখ্যা সম্পর্কে যা কিছুই আলোচিত হয়েছে, তন্মধ্যে হযরত উমর ইব্‌ন 

খাত্তাব (রা) কর্তৃক বর্ণিত তাফ্সীরই অধিক বাস্তবধর্মী, যেমন 4534 [1১1 ১3১45 অর্থাৎ কিয়ামতের দিন 

তোমরা তিন শ্রেণীতে বিভক্ত হবে । তাছাড়া আল্লাহ্‌র বাণী £ ১৬৯193191১4 ১৪১৫) 1১১৯৯ অর্থাৎ ‘যারা 
যালিম বা অত্যাচারী তাদেরকে ও তাদের সহকমীরদেরকে কিয়ামতের দিন একত্রিত করা হবে ।' অতএব বিভিন্ন 
আয়াতের নিদর্শনাবলী হতে জানা যায় এবং যা অকাট্য ফয়সালা, তা হলো সকর্মশীল ব্যক্তিদের অবস্থান 
নেককারদের সাথে হবে এবং দুঙ্কৃতকারীদের অবস্থান খারাপ লোকদের সাথে হবে । যার অভিব্যক্তি হলো এই 
আয়াত ও :-,১:/১ “১০11 191$ যখন ভাল ভালোর সাথে এবং খারাপ খারাপের সাথে মিলবে । 
মাতার ইব্‌ন মুহাম্মদ......আবুল আলিয়া হতে বর্ণনা করেছেন যে, কিয়ামত অনুষ্ঠিত হওয়ার প্রাথমিক পর্যায়ে 
আল্লাহ্‌র বাণী $ =, ০-৯:৯11131 অর্থ যখন সূর্য নিল হবে এই নিদর্শন প্রকাশ পাবে এবং সর্বশেষ নিদর্শন 
প্রকাশ পাবে ২০২৪) ১০৯১1 1915 এর মাধ্যমে, অর্থাৎ মৃত্যুর পর দেহে যখন আত্মা পুনঃসংযোজিত হবে, 
তখন । 

অতঃপর আল্লাহ পাকের বাণী ঃ 13:২3 0500৮ 5০৮১ 195 অর্থাৎ ‘যখন জীবন্ত প্রোথিত 
কন্যাকে জিজ্ঞেস করা হবে যে, তাকে কোন্‌ অপরাধে হত্যা করা হয়েছিল ?' 

বারী সাহেবগণ এই আয়াত পাঠের ব্যাপারে মতভেদ করেছেন। অতঃপর ক্বারী আবু দুহা মুসলিম ইব্‌ন সাবিহ 
একে 45 ৮১3 0১০৮ 8১5৮ (313 পড়েছেন যার অর্থ যখন জীবন্ত সমাধিস্থ কন্যাকে জিজ্ঞেস করা 
হবে যে, তাকে তারা কোন্‌ অপরাধে হত্যা করেছে। 

আবু সায়িব......মুসলিম হতে বর্ণনা করেছেন, আল্লাহ্‌র বাণী ০ *, 55211 1519 এর অর্থ হলো যখন 
জীবন্ত প্রোথিত কন্যা তার হত্যার বিনিময় তলব করবে। ৰ ৰ 

সাত্তার ইব্‌ন আবদুল্লাহ আল-আম্বারী......আবু দুহা হতে বর্ণনা করেছেন যে, Sl 5354-০] 1913 অর্থাৎ 
যখন জীবিত সমাধিস্থ কন্যাকে জিজ্ঞেস করা হবে যে, কি অপরাধে তাহাকে হত্যা করা হয়েছিল । 


www.waytojannah.com 


Contents 


সুরা তাকভীর ভার ৭৯ 


গ্রন্থকার বলেন £ এই দুইটি ক্রিআত বা পঠন প্রক্রিয়ার মধ্যে আমার নিকট 1: বা এই শব্দটির ১ 
অক্ষরের উপর (৬ বা পেশ সহকারে পড়া অধিক উত্তম এবং সাথে সাথে এর পরবর্তী শব্দ 5৯ ০১১ ০ এই 
আয়াতের 435 শব্দটির ও অক্ষরও ৯ বা পেশবিশিষ্ট হওয়া উত্তম । অতঃপর তিনি বলেন, 5311 শব্দের অর্থ 
রালো। 3.» 5১৪১... = BE সমাহিত বা লোরিত কন্যা। জার জাহেলিয়াতের সুগে আরবরা তানের 
০০০৪০০০৪০০১ 

(৮১14৪ ০০৮৯৩ ৮০১০ ৬৯৪৬ _ 4৮০৩ ১5৬10৯1০৪৯1 153 
অর্থাৎ “আমাদের মধ্যে এরূপ অনেকেই আছে, যারা কন্যা সন্তানকে জীবন্ত প্রোথিত করা হতে রক্ষা করেছে 
এবং এতে জয়ীও হয়েছে। আমরসহ আমরা অনেকেই এইরূপ ঘৃণ্য কাজের চরম বিরোধী ৷’ এটাই এই আয়াতের 
ব্যাখ্যা । 

বাশার......হযরত আবু কাতদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, ৩% 5259]1 1913 এই আয়াত যা অন্য 
ক্রআতে এরূপ পড়া হয় :-,1. 5১551 191 অর্থাৎ যখন জীবন্ত প্রোথিত কন্যাকে জিজ্ঞাসাবাদ করা হবে যে, 
৩5% ০১১০ অৰ্থাৎ সে কোন্‌ অপরাধে নিহত হয়েছিল ? জাহিলিয়াতের যুগে বর্বর আরবরা তাদের মেয়ে 
সন্তানদেরকে এরূপ জঘন্যভাবে জীবন্ত প্রোথিত করে হত্যা করত, যার পরিপ্রেক্ষিতে আল্লাহ-পাক তাদের সেই 
দোষকে এখানে তুলে ধরেছেন । 

ইব্‌ন আবদুল আ'লা......হযরত আবু কাতাদাহ্‌ (রা) হতে বর্ণনা করেছেন যে, কায়স ইব্‌ন আসিম, 
আত-তামিমী নবী করীম (রা)-এর খিদমতে উপস্থিত হয়ে আরয করেন, হে আল্লাহ্র নবী! আমি আমার 
আট-আটটি কন্যা সন্তানকে জাহিলিয়াতের যুগে জীবন্ত সমাধিস্থ করেছি। আমার উপায় কি ? জবাবে তিনি বলেন, 
প্রত্যেকের পক্ষ হতে আলাদা আলাদাভাবে এক-একটি কুরবানী আদায় কর । 

ইব্‌ন হুমায়দ......রবী“ ইব্‌ন খায়সামা হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 8 ০০ 85555111319 এর 
তাৎপর্য হলো আরবেরা জাহেলিয়াতের যুগে নিজেদের কন্যা সন্তানদেরকে যে জীবন্ত সমাধিস্থ করত, সে ব্যাপারে 
তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। 

আবু কুরাইব্‌ ......রবী ইব্ন খায়সামা হতে একইরূপ অভিমত ব্যক্ত করেছেন। 

ইউনুস......ইব্ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 8 51 52511 1913 এর অর্থ হলো এ 
সমস্ত কন্যা সন্তান, যাদেরকে জাহিলিয়াতের যুগে তাদের পিতারা নির্মমভাবে জীবন্ত সমাধিস্থ করত । এর সাথে 
সাথেই তিনি তিলাওয়াত করেন 7 ১3 63 অর্থাৎ তাকে কোন্‌ অপরাধে হত্যা করা হয়েছিল ? 

অতঃপর আল্লাহু জাল্লা-শানুহুর বাণী ৪ ০১৮১ ₹১:-111319 অর্থাৎ যখন আমলনামাসমূহ উন্মুক্ত করা হবে। 
এখানে আল্লাহ তা'আলা বলেন, সেদিন প্রত্যেক ব্যক্তি আমলনামা, যা তার ভালমন্দ কাজের সমন্বয়ে লিখিত হয়েছে 
এবং এখন গোপন রাখা হয়েছে, কিয়ামতের দিন তা তার সম্মুখে খুলে দেয়া হবে। এটাই এই আয়াতের যথার্থ 
ব্যাখ্যা । 

বাশার......হযরত আবু কাতদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র কালাম ৪ :-,১২.০ * ৮৯০111319 এর 
অর্থ হলো, হে বনী আদম! তোমার কৃতকর্মের খতিয়ান হলো এই সৃহীফা বা আমলনামা ৷ পার্থিব জীবনের সমস্ত 
হিসাব-নিকাশ এতে সংরক্ষিত আছে। কিয়ামতের দিন তা তোমার সামনে খুলে দেয়া হবে। 

কারী সাহেবগণ এই আয়াতের ক্রিআতে বা পঠন পদ্ধতিতে মতবিরোধ করেছেন । মদীনার কারীদের অভিমত, 
এই আয়াতের =) শব্দটির ০১ অক্ষরটি তাশৃদীদ্‌ ছাড়া পড়তে হবে । কৃফার কিছু কিছু কারীর অভিমতও তাই। 


www.waytojannah.com 


Contents 


৮০ তাফসীরে তাবারী (আমপারা) 


কিন্তু মক্কার কোন কোন ক্বারী ও কৃফার অধিকাংশ কারীর অভিমত এই যে, ৩,৮৯১ শব্দটির ১১ অক্ষরটি 
তাশদীদযুক্ত হবে। যেমন তারা কালাম পাকের এই আয়াতকে দলীল স্বরূপ পেশ করেন 8 12১,০55 ১1 
2.9 এবং এখানে £১২..০ শব্দ যা তাশদীদ ছাড়া ব্যবহৃত হয় নি। আর এখানে তাশদীদ সহকারে পাঠ 
হওয়াই বাঞ্ছণীয়, কেননা এটা একটা সম্প্রদায়ের জন্য খবরস্করূপ ব্যবহৃত হয়েছে। কিন্তু যদি এককের জন্য কোন 
খবর হতো, তবে তাশদীদের প্রয়োগ হতো না। যেমন বলা হয় ২৯১২০ ১১14 ১১৯ অর্থাৎ এই সেই যবেহকৃত 
ছাগী। ৯১ ১০ শব্দের অনুরূপ হলো ১৯৬১০ শব্দ, যেখানে তাশদীদ ব্যবহৃত হয় নি। 
27.322 2৫ 2 PA YY, 5 
0 রর রর $1 দর তারি ও ৮328 5 
8০৫১ 2৯ ই1503 CY) ০৩০৪৭ Seay OV & 5৬৫16, (১১) 
তি ) ”প £2? AA ৬ হির়ালিনাগ ডে ১ 
ও lat (19) ১০৯০৩ Di SIS (0) ০৮ me এ (NE) 
১১. যখন আকাশের আবরণ অপসারিত হবে ১২. এবং যখন জাহান্নামকে প্রজ্জ্বলিত করা হবে ১৩. এবং 
যখন জান্নাতকে নিকটে আনা হবে ১৪. তখন প্রত্যেকটি মানুষই জানতে পারবে, সে কি নিয়ে এসেছে। 
১৫. আমি শপথ করি সেই নক্ষত্রগুলোর ১৬. যারা ভ্রাম্যমান, প্রত্যাগমন করে ও অদৃশ্য হয় । 


তাফসীর . 

এখানে আল্লাহ তা'আলা বলেন, যখন আকাশমণ্ডলের অন্তরাল দূরীভূত হবে অর্থাৎ এখন যা দেখা যায় না, তখন 
সবই দৃশ্যমান হবে । বর্তমানে উর্ধ্বলোকে মেঘমালা, চন্দ্র-সূর্য, গ্রহ-নক্ষত্র ইত্যাদি দেখা যায়। কিন্তু কিয়ামতের দিন 
আল্লাহ্র ইলাহিয়াত সত্যতা সহকারে সকলের সম্মুখে উদ্ভাসিত হয়ে উঠবে । ূ 

মুহাম্মদ ইব্‌ন আমর......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের বাণী ৪ ০০54 =! 1915 এর 
অর্থ যখন আকাশের আবরণ অপসারিত ও দূরীভূত হবে । হযরত আবদুল্লাহ রো) তার ক্রিআতে ২-৮4 শব্দকে 
০.৪ পড়েছেন অর্থাৎ এ এর স্থানে 5 অক্ষর দিয়ে পড়েছেন। কিন্তু উভয়ের অর্থ একই । এটা আরবদের বিশেষ 
বৈশিষ্ট্য যে, তারা একই ধরনের উচ্চারিত শব্দকে পরিবর্তন করে ব্যবহার করে। যেমন তারা ১৪ শব্দকে 
১৯৪ ও বলে এবং 4.০ কে £.২এ বলে থাকে। 

অতঃপর আল্লাহ তাবারাকা ওয়া তা'আলার বাণী £ ০১৯11 1515 অর্থাৎ যখন জাহান্নামকে প্রজ্লিত 
করা হবে । এখানে আল্লাহ তাআলা বলেন, যখন জাহান্নামের আগুনকে উদ্দীপিত করা হবে অতঃপর তা ভীষণ 
আকার ধারণ করবে। 

বাশার......হযরত কাতাদাহ রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ ২.১... ৯১৯1 1319 এর অর্থ 
যখন জাহান্নাম আল্লাহ্‌র গযব ও বনী আদমের গুনাহের দ্বারা প্রজ্্বলিত হবে। ৃ 

ক্বারী সাহেবগণ এই আয়াতের ক্িরআতের মধ্যে মতবিরোধ করেছেন । অতঃপর মদীনার অধিকাংশ কারীর 
অভিমত হলো :-,১০... শব্দটির £ অক্ষরটির উপর তাশ্দীদ হবে । যার অর্থ জাহান্নামকে বারবার প্রজ্ঞবলিত ও তার 
অগ্নিকে উদ্দীপিত করা হবে। কিন্তু কৃফার অধিকাংশ কারীর অভিমত হলো -,১৯ শব্দটির £ অক্ষরটি তাশ্দীদ 
ছাড়াই পড়তে হবে । 

গ্রন্থকার বলেন ৪ দু’ ধরনের ক্রিআতই (পেঠনরীতি) বহুল প্রচলিত । অতএব যেভাবেই পড়া হোক না কেন, 
তাই বিশুদ্ধ হবে। 


www.waytojannah.com 


Contents 


সূরা তাকভীর ৮১ 


তঃপর আল্লাহ্‌র কালাম ৪ 58191 ২১511 অর্থাৎ যখন জান্নাতকে নিকটে আনা হবে। এখানে আল্লাহ পাক 
বলেন, হাশরের ময়দানে যখন বান্দাদের মামলাসমূহের শুনানী হতে থাকবে, তখন জান্নাত তাদের এত নিকটে 
আনয়ন করা হবে যে, তারা এর সব নিয়ামত স্বচক্ষে দেখতে থাকবে । এটাই এ আয়াতের ব্যাখ্যা । 

নার রি রবী ইব্‌ন খায়সামা হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ 151, = ১৯০ ৮১2]! 131 

২,২51 {5511 এর অর্থ হলো এ হাদীসের অনুরূপ যেখানে বলা হয়েছে যে, ৮৪৩৯৪ EA এ ১১ 
“২... অর্থাৎ একদল জান্নাতী ও অপর দল জাহান্নামী 

ইব্‌ন হুমায়দ......রবী“ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 8 ৭১৯11 1১19 -১২--,৯৯1131 
81 এর অর্থ হলো এ হাদীসের অনুরূপ যেখানে আল্লাহ্র নবী (সা) ইরশাদ করেছেন, কিয়ামতের ময়দানে 
হিসাবান্তে লোকজন দুইভাগে বিভক্ত হয়ে পড়বে । একদল জান্নাতী হবে এবং অন্যদল জাহান্নামী । অর্থাৎ সমস্ত 
বান্দার শেষ আশ্রয়স্থল হয় জান্নাত হবে, নয়ত জাহান্নাম । 

অতঃপর আল্লাহ রাব্বুল আলামীনের বাণী ৪ 251%; 5৮515 অর্থাৎ তখন প্রত্যেকটি মানুষই 
জানতে পারবে যে, সে কি নিয়ে এসেছে। এখানে আল্লাহ পাক বলেন, কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তি তার 
কৃতকর্মকে সামনে উপস্থিত পাবে । যে ব্যক্তির আমলনামা নেককাজ দ্বারা পরিপূর্ণ হবে, সে জান্নাতে যাবে এবং যার 
আমলনামা পাপকাজে পরিপূর্ণ হবে, সে হবে দোযখী । এটাই এই আয়াতের তাফসীর । 

বাশার......হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪০,১১1 ৮০ ১4৯০ 5০০45 
এর অর্থ প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মকে কিয়ামতের দিন উপস্থিত পাবে। | 

হযরত উমর ইব্‌ন খাত্তাব (রা) এই আয়াত সম্পর্কে বলেছেন যে, আল্লাহ্‌র শপথ! হাদীসে নবী করীম (সা) এর 
ব্যাখ্যা পেশ করেছেন। 

অতঃপর গ্রন্থকার বলেন ঃ আল্লাহ-পাক -.১:৫১| ১১-241 1১/০১৮৫ ১:11131 বলে যা বর্ণনা 
করেছেনঃ তার জবাব স্বরূপ ২,১২1 ০১ ৬০ ইত্যাদি বর্ণিত হয়েছে। 

অতঃপর আল্লাহ তাবারাকা ওয়া তা'আলা বলেন ঃ ed) ০3৯11০১৯০৮৪ 3০৯ অৰ্থাৎ, আমি 
শপথ করি সেই নক্ষত্রগুলোর-_যারা ভ্রাম্যমান, প্রত্যাগমন করে ও অদৃশ্য হয়। মুফাসসিরগণ ১191) ial 
০2৫1। এর ব্যাখ্যায় মতভেদ করেছেন। কেউ কেউ বলেছেন, এটা হলো পাঁচটি তারার সমন্বয়, যারা ভ্রাম্যমান, 
প্রত্যাগমন করে এবং অদৃশ্য হয় । তারা পাঁচটির নাম হলো ৪ জহল, আতারদ্‌, বাহরাম, জোহরা এবং মুশ্তারী । 

হান্নাদ্‌......খালিদ ইব্‌ন উরওরাহ হতে বর্ণনা করেছেন যে, এক ব্যক্তি হযরত আলী (রা)-এর নিকট উপস্থিত 
হয়ে জিজ্ঞেস করে যে, ASI ১/৯৯০ অর্থাৎ যা প্ৰত্যাগমন করে ও অদৃশ্য হয়, তা কি? জবাবে তিনি বলেন, 
তা হলো তারকারাজি। 

ইবৃন মুসান্না......খালিদ ইব্‌ন উরওয়াহ হতে, তিনি বলেছেন যে, আমি একজনকে এ ব্যাপারে হযরত আলী 
(রা)-কে প্রশ্ন করিতে শুনেছিলাম যে, 4541 ১11 কি? জবাবে তিনি বলেছিলেন, তা তারকারজি, যারা দিনে 
অদৃশ্য থাকে এবং রাত্রিতে পরিদৃশ্যমান ও ভ্রাম্যমান হয় । 

আবু কুরাইব......হযরত আলী (রা) হতে বর্ণনা করেছেন যে, এরা হলো তারকারাজি । Kk 

ইবৃন হুমায়দ...... হযরত আলী (রা) হতে বর্ণনা করেছেন। বিনি জিজ্ঞেস করেছিলেন তোমরা কি জালো সূরাস* 
কি ? জবাবে তিনিই বলেন, এরা হলো তারকারাজি, যারা রাতে ভ্রাম্যমান এৰং দিনে অদৃশ্য থাকে । 

ইউনুস.....আবু সাঈদ হতে বর্ণনা করেছেন যে, ১541 ১1১১4 হলো তাররারাজি | ভিন 


তাবারী-_-১১ 


সা 


WWW. Ww.waytojannah. com 


গননা 


Contents 


৮২ তাফসীরে তাবারী (আমপারা) 


মুহাম্মদ ইব্‌ন বাশার......বকর ইব্‌ন আবদুল্লাহ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী ৪ ৪ pil SU 
al ১15211 ১45১৬ এর অর্থ হলো ভ্রাম্যমান তারকারাজি যারা পশ্চিম হতে পূর্বদিকে আবর্তিত হয়। 
আবু সায়িব......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, এটা হলো তারকারাজি। 

আবু কুরাইব...... হযরত আলী ইব্‌ন আবূ তালিব (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 8 ₹..$1 ১৯ 

| ১/241 ৮০১৯৮ এর অর্থ হলো এ সমস্ত তারকা, যারা রাত্রিতে প্রকাশিত হয় এবং দিনে অদৃশ্য থাকে। 

বাশার......হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম ঃ ৪ ৮০১৯1011৮৪1 SU 
১5৫]। ১1৯11 এর অর্থ এ সমস্ত তারকা, যারা রাত্রিতে প্রকাশ পায় এবং দিনের বেলায় অদৃশ্য থাকে। .. 
ইব্‌ন আবদুল আ'লা......হাসান হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী 8 ১1১২1০১১10১ ০.3 5.৪ 
১০2৫1। এর অর্থ এ সমস্ত তারকা, যারা দিনের বেলায় অদৃশ্য থাকে। | 
_.. ইউনুস......ইবৃন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 8 451 ,/, 21 ১৯1 এর অর্থ এ 
সমস্ত তারকা যারা প্রত্যাগমন করে এবং অদৃশ্য হয়। এগুলো প্রতি বৎসর বিলম্বে আবর্তিত হয়। অবশ্য কারো 
কারো মতে এর অর্থ হলো বন্য গরু যারা জংগলে অদৃশাবস্থায় থাকে । 

হাসান ইব্‌ন আরফাহ......হযরত আবদুল্লাহ্‌ ইব্‌ন, মাসউদ (রা) হতে বর্ণনা করেছেন । যিনি আবু মাইসারাকে 
জিজ্ঞেস করেছিলেন ১৮১5। ১1৯1 কি ? জবাবে তিনি বলেন তা হলো বন্য-গরু এবং আমি তা অবলোকন 
করেছি। 

ইব্‌ন বাশার......হযরত আবদুল্লাহ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম ১১511, ১1৯১৯] এর অর্থ 
বন্য-গরু। 

ইব্‌ন হুমায়দ......উমর ইব্‌ন শুরাহ্বীল্‌ হতে বর্ণনা করেছেন যে, হযরত ইব্‌ন মাসউদ (রা) হযরত উমর 
(রা)-কে জিজ্ঞেস করেন , ৭ ১।৬৯| কি £ আপনি কি তা দেখেছেন ? জবাবে হযরত উমর বলেন, হ্যা 
দেখেছি। তা হলো একটি গরু হ্যরত আবদুল্লাহ রো) বলেন আমিও দেখেছি-যা একটি গরু । 

আবু কুরাইব......আবু মাইসারা হতে বর্ণনা করেছেন। যাকে আবদুল্লাহ এই ব্যাপারে জিজ্ঞেস করলে, তিনি 
একইরূপ উত্তর দেন। 

ইউনুস......হাজ্জাজ ইব্‌ন মান্যার হতে বর্ণনা করেছেন যে, আবু শা*সা জাবির ইব্‌ন যায়দকে ১।৬২| 
<] সম্পর্ক জিজ্ঞেস করলে জবাবে তিনি বলেন, এ হলো গরু । 
7. ইউনুস...... আবদুল্লাহ ইব্‌ন ওয়াহাব হতে বর্ণনা করেছেন যে তা হলো সেই গরু যে নেকড়ে বাঘের ভয়ে 


ইউনুস......মুজাহিদ হতে একইরূপ অভিমত ব্যক্ত করেছেন । 

আবু সায়িব......ইবরাহীম হতে বর্ণনা করেছেন যে, ১,211 ১1931 হলো বন্য-গরু। 

ইব্‌ন হুমায়দ......হযরত মুগীরা রো) হতে বর্ণনা করেছেন যে, আমরা যখম ইব্রাহীমের নিকট উপস্থিত 
ছিলাম, তখন এ ব্যাপারে মুজাহিদকে জিজ্ঞেস করা হলো যে 411 ১।১৯| কি ? জবাবে তিনি বলেন আমি 
জানি না। এতদশ্রবণে ইব্রাহীম তাকে ধমক দিয়ে বলেন, কেন তুমি জান না, তুমি নিশ্চয়ই জান । যখন আমরা এ 
ব্যাপারে হযরত আলীকে জিজ্ঞেস করেছিলাম, তখন তিনি তো বলেন, তা হলো গরু । অতঃপর ইব্রাহীম বলেন 
তাহলো বুন্য-গঁক্ণ 17 

ইয়াকৃব...... a হানা ারেছেন একদা তিনি মুগীরা, ইব্রাহীম ও মুজাহিদকে এ ব্যাপারে 
আলোচনারত অবস্থায় দেখেন ফে; কারা অল্লাহূর বাণী ৫২,211 ১1211 সম্পর্কে পরস্পর জিজ্ঞাসাবাদ করছেন। 


www.waytojannah.com 


Contents 


সূরা তাকভীর ৮৩ 


আলোচনার এক পর্যায়ে ইব্রাহীম মুজাহিদকে জিজ্ঞেস করেন, এ ব্যাপারে তুমি যা শুনেছ তা বল। তখন 
মুজাহিদ বলেন মানুষেরা এর অর্থ বলে তো তারকারাজি, কিন্তু আমি এর অর্থ শুনেছি অন্যরূপ । তখন ইব্রাহীম 
বলেন, লোকেরা এ ব্যাপারে হযরত আলী (রা)-কে মিথ্যাবাদী সাব্যস্ত করার চেষ্টা করেছে, অথচ তিনি যা বলেছেন 
তাই সঠিক। 
ইব্‌ন হুমায়দ......হযরত মুগীরা (রা) হতে বর্ণনা করেছেন যে, মুজাহিদকে ১11 ১1১৯]। সম্পর্কে প্রশ্ন করা 
হইলে, তিনি জবাবে বলেন, আমি এর অর্থ জানি না। তবু লোকেরা মনে করে যে এর অর্থ হলো গরু । তখন 
ইব্রাহীম তাকে বলেন, তুমি কি জান না - তা তো গরু । তখন মুজাহিদ বলেন, হযরত আলী (রা) হতে কেউ 
কেউ বর্ণনা করেছেন যে, তা হলো তারকারাজি । তখন ইব্রাহীম বলেন, লোকেরা হযরত আলীর কথাকে মিথ্যা 
প্রতিপন্ন করেছে। অবশ্য কেউ কেউ বলেন, এর অর্থ হচ্ছে হরিণ । 
মুহাম্মদ ইব্‌ন সাঁদ...... হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী | ১৯ 
ui] ১1১৯1 ১১1 এর অর্থ হলো হরিণ । 
আবু কুরাইব......হযরত সাঈদ ইব্‌ন যুবায়র হতে বর্ণনা করেছেন যে, AU 5! ১.৪ এর অর্থ হলো 
হরিণ । 
ইয়াকৃব......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম 8 41 ১1৯11 ১১১৮১ | ১৪ এর 
অর্থ আমরা মনে করতাম, তা হলো হরিণ । অতঃপর সাঈদ ইব্‌ন যুবায়র হযরত ইব্‌ন আব্বাস রো)-কে এ ব্যাপারে 
জিজ্ঞেস করলে তিনি এর অনুরূপ জবাব দেন। 
হুসায়ন ...... যাহহাক হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ আ'লার বাণী | ১।১৯]। ০১৯1 -এর অর্থ 
হলো হরিণ। এখানে আল্লাহ তা'আলা এমন জিনিসের শপথ করেছেন, যা কখনও অদৃশ্য হয়ে যায়, কখনও 
ভ্রাম্যমান থাকে এবং কখনও প্রত্যাগমন করে । আরবদের নিকট ১, $১ বা ১৫০ শব্দের অর্থ হলো এমন 
স্থান, যেখানে সাধারণত বন্য-গরু বা হরিণ বসবাস করে । এর একবচন শব্দ হলো ১৫০ বা ১৫ যেমন কবি 
আল্্‌- আশা বলেছেন ঃ 
২১১৯০ ০০০৫1 ০০৯০ ০০৩] 0২৫ sl lil ৬৯। ১১৪৭ ls 
এখানে ব্যবহৃত ১.১/11 শব্দটি বহুবচন যার একবচন শব্দ হলো _..১৫ যেমন তারাফা ইব্‌ন আল্-আবদ 
০০১44 শব্দের ব্যবহারে বলেছেন ৪ 
0১৬০ ১০ ৩১৯০ ৫৮৮৪ ০৪১1৩ 7 (35445 2115৬ lS SS 
অতঃপর .,,১|। শব্দের অর্থ যে বন্য-হরিণই, তা আউস ইব্‌ন হাজারের নিম্নোক্ত কবিতায় স্পষ্ট; যেমন ঃ 
৮০৪১ lS ৮৪ ৮6411 ১৬০৩ 7 ২১১০ ০১৯১14191০০ 711 
অর্থাৎ “তোমরা কি দেখ না যে, আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করেন, তিনি সুন্দর সুন্দর মেটে রংয়ের হরিণও সৃষ্টি 
করেছেন, যারা জংগলের মধ্যে নাকের ভিতর পোকা ঢোকার কারণে মাথা দোলাতে থাকে ।' এখানে হরিণের 
অবস্থান যে জংগলে, তা পরিষ্কার বলা হয়েছে। 


অতঃপর .১,১1| শব্দের ব্যাখ্যায় আহলে আবরদের বিভিন্ন মতামত পেশ করা হলো। এর সঠিক অর্থ আল্লাহ 
পাকই অধিক অবগত । 


www.waytojannah.com 


Contents 


৮৪ তাফসীরে তাবারী (আমপারা) 


¥ 2 227 পতি 2 পরুপর্ত পা ৩ পরপর চর্পর 
০৯৮৬ 7) ০৯৪) 4১. ()৭) CO ASB x3 - (NA) © BUS (\৮) 
OSG 820 ১৩৩ 35 ৫ ১ (.) 


১৭. আর রাত্রির শপথ, যখন তা বিদায় গ্রহণ করে, ১৮. আর প্রভাতকালে যখন আবির্ভাব হয়। 
১৯. নিশ্চয়ই এই কুরআন এক সম্মানিত পয়গাম বাহকের উক্তি ২০. যিনি অত্যন্ত শক্তিশালী আরশের 
' মালিকের নিকট উচ্চ মর্যাদাসম্পন্ন। 


তাফসীর 

এখানে আল্লাহ জাল্লা শানুহু ২০ 13 1115 অর্থাৎ রাত্রির শপথ করেছেন যখন তা বিদায় গ্রহণ করে। 
মুফাসসিরগণ (৮... 191 44119 -এর ব্যাখ্যায় মতবিরোধ করেছেন। কেউ কেউ বলেন, এর অর্থ হলো যখন 
রাত গমনোদ্যত হয় । 

আলী......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪... 191 :4115 এর অর্থ 
হলো যখন রাত্রি বিদায় গ্রহণ করে । মি 

মুহাম্মদ ইব্‌ন সা"দ......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর কালাম 8131 1১111 
১০০ এর অর্থ হলো রাত্রি যখন চলে যেতে থাকে । fl 

আবদুল হামীদ ইব্‌ন বয়ান আল্-ইয়াশকারী......আবু যুবিয়ান হতে বর্ণনা করেছেন যে, একদা আমরা হযরত 
আলী (রা)-এর সাথে পূর্বদিকে ভ্রমণের সময় যখন ফজরের নামাযের সময় উপস্থিত হয়, তখন তিনি এই আয়াত 
পাঠ-করেন £ , ২-০ 151 4111, অর্থাৎ রাত্রি যখন বিদায় গ্রহণ করে। 

আবু কুরাইব...... আবু আবদুর রহমান হতে বর্ণনা করেছেন যে, একদা হযরত আলীর সাথে কতিপয় ব্যক্তি 
প্রাতঃভ্রমণে বহির্গত হন। অতঃপর তারা যখন এক বাজারের নিকট উপস্থিত হন, তখন ফজরের সময় উপস্থিত 


হয়। তখন তিনি এই আয়াত তিলাওয়াত করেন $ ০11 4/:1115 অর্থাৎ রাত্রি যখন গমনোদ্যত হয়। 


অতঃপর 7১5 131 ৮১০11) অর্থাৎ ‘আর প্রভাতকালের যখন আবির্ভাব হয়।' 

মুহাম্মদ ইব্‌ন আমর......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের কালাম ৪ ০০ 131 J এর 
অর্থ হলো রাত্রির আগমন এবং নির্গমন। 

বাশার......হযরত আবু কাতাদাহ্‌ (রা) হতে বর্ণনা করেছেন যে, , ২-২০ 131 44115 এর অর্থ রাত্রি যখন 
বিদায় গ্রহণ করে। 

ইব্‌ন আবদুল আ'লা......হযরত আবূ কাতাদাহ রো) হতে বর্ণনা করেছেন যে ১... 131 এর অর্থ হলো 
যখন তা গমনোদ্যত হয় । f 

হুসায়ন........যাহহাক হতে বর্ণনা করেছেন যে, ১... 131 এর অর্থ ১১১1।)1 বা যখন তা বিদায় গ্রহণ 
করে। 

আবূ কুরাইব....... আবূ আবদুর রহমান হতে বর্ণনা করেছেন যে, একদা হযরত আলী (রা) এমন সময় ঘর 
হতে নির্গত হন, যখন মুয়াযযিন ফজরের আযান দেওয়া শুরু করেন। তখন তিনি তিলাওয়াত করেন 


www.waytojannah.com 


Contents 


সূরা তাকভীর ৮৫ 


১১5১ 131 all ০০১51141010 অতঃপর তিনি বলেন, এ সম্পর্কে প্রশ্নকারী কোথায় ? এটাই হলো 
সেই সময়। 
ইউনুস......ইবৃন যায়দ হতে বর্ণনা করেছেন যে ১.২. 151 4119 এর অর্থ হলো রাত্র যখন গমনোদ্যত 
হয়। অতঃপর তিনি ফজরের আগমন সম্পর্কে পূর্বের আকাশের দিকে ইংগিত করেন। অবশ্য কেউ কেউ 131 
১২:০০ এর অর্থ সম্পর্কে বলেন যে, যখন রাত্রি তার অন্ধকারসহ আগমন করে । 
ইব্‌ন আবদুল আলা......হাসান হতে বর্ণনা করেছেন যে, ১... 131 1-1115 এর অর্থ রাত্রির অন্ধকার যখন 
লোকদেরকে ঢেকে ফেলে । 
হুসায়ন ইব্‌ন আলী ...... আতিয়া হতে বর্ণনা করেছেন যে ৮.০ 131 1113 এর অর্থ যখন রাত্রি আগমন 
করে । একথা বলার সময় তিনি পশ্চিম আকাশের দিফে ইশারা করেন। 
গ্রন্থকার বলেন, এর গৃহীত ব্যাখ্যা আমার নিকট রাত্রি যখন বিদায় গ্রহণ করে। কেননা এর পক্রবর্তী আয়াতই 
হলো ১3131 (১৭1, অর্থাৎ যখন উষার আবির্ভাব হয়। অতএব এখানে এটা প্রকাশ্য ॥ 4, রাত্রির বিদায়ের 
পরই প্রভাতকালের শুভ আগমন ঘটে । 
_. অতঃপর তখন আরবরা এইরূপ বলে থাকে, 1২111 ৮-০০ বা 2111 ৮.২, “যখন রাত্রি বিদায় গ্রহণ 
করে।' যেমন কবি রূবা ইব্‌ন আল্-ইযাজের ভাষায় ৪ 
(৬:০০ ০৯৯৮ (৯১ ৬৪ bill 5০৯0 

এখানে ০ শব্দের প্রয়োগ দেখান হয়েছে। অতঃপর ১৯. এর প্রয়োগে কবি আলকামা ইব্‌ন কারাতের 
কবিতায় যথা £ 


(৮০০০০ ৮4154165৮৮৯ 7 05855 41 ৮৯০০৮11151১ 

অর্থাৎ “যখন প্রভাতের আগমন ঘটল, তখন রাত্রির তিমিরাচ্ছত্র অন্ধকার দূরীভূত হলো এবং রাত বিদায় 
গ্রহণ করল ।' 

অতঃপর আল্লাহ্‌ পাকের কালাম £ 45151 ৮১০11) প্রভাতকালের যখন আবির্ভাব হয় অর্থাৎ যথন - 
দিনের আলো দিগন্তে প্রকাশিত হয় এবং সমস্ত বিশ্ব চরাচর অন্ধকার হতে মুক্তিলাভ করে । এটাই এ 
আয়াতের ব্যাখ্যা । 

আবু কুরায়ব......সাঈদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ :১.$2313| ৮৮১.119 এর অর্থ দিবসের 
যখন সূত্রপাত হয়। 

বাশার ......হযরত আবু কাতাদাহ (রো) হতে বর্ণনা করেছেন যে, ১০৪১০ 0। ০১০৭০ এর অর্থ যখন সূর্যের 
আলো প্রকাশ পায় এবং দিনের আগমণ শুরু হয়। 

অতঃপর আল্লাহ তাবারাকা ওয়া তা'আলার বাণী ৪ ১2১৫ ৬০১ 4551 45 অর্থাৎ নিশ্চয়ই এই কুরআন এক 
সম্মানিত পয়গাম বাহকের উক্তি । যিনি হলেন হযরত জিবরাঈল (আ) এবং তিনি কুরআনকে অবতীর্ণ করেন 
মুহাম্মদ ইব্ন আবদুল্লাহ (সা)-এর উপর । এটাই এ আয়াতের তাফসীর । 

বাশার...... হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, ++ ১.১ 4+! | এর অর্থ হলো 
হযরত জিবৃরাঈল (আ)। 

ইব্‌ন আবদুল আ'লা......হযরত কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, ++১৫ 4১১ J ১৪ «১1 এর অর্থ 
হযরত জিবরাঈল (আ)। 


www.waytojannah.com 


Contents 


৮৬ তাফসীরে তাবারী (আমপারা) 


অতঃপর আল্লাহ্‌র বাণী ,১-০ ১5 ১১০ ৪৯৪ ১ অর্থাৎ যিনি অত্যন্ত শক্তিশালী এবং আরশের 
মালিকের নিকট উচ্চ মর্যাদাসম্পন্ন । এখানে সমস্ত বিশেষণ হযরত জিব্রাঈল (আ)-এর জন্য ব্যবহৃত হয়েছে 
অর্থাৎ তিনি অত্যন্ত শক্তিশালী, যার পরিপ্রেক্ষিতে কোন কাজই তার ক্ষমতার বহির্ভুত নয় এবং একই সংগে 
০০৫৯ hall এও অর্থাৎ আরশের অধিপতি আল্লাহ রাববুল আলামীনের নিকট উচ্চ মর্যাদাসম্পন্ন অর্থাৎ খুবই 
সম্মানিত | 


24৮৮ HL 2৩650) ০ Greg HELGE (YY) 0৬০9৫ (5) 


0 Gx 2 0 SSIES IK BL রঃ (16) ০৮১ ৮৪৪ Ge 3% ভি 


২১. সেখানে তার আদেশ প্রতিপালিত হয় এবং তিনি বিশ্বাসভাজন ২২. এবং (হে মক্কাবাসী) তোমাদের 
এই সহচর উন্মাদ নন। ২৩. তিনি সেই পয়গাফ্বাহককে স্বচ্ছ দিগন্তে দর্শন করেছেন । ২৪. আর তিনি 
গায়বের (ওহীর) ব্যাপারে কৃপণতা-প্রবণও নন । ২৫. আর এই কুরআন কোন অভিশপ্ত শয়তানের বাণীও নয় । 
২৬. এতদ্সত্বেও তোমরা কোন্‌ পথে চলেছ ? 


তাফসীর 

এখানে আল্লাহ তাআলা হযরত জিবরাঈল (আ)-এর কথা বলেছেন। তিনি ফেরেশতাদের নেতা এবং 
আসমানের সমস্ত ফেরেশ্তা তার নেতৃত্বাধীনে সদা কর্মরত রয়েছেন। অতএব তিনি ,:-০। অর্থাৎ বিশ্বস্তও। অর্থাৎ 
তিনি আল্লাহর কালামের সাথে নিজের কোন কথা যোগ করে দেওয়ার মত কোন অবিশ্বাসের কাজ করেন না, বরং 
তিনি বড়ই আমানতদার ৷ আল্লাহর নিকট হতে যে ওহী তিনি প্রাপ্ত হন, তাই তিনি সঠিকভাবে তার রাসূলের নিকট 
পৌঁছিয়ে দেন। এটাই এ আয়াতের সঠিক ব্যাখ্যা । 

আবু সায়িব...... আবু সালেহ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ , 1 1 ৮০ এর অর্থ হলো 
হযরত জিব্রাঈল (আ), যিনি সত্তর হাজার নূরের পর্দা আল্লাহ্‌র হুকুম ব্যতীত অতিক্রম করতে পারেন। 

মুহাম্মদ ইবৃন মানসুর আত-তৃসী......আবু সালেহ হতে একইরূপ অভিমত ব্যক্ত করেছেন। 

সুলায়মান ইবৃন আমর ইব্‌ন খালিদ আল-আকৃতা......মায়মূন ইব্‌ন মিহ্রান হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র 
কালাম ১৯০1 ৪ flee এর তাৎপর্য হলো হযরত জিব্রাঈল (আ)। | 

মুহাম্মদ ইবৃন সা‘দ......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ ১০ ৪৪3 
০১০০2৪৮০৮৩০ ০১,২] 63 এই আয়াতের মুখ্য উদ্দেশ্য হলো হযরত জিব্রাঈল (আ)-এর বিশেষণ বা 
গুণাবলী বর্ণনা করা । 

বাশার...... ইয়াজিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র কালাম ০8 £৮-০,৮:৩০ ৯১ 3 ০০ ৪৪ 3 
৬১০। এই আয়াতে হযরত জিব্রাঈল (আ)-এর বিশ্বস্ততা ও সম্মানের কথা বর্ণিত হয়েছে। 

হুসায়ন......যাহহাক হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ ১! 1 ৮০ এই আয়াতে হযরত 
জিব্রাঈল (আ)-এর গুণাবলী বর্ণনা করা হয়েছে। 

অতঃপর আল্লাহ রাব্বুল আলামীনের বাণী ৪০-৯৯-০৮০3 অর্থাৎ তোমাদের এই সাথী উন্মাদ নন। 
এখানে সাথী বলতে হযরত রাসূলে করীম (সো) -কে বুঝান হয়েছে। তাকে মন্কাবাসীদের সঙ্গী এ কারণে বলা 
হয়েছে, কেননা তিনি তাদের নিকট কোন অপরিচিত ব্যক্তি নন; বরং তিনি তাদের গোত্র ও জাতিরই একজন । যিনি 


www.waytojannah.com 





Contents 


সূরা তাকভীর ৮৭ 


তাদের মধ্যে সমগ্র জীবন অতিবাহিত করেছেন এবং সমাজের ছোট বড় সবার নিকট যিনি বুদ্ধিমান ও চেতনাসম্পন্ন 
ব্যক্তিত্‌ বলে পরিচিত ছিলেন । যার দ্বারা জীবনে কোনদিন পাগলামীর কিছুই প্রকাশিত হয়নি । অতএব এমন 
ব্যক্তিকে জেনে বুঝে পাগল বলা হে মক্কাবাসী! তোমাদের জন্য মোটেও উচিত নয়। বরং তিনি সত্যের 
ধারক-বাহক এবং আল্লাহ্‌র প্রেরিত রাসূল । এটাই এই আয়াতের প্রকৃত তাফসীর । 

সুলায়মান ইব্‌ন উমর ইব্‌ন খালিদ আল্-বারকী....... মায়মূন ইব্‌ন মিহরান হতে বর্ণনা করেছেন যে, 
০১০৪৫৯৯০০০৩ এর এর অর্থ হলো হযরত মুহাম্মদ মুস্তফা (সা) স্বয়ং 

অতঃপর আল্লাহ্‌ তাবারাকা ওয়া তা'আলার বাণী £ ll 355 of, ৪19 অর্থাৎ তিনি সেই পয়গাম 
বাহককে স্বচ্ছ দিগন্তে দর্শন করেছেন। এখানে আল্লাহ্‌ পাক বলেন, আমার রাসূল হযরত মুহাম্মদ (সা) সেই 
পায়গামবাহী ফেরেশ্তা হযরত জিবরাঈল (আ)-কে তীর নিজস্ব সূরতে পূর্ব দিগন্তে দর্শন করেছেন । এখানে উজ্জ্বল 
দিগন্ত বলা হয়েছে সূর্যোদয়ের দিক হিসেবে পূর্ব দিগত্তকে । এটাই এই আয়াতের ব্যাখ্যা । 

মুহাম্মদ ইব্‌ন আমর ...... ইত 7 নাসার আল্লাহ্‌র বাণী $ ০১০]। ৯১ এর অর্থ হলো 
উজ্জ্বল দিগন্ত ৷ 

ইব্‌ন আবদুল আ'লা ...... রাডার রি রা এস 
আলোচনা করতাম, তা হলো সূর্যোদয়ের স্থান । ৃ 

বাশার....... হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের কালাম £ ১815 
dl SL ১1, এর সম্পর্কে আমরা এটাই আলোচনা করতাম যে, 3৪১1 ত তাই, যেখান হতে দিনের 
সূচনা হয়। 

ইউনূস...... ইব্‌ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী $ all 845 ১ 5৪1) তাই, যে স্বচ্ছ 
দিগন্তে নবী করীম (সা) হযরত জিব্রাঈল (আ)-কে অবলোকন করেছিলেন। 

ঈসা ইব্‌ন উসমান ইব্‌ন ঈসা আর-রামূলী...... ওলীদ ইব্‌ন ইযার হতে বর্ণনা করেছেন যে, আমি আবু 
আহ্ওয়াযকে আল্লাহ্‌ পাকের বাণী 8 ০১০]| 3530 51 515 সম্পর্কে এরূপ বলতে শুনেছি যে, হযরত নবী 
করীম (সা) এ সময় হযরত জিব্রাঈল (আ)-কে তীর নিজস্ব সূরতে ছয়শত ডানা সহ পরিদর্শন করেন । 

ইব্‌ন হুমায়দ...... আমির হতে বর্ণনা করেছেন যে, হযরত রাসূলে করীম (সা) হযরত জিব্রাঈল (আ)-কে 
তার নিজস্ব আকৃতিতে মাত্র একবার পরিদর্শন করেছিলেন। এ ছাড়া যতবারই হযরত জিব্রাঈল (আ) নবী 
করীম (সা)-এর দরবারে আগমন করেছিলেন, সাধারণত তিনি দাহইয়াতুল কৃাল্বীর সুরতে আগমন করেন। 
স্বচ্ছ দিগন্তে যখন তিনি তাকে অবলোকন করেন, এই সময় হযরত জিব্রাঈল (আ)-এর আকৃতি গোটা পূর্বদিগন্ত 
বিস্তৃত ছিল, যার উপর সবুজ মখমলের চাদর আবৃত ছিল। এটাই আল্লাহ পাকের কালাম ৫ ১0১1০ 15 
এ ছাড়া আল্লাহ্র বাণী £ 19 ০৮০৮১ 0 5 আয়াতটিও হযরত জিব্রাঈল (আ)-এর শানে 
বর্ণিত হয়েছে। 

অতঃপর আল্লাহ্‌র বাণী ৪১২১ ৮৯11 = ১৯ (55 অর্থাৎ আর তিনি গায়বের (ওহীর) ব্যাপারে 
কৃপণতা প্রবণও নন। এখানে উদ্দেশ্য হলো আল্লাহ্র নবী হযরত মুহাম্মদ (সা) । 

ক্বারী সাহেবগণ ১:২১ শব্দের ক্রিআতের মধ্যে মতপার্থক্য করেছেন। মদীনা ও কুফার অধিকাংশ কারীর 
অভিমত এই যে, ০ শব্দটির দ্বিতীয় অক্ষর = হবে, যার অর্থ কৃপণ নয়; বরং অকৃপণ অর্থাৎ ওহীর জ্ঞানকে 


www.waytojannah.com 


Contents 


৮৮ তাফসীরে তাবারী (আমপারা) 


লোকদের নিকট পৌছাবার ক্ষেত্রে তিনি আদৌ কার্পণ্য করেন নাই । কিন্তু মক্কা, বসরা ও কৃফার কিছু কিছু কারীর 
অভিমত হলো যে, ০১০৯১ শব্দের দ্বিতীয় অক্ষরটি 4১ হবে যার অর্থ হলো আল্লাহ্‌ পাকের তরফ হতে সমস্ত 
খবরকে তিনি যথাযথভাবে সকলের নিকট পৌঁছে দিয়েছেন। এ ব্যাপারে তীর প্রতি কোন সন্দেহের অবকাশ নাই। 
এটাই বিভিন্ন তাফসীরকারকগণের অভিমত । 

ইব্‌ন বাশার......ধির হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ ১২১১ -২৯| = ৬৯ ৮০3 এখানে 
১:১৮ শব্দের অর্থ হলো সন্দেহবিহীন বা ক্রুটিহীন এবং ১": শব্দের অর্থ হলো বিল বা কৃপণ 

বাশার...... ইব্রাহীম হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম ৪ ০১৯, ৷ 42 ১৯159 এর অর্থ 
হলো বখিল। 

মুহাম্মদ ইব্‌ন আমর......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের কালাম ঃ ৮2৪11 ৪12 ৬৯ ০৪3 
১১১০৯: এর অর্থ হলো তিনি যা জানেন, তা তিনি তোমাদের নিকট প্রকাশ করতে আদৌ কার্পণ্য করেন না। 
__ বাশীর......হ্যরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ ৮,311 212 ৮৯15 
- ১১:১১, এর অর্থ হলো এই কুরআন গায়বের বস্তু ছিল, অতঃপর আল্লাহ তা'আলা তা তার নবী (সো) হযরত 
মুহাম্মদ (সা)-এর উপর অবতীর্ণ করেন এবং তিনি কোন কথা মানুষের নিকট লুকিয়ে রাখেন নি। অজ্ঞাত জগতের 
যে সেব তত্ব ও তথ্য আল্লাহ তা'আলা তার প্রতি নাযিল করেন এবং তার নিকট উদঘাটিত'করেন, যেমন আল্লাহ্‌র 
নিজস্ব সত্তা, গুণ, ফেরেশতা, মৃত্যুর পর জীবন, কিয়ামত, পরকাল, জান্নাত ও জাহান্নাম এবং অন্যান্য যে বিষয়েই 
হোক না কেন, তিনি তা তোমাদের নিকট যথাযথভাবে প্রকাশ ও বর্ণনা করেন। 

ইব্‌ন হুমায়দ......যির হতে বর্ণনা করেছেন যে, ১১০৪ ৮৪11০ ৬৯ 5 এখানে আমাদের ক্রিআত 
অনুযায়ী ১১: শব্দের অর্থ-দোষ-ক্রুটিমুক্ত এবং "১৯ শব্দের অর্থ বখিল যা অন্যদের ক্রিআত। 

মিহ্রান...... সুফিয়ান হতে বর্ণনা করেছেন যে, ০১:১১ 4১511 242 ৯ 5 এর অর্থ হলো বখিল বা 
কৃপণ । 

ইউনুস......ইবৃন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ রাব্বুল আলামীনের কালাম 8 i A 
"১১০ এর অর্থ হলো আল্লাহ পাক তীর গায়বের কুরআনকে হযরত জিব্রাঈল আমীনের মারফত বিশ্ববাসীর 
হিদায়াতের জন্য তীর রাসূল হযরত মুহাম্মদ (সা) -এর নিকট প্রেরণ করেন এবং হযরত জিব্রাঈল (আ) যেমন 
তার দায়িত্ব আমানতদারী ও বিশ্বস্ততার সাথে প্রতিপালনে এতটুকু কার্পণ্য প্রকাশ করেন নাই ৷ অদ্ধপ রাসূলে করীম 
(সা) তা মানুষের নিকট যথাযথভাবে পৌছানোর ব্যাপারে আদৌ বখিলী করেননি, বরং উভয়েই আল্লাহ্‌ প্রদত্ত এই 

মহান যিম্মাদারীকে ঠিক ঠিকভাবে প্রতিপালন করেন । 

ইব্‌ন হুমায়দ......আমির হতে বর্ণনা করেছেন যে, ১১০৯০ UI GL ৬৯ ৮৭৩ এই আয়াতের মূখ্য 
উদ্দেশ্য আল্লাহ্র নবী হযরত মুহাম্মদ (সা) । 

আবু কুরাইব্‌ ...... হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর কালাম £ 15 ১৯ (53 

১৯১৮১ ০১৪11 অর্থাৎ 4 অক্ষর দিয়ে পড়ার পক্ষপাতি, যার অর্থ হলো দোষ-ক্রুটিমুক্ত । 
ইব্‌ন মুসানা......সাঈদ ইব্‌ন যুবায়র ১১৯ না পড়ে ১.১ পড়তেন। আবু মুয়াল্লা বলেন, আমি সাঈদ ইব্‌ন 
যুবায়রকে ১+..:০ কি জিজ্ঞেস করলে জবাবে তিনি বলেন, এর অর্থ হলো দোষ-ক্রুটিমুক্ত । 

ইয়াকৃব..... না রান সনি 
৯১০০ এর অর্থ জিজ্ঞেস করা হলে উত্তরে তিনি বলেন, এর অর্থ হলো দোষ- 


www.waytojannah.com 


Contents 
সূরা তাক ভীর ৮৯ 


মুহাম্মদ ইব্‌ন সা'দ......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 8 4 a 
০৯৯৫ 2301 এর অর্থ হলো তিনি যে দায়িত্সহ প্রেরিত হয়েছিলেন, তা প্রতিপালনের ব্যাপারে দোষ- 
ক্রটিমুক্ত ছিলেন। 

বাশার......ইব্রাহীম হতে বর্ণনা করেছেন যে, ১১০৯১ এ ৯11 15 ৬৯ ৮5 এর অর্থ হলো 
দোষ-ক্রুটিমুক্ত। 

আবু কুরাইব......ষির হতে বর্ণনা করেছেন যে, 2১0 47503 dr 0H ELS করান ও 
আল্লাহ পাকের নিকট সংরক্ষিত ছিল, অতঃপর তিনি গায়ব হতে একে মানুষের হিদায়ত ও কল্যাণের জন্য প্রকাশ 
করেন। যা মানুষের নিকট পৌছানের দায়িত্ব ছিল হযরত নবী করীম (সা) -এর এবং তিনি তা ক্রটিমুক্ত অবস্থায় 
জনগণের নিকট পৌঁছে দেন। 

হুসায়ন......যাহহাক হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪,০-.১+ ০21 15 ১৯ ২ অর্থাৎ রাসূলে 
রিবা ডানা ভারে যো! বট যোঘ বা খা গাছে গোর তাত দিত 

এই আয়াতের দুইটি ক্বিরআত যথা ৪ *- ১৮৬ ও ১১৮ যা আহলে আরবদের নিকট বহুল প্রচলিত, তবে 
আরও একটি ক্রিআত পরিলক্ষিত হয় যা হলো ৪:৯১ ২১11: ০৯: অর্থাৎ তিনি গায়বের (ওহীর) 
জ্ঞানকে লোকদের নিকট পৌছাবার ব্যাপারে দুর্বল ছিলেন না? 

তবে গ্রন্থকার বলেন $ঃ তার নিকট প্রথম দুইটি কিরআতই বহুল প্রচারিত হওয়ার কারণে পসন্দনীয় । 

ঃপর আল্লাহ্‌ পাকের কালাম ঃ ১৯৯১৭1০০9১৬ ৩৯ 05 অর্থাৎ ‘এই কুরআন কোন অভিশপ্ত 
শয়তানের বাণীও নয়।' এখানে আল্লাহ পাক বলেন, তোমাদের নিকট প্রেরিত এই কুরআন কোন অভিশপ্ত 
শয়তানের বাণী নয় যা তোমাদের অভিমত । বরং এটা হলো আল্লাহ্র কালাম যা শাশ্বত সত্য ও চিরস্তন। 

অতঃপর আল্লাহ্‌র বাণী ৪ ১৮৯১5 +১3($ অর্থাৎ “তোমরা কোন্‌ পথে কোথায় চলেছ’ এখানে আল্লাহ্‌ পাক 
জিজ্ঞাসার সুরে বলেন, আমার কালামের সত্য দাওয়াতকে উপেক্ষা করে তোমরা উদভ্রান্ত আর দিশেহারা হয়ে 
কোথায়, কোন পথে, কোনদিকে যাত্রা শুরু করেছ? ও পথ সত্যিকারের পথ নয় সীরাতুল মুস্তাকীমই আসল, 
আদি ও অকৃত্রিম পথ, যা তোমাদের ইহলৌকিক ও পারলৌকিক জীবনের পূর্ণ নিরাপত্তা দিতে সক্ষম ৷ এটাই এ 
আয়াতের ব্যাখ্যা । 

বাশার......হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ ১৬,৯১০ ১১১৪ এর অর্থ 
হলো সত্যপথ পরিহার করে তোমরা কোথায় কোন্দিকে যাত্রা শুরু করেছ? অথচ আমার কুরআন তোমাদের 
সত্যিকারের রাহ্বার, আর আমার বাণীর অনুসরণই তোমাদের মুক্তি ও কল্যাণের একমাত্র রাস্তা । এখানে আল্লাহ্‌র 
কালাম যদিও ৪ ১৯০ ১ অর্থাৎ “তোমরা কোন পথে চলছে"? তথাপিও এর বাক্যের বর্ণনাভঙ্গিটা বস্তুত এরূপ 
যেন ১৯৯১১ ০1 | অর্থাৎ ‘তোমরা কোন্দিকে চলছে £ আহলে আরবদের এই বর্ণনাভঙ্গি নীচের কবিতায় 
লক্ষণীয় । যথা ঃ 

- 0৮৮৮1 AE ০০৯০৪) ০৪৩- ৮019 91 28৯৯ টিক ভেশীশীও 
অর্থাৎ হুনাইফা আমাদেরকে দর্শন করে চিৎকার করেছিল’ আর সে চিৎকার করার জন্য কোথায় গমন করবে ? 
এখানে ৯১১ ০৮১1 | অর্থাৎ ৮৯১০ ১৯১1 ৪1 ৩! লক্ষণীয় । 


তারারী--১২. 


www.waytojannah.com 


৯১ 


Contents 


৯০ তাফসীরে তাবারী (আমপারা) 


SHEL; (v4) ৩ (তিডিগ৩৩৪ OA) ও 40655) 2 ৩) OW) 
শী 2 2৬ 5ধি) 


২৭. এটা তো সমগ্র বিশ্বজগতের জন্য উপদেশ স্বরূপ, ২৮. তোমাদের মধ্যকার এমন লোকদের জন্য, 
যারা সরল সঠিক পথে চলতে চায় । ২৯. আর আসলে তোমাদের চাওয়ায় কিছুই হয় না, যতক্ষণ না আল্লাহ 
রাব্বুল আলামীন চান। 


তাফসীর 

এখানে আল্লাহ্‌ পাক ঘোষণা দিচ্ছেন যে, এই মহাগ্রন্থ আল্‌-কুরআন গোটা বিশ্ব জগতের মানুষের ও জিন্নের 
জন্য উপদেশের আকর স্বরূপ; আর তা হতে কেবল সেই ব্যক্তি বা সত্তা উপকৃত হতে পারে, যে সত্য নীতি গ্রহণ ও 
অনুসরণ করে সীরাতুল মুস্তাবীমের উপর চলতে বদ্ধপরিকর । অতএব যারা এরূপ করবে, তারাই সত্যানুসন্ধিৎসু ও 
সত্যপন্থী হওয়ার গৌরব অর্জন করতে পারবে । এটাই এই আয়াতের ব্যাখ্যা । 

মুহাম্মদ ইব্‌ন আমর......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌ তা'আলার বাণী £ 1 ৫%, 21১০4 
১:5০: এর অর্থ হলো তোমাদের মধ্যে যারা সরল পথে চলতে চায়, কেবল তারাই সত্যের অনুসারী হবে) 

তঃপর আল্লাহ তাবারাকা ওয়া তা'আলার বাণী ঃ ০1511 £০) 5111 205 5191 535. অর্থাৎ 

আর আসলে তোমাদের চাওয়ায় কিছুই হয় না__যতক্ষণ না আল্লাহ্‌ পাক চান। এখানে আল্লাহ তা'আলা মানব 
জাতিকে লক্ষ্য করে বলেন, হে লোক সকল! তোমাদের ইচ্ছা-অনিচ্ছার কোনই মুল্য নাই, বরং তোমাদের কল্যাণ ও 
অকল্যাণ সবই সেই সর্ব নিয়ন্তা সৃষ্টিকর্তা রাব্বুল আলামীনের হাতে সীমাবদ্ধ। তিনি তোমাদের জন্য যে ফয়সালা 
করেন, তাই চূড়ান্ত ৷ 

ইব্ন হুমায়াদ......সুলায়মান ইব্‌ন মুসা হতে বর্ণনা করেছেন যে, যখন এই আয়াত ৪ ১1১৫৮, ০50০4 
১:৪2 হযরত নবী করীম (সা) -এর প্রতি অবতীর্ণ হয়, তখন আবু জাহল বলে, এটা তো আমাদের নিজস্ব 
ব্যাপার। যদি আমরা ইচ্ছা করি তবে সরল সোজা পথে চলব। তখন তার জাবাবে আল্লাহ্‌ পাকের এই কালাম 
অবতীর্ণ হয় যে, allt dl মিনি ১1% 3.5 ৮৭5 অর্থাৎ তোমাদের চাওয়ার কোনই মূল্য নাই, 
যদি আল্লাহ পাক না চান। 

ইব্‌ন বাশার......সুলায়মান ইব্‌ন মুসা হতে বর্ণনা করেছেন যে, যখন আল্লাহ্‌র বাণী 8 ১115১, ০৮৬ ১ 
১১. অবতীর্ণ হয়, তখন আবু জাহল বলে যে, সত্য গ্রহণ করা এবং না করা, এতো সম্পূর্ণ আমেদের ইচ্ছা ও 
মরযীর ব্যাপার । আমরা ইচ্ছা করলে তা গ্রহণ করব, অন্যথায় বর্জন করব । এর জবাব স্বরূপ আল্লাহ পাকের এই 
কালাম অবতীর্ণ হয় যে, ০১৮৮] ল 20) এ ঠা ধ। Si 

ইব্নুল বারকী......সুলায়মান ইব্‌ন মূসা হতে বর্ণনা করেছেন যে, যখন আল্লাহ্র বাণী ৪১1২১০2০1০2) 
2৪১2 অবতীর্ণ হয়, তখন কাফির সর্দার আবূ জাহল বলতে থাকে যে, সত্য গ্রহণ ও বর্জন তো আমাদের নিজস্ব 
ব্যাপার যদি আমরা চাই তবে তা গ্রহণ করব এবং যদি না চাই তবে বর্জন করব। এর জবাব স্বরূপ সাথে সাথেই 
আল্লাহ্‌ পাকের তরফ হতে পরবর্তী এই আয়াত অবতীর্ণ হয় যে, ০০501 :০5 হ।? ৮12 এ থু 50, 
অর্থাৎ তোমাদের চাওয়া না চাওয়ার কোনই মূল্য নাই, বস্তুত আল্লাহ পাক যেটা চান, সেটাই সংঘটিত হয়ে থাকে। 

সূরা ১৬৪ ১০০1 3 -এর তাফসীর এখানেই শেষ হলো । 


www.waytojannah.com 





Contents 


Et 565 


১৮৮৬১১। ৪ ১. ১৪৮৬ 
সূরা ইনফিতার 


মক্কায় অবতীর্ণ, আয়াত-১৯, রুকৃ-১। 
১৯৭ ১৯০৭। 401 ১০ 
দয়াময়, পরম দয়ালু আল্লাহ্‌র নামে । 


PAu ঠেলা ওপরও তে 
© ৩১৯৪০১৬৪132 (1) ০৬28) LILI, (1) LOA ৫2 টা ০১১০ 
৮ ৩ পর্রপার্ত ++ 0 ০১৮৫ 20151 (1) 


৩০৯১ ০৩৪ ৪৩ A ০৩ (0) 6 RAINE) (£) 


১. আকাশ যখন চূর্ণ-বিচুর্ণ হবে, ২. নক্ষত্রমণ্ডলী যখন বিক্ষিপ্ত হবে, ৩. সমুদ্র যখন উদ্বেলিত হবে, 
৪. আর কবরসমূহ যখন খুলে দেওয়া হবে। ৫. তখন প্রত্যেক ব্যক্তিই তার আগের ও পরের সব কৃতকর্ম 
জানতে পারবে । 


তাফসীর 

আল্লাহ্‌ রাববুল আলামীন এই সূরার প্রথমদিকের কয়েকটি আয়াতে কিয়ামতের বিভৎস চিত্র তুলে ধরেছেন, 
যথা আকাশ চূর্ণ-বিচুর্ণ হয়ে ফেটে যাবে, নক্ষত্রগুলো বিক্ষিপ্তভাবে খসে খসে পড়তে থাকবে, আর সমুদ্রগুলো 
পরস্পর মিলিত হয়ে এমনভাবে স্ফীত ও উদ্বেলিত হবে যে, তা তটভূমিকে প্লাবিত করে ফেলবে ৷ এটাই এই 
আয়াতের ব্যাখ্যা । 

আলী......হযরত ইবন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪:-,১৯ ১১011 1915 এর 
অর্থ হলো যখন সাগরসমূহ পরস্পর মিলিত হয়ে স্ফীত হবে। CO 

বাশার......হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম ৪ =, ২,2! 1519 এর 
অর্থ যখন লবণাক্ত ও লবণবিহীন সমুদ্রসমূহ মিলিত হয়ে উদ্বেলিত হবে । 

ইব্‌ন আবদুল আলা.......হাসান হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ :-১৯৪ (11919 এর অর্থ 
হলো ভূমিকম্পের ফলে সমূদ্রের তলদেশ দীর্ণ-বিদীর্ণ হয়ে যাবে এবং এর পানি মাটির গভীর তলায় চলে 
যাবে। অবশ্য কাল্বি বলেন ৪ এর অর্থ হলো সমুদ্র পরস্পর মিলিত হওয়ার কারণে স্ফীত হয়ে প্রবল আকার ধারণ 
করবে । 

অতঃপর আল্লাহ্‌ তাবারাকা ওয়া তাআলার বাণী 8 ১১০ ১১১৪] 135 অর্থাৎ “কবরসমূহ উন্মোচিত হবে ।' 
এখানে ইস্রাফীল (আ)-এর দ্বিতীয়বার ফুৎকারের ঘটনা বর্ণিত হয়েছে__যখন কবরসমূহ খুলে দেওয়া হবে এবং 
মুর্দাগণ স্ব-স্ব কবর হতে বের হয়ে হাশরের ময়দানে হিসাব-নিকাশ পেশ করার জন্য সমবেত হতে থাকবে । বর্ণিত 


www.waytojannah.com 


Contents 
৯২ তাফসীরে তাবারী (আমপারা) 


হয়েছে যে, এখানে ১১১০১ শব্দটিকে ১১২০ বা ৯১৯৯১ দু'ভাবেই পড়ার নিয়ম রয়েছে। এটাই এ আয়াতের 
ie 0 ; j 5 

আলী......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী -,,১৯, 55411 ১1 এর অর্থ 
হলো যখন কবরসমূহ খুলে দেওয়া হবে। মি ৰ 
অতঃপর আল্লাহ্‌ তা'আলার বাণী ৪ 3,১19 ৩০১৪ (০৫১৯০ 5০15 অর্থাৎ 'প্রত্যেক ব্যক্তিই তার আগের ও 
পরের সব কৃতকর্ম জানতে পারবে’ । এখানে আল্লাহ পাক বলেন, মানুষ তার পার্থিব জীবনে যে সব ভাল কাজ করে 
প্রেরণ করেছে, কিয়ামতের দিন সে তার সেই ভাল আমলের পূর্ণ ফল ভোগ করবে । একে বলা হয়েছে ০.০১৪ 
₹ ০১ | শব্দের অর্থ হলো তার এ সমস্ত নেক আমল, যা তার মৃত্যুর পরেও সুন্নত হিসেবে প্রচলিত থাকে । 
অবশ্য এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণের মধ্যে মতভেদ পরিলক্ষিত হয় । 

ইব্‌ন আবদুল আ'লা......আল্-কার্তাজী হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 8:55 (% ১০১০ ৮০1০ 
:-,১21 এর অর্থ হলো :-, ১ তার মৃত্যু পূর্ব আমলসমূহ এবং :,)1 হলো এমন কাজ যা ব্যক্তির মৃত্যুর পরও: 
প্রচলিত থাকে । 

অবশ্য. কেউ কেউ বলেন, ২,০১৪ শব্দের অর্থ হলো ব্যক্তি জীবনের এ সমস্ত ফরয আমল, যা সে আমল 
করেছে এবং ৩,১21 শব্দের অর্থ হলো, প্রত্যেক ব্যক্তির এ সমস্ত ফরয কাজ, যা সে পরিত্যাগ করেছে। 

আবু কুরাইবৃ......ইকরামা হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র কালাম 8 12,১19 5০০3 (5 ০১০৪5 5০15 
এই আয়াতে :-.০45 শব্দের অর্থ হলো আল্লাহ্‌ পাক তার প্রতি যে বিধি-বিধান ফরয করেছেন তা; এবং :-১1 
শব্দের অর্থ হলো এ সমস্ত কাজ, যা ব্যক্তি নিজের জন্য অবশ্য করণীয় হিসেবে নির্ধারিত করে নিয়েছে । 
মুহাম্মদ ইব্‌ন সা"দ......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 80 ১.5 5,০12 
০১1 ০৮০১5 এর অর্থ হলো প্রত্যেক ব্যক্তির কৃতকর্মসমূহ, যা সে আল্লাহ্র নির্দেশ পালনের জন্য করেছে, সে 
সম্পর্কে সে অবগত হবে এবং যার প্রতি সে নির্দেশিত হওয়া সত্তেও আমল করে নাই, তাও সে দেখবে। 
বাশার...... হযরত আবূ কাতাদাহ্‌ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম 83,453 (০ ১.০ 5৮০1০ 
১০1 এর অর্থ হলো তার এঁ সমস্ত ভাল কাজ, যা সে আগে করেছে এবং আল্লাহ্‌ পাকের এ সমস্ত হক বা 
নির্দেশ, যা সে প্রতিপালিত করে নাই। 

ইব্‌ন আবদুল আ'লা......হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 8 ০ 
০১০13 ৩০১৭ 05 2১০ এর অর্থ হলো তার এ সমস্ত আমল, যা আল্লাহ্‌ পাকের নির্দেশিত পন্থায় সম্পন্ন 
করেছে, ০০১৪ (০।; আর যেখানে আল্লাহ্‌র হক নষ্ট করেছে তা হলো ১১/-এর অর্থ। . 

ইউনুস...... ইব্‌ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র কালাম 8 5১215 5,543 (৫০ ১০১০ 5০1০ এর 
অর্থ হলো :-,3.5 তার এ সমস্ত আমল যা সে সম্পন্ন করেছে এবং -,,২1 (০ তার এঁ সমস্ত ক্রিয়াকর্ম যা সে 
পরিত্যাগ করেছে । অথবা 5,০১3 (5 তার এ সমস্ত নেক আমল, যার প্রতি আল্লাহ তাআলার নির্দেশ থাকা সত্তেও 
সে তা বাস্তবায়িত করে নাই । অথবা ১১২1 (০ হলো যা মানুষ তার জীবনে ভাল বা মন্দকাজ করেছে এবং 
সেইসব কাজের যে ফলাফল ও ক্রিয়া-প্রতিক্রিয়া মানব সমাজে তার অন্তর্ধানের পর প্রতিফলিত ও পরিলক্ষিত 
হয়েছে, তা ০,১21 -এর অন্তর্ভুক্ত । 

ইয়াঁকুব......ইব্রাহীম আত্‌-তাইমী হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র তাআলার বাণী 81 ১৪০ ৩,০1০ 
০,১19 5595 এই আয়াতে মানুষ যেসব ভাল কিংবা মন্দ আমল করে অগ্রিম পাঠিয়ে দিয়েছে, তা ২০১3 (5 
-এর মধ্যে গণ্য । আর যে সব কাজ করা হতে সে বিরত ছিল, তা ৩,51, -এর মধ্যে শামিল । 


www.waytojannah.com 


Contents 


সূরা ইনফিতার , ৯৩ 


ODS EIS SHELTON 5 2৮ ৩55 8% ৩ ৩৩১ (১) 
2 বরে 4৬ EAC (A) 


৬. হে মানুষ! কিসে তোমাকে তোমার সেই মহান প্রতিপালক সম্বন্ধে বিভ্রান্ত করে রেখেছে? ৭. যিনি 
তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুঠাম বানিয়েছেন ও ভারসাম্যপূর্ণ করেছেন । ৮. অনন্তর তিনি 
তোমাকে তার ইচ্ছামত আকৃতিতে গঠন করেছেন । 


তাফসীর 

এখানে আল্লাহ্‌ তা'আলা সরাসরি এ সকল লোককে উদ্দেশ্য করে সতর্কবাণী উচ্চারণ করেছেন, যারা দয়াবান 
পরোয়ারদিগারের অসীম দয়া ও অনুগ্রহ পেয়েও তার প্রতি কৃতজ্ঞ না হয়ে কৃতম্নতা প্রকাশ করেছে। এরা হলো 
আল্লাহদ্রোহী কাফির । 

বাশার...... হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ ০", ,4]1 4, 4১১, এর 
অর্থ হলো যারা তোমাদেরকে সেই মহান প্রতিপালক হতে বিভ্রান্ত করে রেখেছে, তারা হলো তোমাদের চরম ও 
পরম শত্রু শয়তান । , 

তঃপর আল্লাহ্‌ রাব্বুল আলামীনের বাণী ৪ 41 & ৩,০০৭ 01815 &৩4 অর্থাৎ ‘যিনি তোমাকে সুঠাম 

দেহের অধিকারী ও সুসামঞ্জস্যের সাথে সৃষ্টি করেছেন।' এখানে বনী আদমকেই লক্ষ্য করে আল্লাহ তাআলা এই 
ফরমান জারী করেছেন যাতে তার অসীম দয়া ও অনুগ্রহের কথা স্মরণ করে তার দাসত্ব ও আনুগত্যকে স্বীকার করে 
নেয় এবং কুফরী যিন্দেশী পরিহার করে। 

অতঃপর ক্বারী সাহেবগণ এই আয়াতের 41২ শব্দের ক্বরি আতে (পঠন পদ্ধতিতে) মতবিরোধ করেছেন । 
মক্কা, মদীনা, সিরিয়া ও বসরার অধিকাংশ কারীর অভিমত এটাই যে, 41১95 শব্দের ১ (দোল) অক্ষরটি 
তাশ্দীদ্যুক্ত হবে। অপরপক্ষে কুফার অধিকাংশ কারীর মতে উপরোক্ত শব্দটির ১ দোল) অক্ষরটি তাশ্দীদ্বিহীন 
হবে। 

গ্রন্থকার বলেন ঃ উপরোক্ত দুইটি ক্িরআতই “আহলে যবান’ বা আরবী ভাষাভাষীদের মধ্যে বহুল প্রচলিত ও 
বিশুদ্ধ হিসেবে খ্যাত । অতএব যে কোন ক্িরআতেই এই আয়াতটি পড়া সংগত । 

মুহাম্মদ ইব্‌ন আমর...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ঃ ০৫১ ৮৮৬০ ১০৬৯ ৩৪ ৩৪ 
-এর অর্থ হলো, তিনি তোমাকে তীর ইচ্ছামত তোমার মাতাপিতা অথবা চাচা ও মামার অনুরূপ আকৃতিতে সৃষ্টি 
করেছেন। 

আবূ কুরাইব...... ইসমাঈল হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম £ 884 7715 

এর অথ, তিনি ই করলে তোগাকে কুকুর বা গাধার আবৃত সৃষ্টি করতে স্‌ 

ইবৃন হুমায়দ...... ইসমাঈল হতে বর্ণনা করেছেন যে, £ ১14১ 41০ ৪০১:০ 2 এর অর্থ হলো তিনি 
ইচ্ছা করলে তোমাকে শুকর বা গাধার আকৃতিতেও সৃষ্টি করতে সক্ষম । 

ইয়াকুব......ইক্রামা হতে বর্ণনা করেছেন যে, ঃ 28১ LL 0০ ৮০৮০ | 4 -এর তাৎপর্য হলো তিনি 
ইচ্ছা করলে তোমাকে বানর অথবা শুকরের আকৃতিতে সৃষ্টি করতে অবশ্যই সক্ষম । 

মুহাম্মদ ইব্‌ন সিনান আল-কাজ্জাজ...... মুসা ইব্‌ন আবূ রিবাহ্‌ আল-খামীর স্বীয় পিতামহ হতে বর্ণনা করেছেন 
যে, একদা রাসূলুল্লাহ্‌ (সা) তাকে প্রশ্ন করেন যে, তোমার সন্তানাদি আছে কিঃ জবাবে সে বলে যে, হে আল্লাহ্‌র 


www.waytojannah.com 





Contents 


৯৪ তাফসীরে তাবারী (আমপারা) 


নবী! আমার এখনও কোন সন্তানাদি হয় নাই, তবে আশা করছি যে, অতি সত্তর হয়ত'একটি.ছেলে বা মেয়ে সন্তান 
জন্মগ্রহণ করবে । তখন রাসূলুল্লাহ্‌ (সা) বলেন সে আকৃতি প্রকৃতিতে কার মত হবেঃ জবাবে সে ব্যক্তি বলে যে, 
হয়ত তার পিতার মত নয়ত তার মাতার অনুরূপ । এতদশ্রবণে নবী করীম (সা) বলেন, ছেড়ে দাও, এরূপ বলিও 
না। কেননা আল্লাহ্‌ পাক যখন কোন বীর্যকে কোন মাতৃগর্ভে স্থিতিশীল করেন, তখন তার বংশক্রমকে হযরত 
আদম (আ)-এর সাথে সম্পর্কযুক্ত করেন। অতঃপর রাসূলুল্লাহ্‌ (সা) বলেন, তুমি কি কুরআন মজীদের এই আয়াত 
তিলাওয়াত কর নাই £ 41: 25 (2 5১০০ ঞ1:-5 অর্থাৎ আল্লাহ পাক স্বীয় ইচ্ছামত যে কোন 
আকৃতি-প্রকৃতিতে গঠন করতে পারেন এবং তিনি তা করেও থাকেন। 


৩০৮5৮ GH (১১) OGRBSAL $)5 0.) 6 ৬2596 ৩4৬ ০ ১4৫ () 
০০ ৫77৭1) (১1) ০৫৮৫৩ শটে 


৯. কখনো নয়, বরং (আসল কথা হলো) তোমরা পরকালের শান্তি ও পুরষ্কারকে মিথ্যা মনে করছ। 
১০. অথচ অবশ্যই তোমাদের উপর তত্ত্বাবধায়ক নিযুক্ত রয়েছে ১১. যারা সম্মানিত লেখক ৷ ১২. তারা 
তোমাদের প্রত্যেকটি কাজই জানে । ১৩. নিশ্চয়ই নেক্কার লোকেরা সুখ-শান্তিতে থাকবে । 


তাফসীর 

এখানে আল্লাহ রাব্বুল আলামীন আল্লাহদ্রোহী কাফিরদের দাবির অসারত্বকে চ্যালেঞ্জ করে বলেছেন যে, হে 
কাফিররা! তোমরা দাবি করছ যে, সৃষ্টা মিথ্যা, পরকালের শাস্তি ও শান্তি সবই অবাস্তব । অতএব কিয়ামত, 
বেহেশৃত-দোযখ, হিসাব-নিকাশ সবই মিথ্যা। সাবধান! এইরূপ কখনো নয় । এটাই ১১ 594345 9 9৫ এর 
ব্যাখ্যা । f | 

মুহাম্মদ ইবৃন আমর......মুজাহিদ হতে, বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ ১/৬ ১১১৫১ 15 -এর অর্থ 
হলো ৮.1 অর্থাৎ তার পরকালের হিসাব-নিকাশকে মিথ্যা মনে করত । Co 

হারিস ......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, ৪:১১ ৩5৯2355 429 ১4 এর অর্থ হলো ১১ ৬৯3 
বা হিসাব-নিকাশের দিনকে তারা মিথ্যা প্রতিপন্ন করত । 

ইব্‌ন আবদুল আ'লা......হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র কালাম £ 
০৮১ ১৮১২৫ এর অর্থ হলো এ কঠিন দিন যেদিন আল্লাহ্‌ তাআলা নিজেই তার বান্দাদের আমলের বিনিময় 
প্রদান করবেন। | 

অতঃপর আল্লাহ্‌ তাবারাকা ওয়া তা'আলার বাণী £ ০১-৬৮-4৫21 « ১19 অর্থাৎ ‘অবশ্যই তোমাদের উপর 
পরিদর্শক নিযুক্ত আছে।” এখানে আল্লাহ্‌ পাক কাফিরদের শানে বলেন, তোমাদের প্রতিটি ব্যক্তির কর্মফল রেকর্ড 
করার জন্য ন্যায়বাদী পর্যবেক্ষক ও পরিদর্শক নিযুক্ত রয়েছে। যারা অত্যন্ত নিরপেক্ষভাবে তোমাদের খুঁটিনাটি 
প্রত্যেকটি ভালমন্দ কাজ লিপিবদ্ধ করে রাখেছে। তোমাদের কোন কাজই তাদের অগোচরে থাকে না যত গোপনেই 
তোমরা তা সম্পন্ন কর না কেন। অতঃপর ১০৫ (51১ এর অর্থ যারা তোমাদের এই রিপোর্ট সংগ্রহের দায়িত্বে 
নিয়োজিত, তারা আল্লাহ্‌ পাকের নিকট খুবই সম্মানিত আর তোমাদের আমলনামা তারাই লিপিবদ্ধকারী | এটাই 
এই আয়াতের ব্যাখ্যা ৷ 


www.waytojannah.com 


Contents 


ইয়াকুব......আইউব হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 8 ০504 LS 51 1০ ১15 -এর 
অর্থ হলো তোমরা যা বল এবং কর, তা সবই তারা রেজিস্টারে লিপিবদ্ধ করে রাখে । 

অতঃপর আল্লাহ্‌ পাকের কালাম ৪ 155 (০ ১৯০2 -এর অর্থ হলো ‘তারা তোমাদের যাবতীয় কৃতকর্ম 
সম্পর্কে ওয়াকিবহাল’ অর্থাৎ তোমরা যে কাজই কর না কেন, তা তাদের অগোচরে থাকে না। চাই তোমরা 
অন্ধকারে, নিঃসঙ্গ একাকীতেে, নির্জন অরণ্যে কিংবা এমন স্থানে, যেখানে কেউই দেখতে পারবে না বলে সম্পূর্ণ 
নিশ্চিন্তে কোন পাপের কাজ করলে তাও তাদের অজানা থাকে না। তারা অত্যন্ত আমানতদারী ও বিশ্বস্ততার সাথে 
এই রেকর্ড তৈরি ও লিপিবদ্ধ করে থাকে । 

অতঃপর আল্লাহ্‌র বাণী ৪ 8 ৮2৯১ ৪ 1 %1 "5 অর্থাৎ ‘নিশ্চয়ই নেক্কার লোকেরা আরাম-আয়েশে 

থাকবে’ এখানে এ সমস্ত লোকের কথা বলা হয়েছে যারা পার্থিব জীবনে আল্লাহ পাকের ফরয বিধি-বিধানসমূহ 
অত্যন্ত যত্নের সাথে আদায় করেছে এবং অবৈধ ও নিষিদ্ধ কর্মতৎপরতা হতে অত্যন্ত সতর্কতার সাথে নিজেকে দুরে 
দিলনা নিলা নী নিট সা নিন 


৩:৯৮ ০ ৮১৩5 (১) Owl 255 (১9) ৪9৯ 94)15 (২£) 
৬১০ RY (৭) } ১3205 25 (\A) ঠে ৬2502 HU EWING ©) 


৬ ৬ A333 ln 


০ dl Uses ০৯)১ ১৮০27 ০৪ 


পাপ 2 


১৪. নিশ্চয়ই পাপী লোকেরা জাহান্নামে থাকবে । ১৫. শেষ বিচারের দিন তারা এতে প্রবেশ করবে ১৬. 
এবং সেখান থেকে কখনই অন্তর্থিত হতে পারবে না। ১৭. আর তুমি কি জান সেই প্রতিফল দিবস কি 
রকমের? ১৮. আবার (জিজ্ঞেস করি) তুমি কি জান সেই প্রতিফল দিবস কি রকমের ? ১৯. এটা সেই দিন 
যখন কারো জন্য কিছু করার সামর্থ্য কারো হবে না, বরং সেদিন সমস্ত কর্তৃত্ব হবে আল্লাহর । 


তাফসীর 


এখানে আল্লাহ্‌ রাব্বুল আলামীন বলেন, যারা আল্লাহদ্রোহী পাপী, তারা অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে। 
অতঃপর আল্লাহ্‌র বাণী :১|। ১92 ৫১১০০, অর্থাৎ তারা শেষ বিচারের দিন এতে প্রবেশ করবে । এখানে আল্লাহ 
জাল্লা শানুহু এ সমস্ত কাফির-মুশ্রিকদের কথা বলেছেন, যারা তাদের কৃতকর্মের ফলশ্রুতি হিসেবে কিয়ামতের দিন 
অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে । এটাই এ আয়াতের ব্যাখ্যা । 

আলী......হযরত ইব্‌ন আব্বাস (রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 8 ১:11 ৮: -এর অর্থ হলো 
কিয়ামতের দিন। যেদিনের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ পাক তার বান্দাদেরকে বারবার ভীতি প্রদর্শন ও সাবধান 
করেছেন। | 

অতঃপর আল্লাহ তাবারাকা ওয়া তা'আলার বাণী ০:১১ ৫:০ U5 অর্থাৎ ‘তারা সেখান থেকে কখনই 
অন্তৰ্হিত হতে পরবে না’, বরং আল্লাহ্‌র দুশমন, কাফির সেখান হতে মুহুর্তের জন্যও বের হতে পারবে না। এটা 
হবে তাদের বদ আমলের প্রতিফল, নি নিলেন বাহাল লাহ ওর বাসর রি সারির বারা 
করবে। 

অতঃপর আল্লাহ্র বাণী £ :,:। ১ 1512 অর্থাৎ “তুমি কি জান, সেই বিচারের দিনটি কি’? এখানে 
আল্লাহ্‌ রাব্বুল আলামীন তার রাসূল (সা) -কে সম্বোধন করে বলেছেন, হে মুহাম্মদ (সা) ! তুমি কি জান সেই শেষ 


El 


SEINE SO www.waytojannah.com 


Contents 


৯৬ তাফসীরে তাবারী (আমপারা) 


বিচারের দিনটির স্বরূপ কি? যেদিন প্রতিটি মানুষের জীবনের ছোট বড় সব রকমের কর্মফলের হিসাব নিফাশ গ্রহণ 
করা হবে। কিয়ামতের দিনের গুরুত্ব ও ভয়াবহতা প্রকাশের জন্য এভাবে প্রশ্ন করা হয়েছে। এটাই এই আয়াতের 
তাফসীর । 
বাশার...... হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম ৪ 5 02 এ 
১:। এই আয়াত দ্বারা কিয়ামত দিবসের ভয়াবহতা ও গুরুত্ব প্রকাশই মূখ্য উদ্দেশ্য এবং সেদিন আল্লাহ্‌ রাব্বুল 
আলামীন প্রত্যেক বান্দাকে তার কর্মফলের ভিত্তিতে প্রতিফল প্রদান করবেন। 
অতঃপর আল্লাহ্‌ জাল্লা শানুহুর বাণী ৪ 11520 এ 1১1৮০ অর্থাৎ ‘আবার (জিজ্ঞাসা করি) তুমি কি 
জান, সেই প্রতিফল দিবস কি ধরনের? এখানে কিয়ামতের দিবসের কাঠিন্য ও গুরুত্ব প্রদর্শনের জন্য পুনরায় 
এভাবে জিজ্ঞেস করা হয়েছে। যেরূপ পরবর্তী আয়াতের ঘোষণা 8 £5 ০১১] ৮১১ 4115 3 152 অর্থাৎ ‘এটা 
সেই দিন যেদিন কারো জন্য কিছু করার সামর্থ্য কারো থাকবে না’ । এখানে কিয়ামতের দিনের কথা উল্লেখ করা 
হয়েছে। যেদিন আল্লাহ্‌ রাব্বুল আলামীন দুনিয়ার সমস্ত বাদশাহর বাদশাহী খতম করে দেবেন । নিজেই আহ্কামুল 
হাকিমীন অবস্থায় হিসাব-নিকাশ গ্রহণের সকল দায়িত্ব গ্রহণ করবেন। সেদিন তার সামনে কেউ কারো জন্য কোন 
সুপারিশ করার ক্ষমতা রাখবে না বরং সবাই নিজের কর্মফলের খাতিরে ভীত-সন্ত্রস্ত থাকবে এবং ইয়া নাফসী ইয়া 
নাফসী, অর্থাৎ হায় আমার কি হবে । হায় আমার কি হবে । এরূপভাবে বিলাপ করতে থাকবে। 
অতঃপর আল্লাহ্‌ তাবারাকা ওয়া তা'আলার বাণী £ «1 3: 41 অর্থাৎ ‘সেদিন সমস্ত কর্তৃত্বের 
অধিকারী হবেন একমাত্র আল্লাহই” ৷ এখানে কিয়ামতের সেই বিভীষিকাময় দিনের বর্ণনা করা হয়েছে, যেদিন 
মানুষের সমস্ত নেতৃত্-কর্তৃত্ব খতম হয়ে যাবে । সেদিন কেউই কারো সামান্যতম উপকার বা অপকার কোন কিছুই 
করার অধিকার রাখবে না। বরং সবাই স্ব-স্ব কৃতকর্মের ভয়ে ভীত-সন্ত্রস্ত ও আতঙ্কিত হয়ে পড়বে । এটাই এই 
আয়াতের ব্যাখ্যা । 
ইব্‌ন আবদুল আ'লা...... হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, ১০১ ১১1, -এর তাৎপর্য 
হলো, সেদিন নির্দেশ দেওয়ার একমাত্র মালিক বা অধিপতি হবেন আল্লাহ্‌ রাব্বুল আলামীনই, অন্য কেউ নয় । 
. বাশার...... হযরত আবু কাতাদাহ্‌ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র পাকের কালাম 8 1. 3 (5 
al ৬১০৯০ ৮5910 ৮৮৮ ৬ ১১০ ১০ -এর অর্থ কিয়ামতের দিনে নির্দেশ প্রদানকারী সত্তা হবেন একমাত্র 
আল্লাহ্‌ রাব্বুল আলামীন-ই'। তার সম্মুখে কোন কিছু বলার ক্ষমতা সেদিন কারোই থাকবে না। 
ক্বারী সাহেবগণ আল্লাহ্‌ পাকের এই আয়াত $ Lai 41০5 ২2 এর ₹৩৪ শব্দটির ? অক্ষরটি কি হরকত 
বিশিষ্ট হবে, তা নিয়ে মতভেদ করেছেন। হিজায ও কুফার অধিকাংশ কারীর অভিমত এই যে, ? অক্ষরটি 
যবরবিশিষ্ট হবে, যথা ১১ | কিন্তু বস্রার কোন কোন কারীর অভিমত এই যে, উপরোক্ত অক্ষরটি পেশযুক্তি হবে। 
কেননা ৯০ শব্দটি ৯: -এর প্রতি সন্বন্ধযুক্ত। আর আহলে আরব যখন ৮১ শব্দটিকে ৪--৮: বা 9। এর 
প্রতি সন্বন্ধযুক্ত করে, তখন তা পেশবিশিষ্ট হয়ে থাকে । যেমন $1১৩ ৯ ৪| ১52 1১৯ অবশ্য ১52 কে যখন J 
৯১ -এর প্রতি সন্বন্ধযুক্ত করা হয়, তখন সেখানে যবর হয়ে থাকে । যথা কবিতা $ 
els idly (1143৩ - all ০1০ ৯1 ০৪3৮০ ০৮৯ sie 
অর্থাৎ ‘যখন বৃদ্ধ তার বাল্যকালের কথা স্মরণ করে আক্ষেপ ও আফসোস করছিল, তখন আমি তাকে বললাম, 
কি কারণে চিৎকার করছ? আসলে বৃদ্ধাবস্থা তো তোমার পরবর্তী জীবনের জন্য সাবধান বা সতর্ককারী স্বরূপ ।” 
সুরা আল-ইন্ফিতারের তাফসীর এখানেই শেষ হলো । 


www.waytojannah.com 





Contents 


Std 
মক্কায় অবতীর্ণ, আয়াত-৩৬, রুকু-১। 
+১০। ০১১০ 41125 
দয়াময়, পরম দয়ালু আল্লাহ্‌র নামে । 


32 Pd A Assad 5 A Arr, পাঠ Y প5 তরু 2 গাঠণ 
56155 0) 20555 ০০৩ 4519 Gf 0) ০ 3৬০৮0 ৩৪১ 0)) 
উট 21০ ৩র্ট / 38 ১৪১ 21৫ PRL 2 224 4৫ 22 223235 
০0৯৮2 00) , 22555 SESH (5) ৩ ৩০৮৯৪ 255591 

০৫2৮০ 52 AOL AY (5) 

১. মাপে কমদাতাদের জন্য ধ্বংস । ২. তাদের অবস্থা এই যে, লোকদের নিকট হতে গ্রহণের সময় তারা 

পুরামাত্রায় গ্রহণ করে, ৩. কিন্তু তাদেরকে যখন মেপে কিংবা ওযন করে দেয়, তখন কম করে দেয়। ৪. ওরা 

কি চিন্তা করে না যে, তারা এক ভয়াবহ দিনে পুনরুত্িত হবে । ৫-৬. যেদিন সমস্ত মানুষ বিশ্বজগতের 

প্রতিপালকের সন্মুখে দাড়াবে । 

তাফসীর 


এখানে আল্লাহ্‌ তা“আলা বলেন, এ সমস্ত ব্যক্তির জন্য ওয়াইল নামক জাহান্নাম, যারা কায়-কারবারের সময় 
পরিমাপে কম দিয়ে থাকে । লোকদের নিকট হতে গ্রহণের সময় পুরামাত্রায় গ্রহণ করে, কিন্তু দেওয়ার সময় কম 
করে দেয়। ১২ শব্দের অর্থ ক্ষুদ্র, ছোট নগণ্য জিনিস। ৮4৯৮ হলো মূল শব্দ, যা ২,৯০5 হতে নির্গত ! 
পরিভাষায় _&৪১- শব্দের অর্থ হলো ওজনে বা পরিমাপে ছুরি করে কম দেওয়া । এইভাবে যারা মানুষকে ঠকিয়ে 
থাকে, তারাই মুতফৃফিফীন । এটাই এ আয়াতের ব্যাখ্যা ৷ 

আবু সায়িব...... আবদুল্লাহ্‌ হতে বর্ণনা করেছেন যে, তাদের একব্যক্তি আহবান করে বলেন, “হে আবু আবদুর 
রহমান! মদীনার লোকেরা পরিমাপে পূর্ণমাত্রায় দিত কি ? অতঃপর তিনি আল্লাহ্‌র কালাম এই সূরার প্রথম হতে 
lll ০০০৭ 011 (৯5০ ₹৯ পর্যন্ত তিলাওয়াত করেন। 

ইব্ন হুমায়দ...... হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, নবী করীম (সা) যখন মদীনায় 
উপস্থিত হলেন, তখন সেখানকার লোকদের মধ্যে ওজন বা পরিমাপে কম দেওয়ার প্রবণতা যথেষ্ট ছিল । তখন 
আল্লাহ্‌ তা'আলা এই সূরা ১১111 1১ নাযিল করেন। এর পর লোকেরা ঠিক ঠিকভাবে ওজন ও পরিমাপ 
করতে শুরু করে। fl 
= মুহাম্মদ ইব্‌ন খালিদ...... ইক্রামা হতে বর্ণনা করেছেন যে, যারা ওজন ও পরিমাপে কম দিয়ে লোকদেরকে 


ঠকায়, তারা সবাই জাহান্নামী । কেননা আল্লাহ্‌ তাআলার বাণী ৪ ০৪৮11 25 অর্থাৎ যারা মাপে কম দেয়, 
তাদের পরিণাম খুবই মন্দ। 


তাবারী-_১৩ 


Wwww.waytojannah.com 


Contents 


৯৮ তাফসীরে তাবারী (আমপারা) 


অতঃপর আল্লাহ্‌ তাবারাকা ওয়া তা'আলার বাণী 8 ০১ ll de PACES 135155311 অর্থাৎ 
‘যারা লোকদের নিকট হতে গ্রহণের সময় পুরামাত্রায় গ্রহণ করে। তারা এমন সুন্দর হাত সাফাই দেখিয়ে লোকের 
নিকট হতে কোন মাল ওজন করে নেবার সময় বেশি নিয়ে থাকে, যা মালের মালিক আদৌ ধরতে সক্ষম হয় না। 
অপরপক্ষে আবার এ মাল যখন তারা অন্যের নিকট বিক্রি করে, তখন যেমন আল্লাহ্‌ পাকের কালামের ভাষায় 8 
১১১০১৪৯১১৪9 AILS 3/9 যখন তারা অন্যের জন্য মাপে অথবা ওজন করে, তখন কম করে দেয়। 
এজন্য আহলে হিজাষের পরিভাষায় প্রচলিত দেখা যায় 4 5= 4) ১ অর্থাৎ আমি তোমার হক বা প্রাপ্যকে ওজন 
করে দিয়েছি এবং এ ১ 41:15) অর্থাৎ | ৩০১১৯ বা এ] ৩, অর্থাৎ আমি তোমার প্রাপ্যকে মেপে 
দিয়েছি। 
অতঃপর আল্লাহ্‌ পাকের কালাম £ 7:০৩ _ 5 14% 05] 51 55 91 অৰ্থাৎ ওরা কি চিন্তা 
করে না যে, তারা এক ভয়াবহ দিনে পুনরুখিত হবে’ । এখানে এ সমস্ত ব্যক্তিকে তাদের কঠোর পরিণতির কথা 
স্মরণ করান হয়েছে, যারা ওজনে বা পরিমাপে কমবেশি করে থাকে । কিয়ামতের দিন তারা তাদের কবর হতে যখন 
পুনরণথত হবে, তখন তারা স্বচক্ষেই এর পরিণতি ও প্রতিফল উপলব্ধি করতে পারবে । 
অতঃপর আল্লাহ্র বাণী ৪ ৬] ০০ ১ (৩82 62 অৰ্থাৎ যেদিন সমস্ত মানুষ বিশ্বজগতের 
প্রতিপালকের সম্মুখে দীড়াবে। এখানে +; ১52 এই বাক্যটি পূর্ববর্তী দিনটির ব্যাখ্যা স্বরূপ ব্যবহৃত হয়েছে; 
যাতে কিয়ামতের ভয়াবহ দিনের প্রতি সরাসরি ইংগিত করা হয়েছে। সেদিন সকলে কবর হতে উদিত হয়ে 
হিসাব-নিকাশের জন্য অপেক্ষা করতে থাকবে । এই দিন পাপী লোকেরা তাদের অন্যায় অপকর্মের প্রতিফল 
হিসেবে এমন কঠিন অবস্থার সম্মুখীন হবে যে, তাদের দেহ হতে ঘাম এত অধিক নির্গত হবে, যাতে তাদের 
মুখমণ্ডল পর্যন্ত ডুবে যাওয়ার উপক্রম হবে । এমতাবস্থায় তারা তিনশত বৎসর মতান্তরে চল্লিশ বৎসর অবস্থান 
করবে। 


শা ডি কত VL তি 


ইক খল নিত হন! 

' ইব্‌ন ওয়াকী...... হযরত ইব্‌ন উমর (রা) হতে, তিনি হযরত রাসূলুল্লাহ্‌ (সা) হতে বর্ণনা করেছেন যে, 
আল্লাহ্‌র বাণী ৪ ৮] ০১] ১০ 552 792 এর অর্থ হলো সেদিন পাপীরা তাদের ঘামের মধ্যে তাদের 
অপকর্মের ফলশ্রুতি হিসেবে হাবুডুবু খেতে থাকবে। 

হামীদ ইব্‌ন মাস্আদাহ নর হযরত ইব্‌ন উমর (রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম £ ৮:৪৪: 5: 
blll ৯০. {| -এর অর্থ সেদিন পাপী ব্যক্তি তাদের পাপের কারণে ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে । 

ইব্‌ন ওয়াকী...... হযরত ইব্‌ন উমর (রা) সুত্রে নবী করীম (সা) হতে বর্ণনা করেছেন যে, কিয়ামতের 
বিভীষিকাময় দিনে পাপীরা তাদের পাপের অনুপাতে ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে । 

ইব্‌ন ওয়াকী........ হযরত ইব্‌ন উমর (রা) সূত্রে রাসূলুল্লাহ্‌ সো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ 
lal ০০০ | 1৯৪2 (৯১ -এর অর্থ হলো যেদিন মানুষ কিয়ামতের ময়দানে মহান আল্লাহ্‌র দরবারে 
হিসাবের জন্য দণ্ডায়মান হবে । 


ক) 


মুহাম্মদ ইব্‌ন সাল্ফ আল্-আস্কালানী...... হযরত ইব্‌ন উমর (রা) সূত্রে নবী করীম (সো) হতে বর্ণনা _ 


করেছেন যে, আল্লাহর বাণী $ ১11 ০১4 ১411 (৪: ৮5১ -এর অর্থ হলো কিয়ামতের দিন মানুষ 


www.waytojannah.com 


Contents 


যখন হিসাব-নিকাশের জন্য দণ্ডায়মান হবে, তখন পাপের পরিমাণ হিসেবে কেউ কেউ ঘামের মধ্যে হাবুডুবু 
খেতে থাকবে। 

আহমদ ইবৃন মুহাম্মদ ইব্‌ন হাবীব...... হযরত ইবৃন উমর (রা) সূত্রে নবী করীম (সা) হতে বর্ণনা করেছেন 
যে, আল্লাহ্র কালাম ৪ ০4১]। 2০ | 1১52 92 -এর অর্থ হলো সেদিন মানুষ বিচারের জন্য আল্লাহ 
পাকের সম্মুখে দণ্ডায়মান হবে, সেদিন পাপের কারণে কেউ কেউ ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে । 

ইব্‌ন হুমায়দ...... হযরত ইব্‌ন উমর (রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 8 ১১1 (৬৪ ৫: 
৮০1১1। ১ -এর অর্থ হলো তারা সেদিন একশত বৎসর দণ্ডায়মান থাকবে । 

তামীম ইব্‌ন মুন্তাসির রা হযরত ইব্‌ন উমর (রা) রাসূলে করীম (সা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র 
বাণী £ alli ০১০৭ | ৮-৪2 ৯ এর অর্থ হলো কিয়ামতের দিন হিসাব-নিকাশের জন্য যখন 
লোকেরা হাশরের ময়দানে দণ্ডায়মান হবে, তখন পাপীদের পাপ অনুপাতে ঘামের মধ্যে অনেকেই হাবুডুবু খেতে 
থাকবে । 

ইব্‌ন হুমায়দ....... হযরত ইব্‌ন উমর (রা) সুত্রে রাসূলুন্ধাহ সো) হতে একইরূপ অভিমত ব্যক্ত 
করেছেন। 

ইবনুল মুসান্না ও ইব্‌ন ওয়াকী...... ইব্‌ন উমর (রা) সূত্রে নবী করীম (সা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র 
বাণী $ ll ৮১ ০০। 1982৮ এর অর্থ হলো পাপীরা সেদিন তাদের পাপের কারণে ঘামের মধ্যে 
হাবুডুবু খেতে থাকবে। 

মুহাম্মদ ইব্‌ন ইব্রাহীম সুলাইমী...... হযরত আবূ হুরায়রা (রা) সূত্রে হযরত নবী করীম (সা) হতে বর্ণনা 
করেছেন যে, একদা তিনি বশীর ইব্‌ন গাফ্ফারীকে বলেন, তুমি সেদিন কি করবে যেদিন মানুষেরা 
বিশ্বজগতের প্রতিপালকের সম্মুখে দুনিয়ার হিসেবে তিনশত বৎসর যাবত হিসাব-নিকাশের জন্য দণ্ডায়মান থাকবে 
এবং এ সময়ের মধ্যে কোনরূপ নির্দেশ হবে না। উত্তরে বশীর বলেন, ইয়া রাসূলাল্লাহ (সা) এ সময় হতে আমি 
আল্লাহ্‌র নিকট আশ্রয় প্রার্থনা করি। এতদশ্রবণে আল্লাহ্‌র নবী (সা) বলেন ৪ তুমি যখনই নিদ্রার জন্য বিছানায় 
গমন করবে, তখনই কিয়ামতের বিভীষিকাময় দিন ও হিসাবের কঠোরতা হতে আল্লাহ্র নিকট ক্ষমা প্রার্থনা 
করবে। 

ইয়াহইয়া ইব্‌ন তাল্হা আল্‌-ইয়ারবুয়ী...... হযরত আবদুল্লাহ ইব্‌ন মাসউদ্‌ রো) হতে আল্লাহ্‌ পাকের এই 
বাণী: ০২০৫১] 2 ০০ (9 “১ সম্পর্কে উক্তি করেছেন যে, সেদিন মানুষ তাদের মাথা উর্ধ্বমুখী করে 
একইভাবে চল্িশ বৎসর পর্যন্ত দণ্ডায়মান থাকবে । এ সময় তাদের সাথে কেউই কোন কথা বলবে না। 
প্রত্যেক নেককার ও বদকারের দেহ হতে ঘর্মরাজী বিপুল পরিমাণে নির্গত হতে থাকবে । অতঃপর তাদের প্রতি 
এইরূপ একটি ধ্বনি আসবে মে, তোমাদের সৃষ্টিকর্তার আজকের এই ন্যায়বিচার কি সংগত নয়, যিনি তোমাদেরকে 
সৃষ্টি করার পর সুন্দর আকৃতিতে সুবিন্যত্ত ও রিষকাদীর ব্যবস্থা করা সত্ত্বেও তোমরা তাকে দুনিয়ার যিন্দেগীতে 
পরিত্যাগ করেছিলে? তদুত্তরে সবাই একবাক্যে বলবে, “নিশ্চয়ই হ্যা" । এই হাদীসটি বিস্তারিতভাবে অন্য স্থানে 
বর্ণিত হয়েছে। 

আবু কুরাইব......হযরত আবদুল্লাহ ইব্ন উমর (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের কালাম 53 

৬২ 2১] ০০০4 1৮ অর্থ হলো কিয়ামতের দিন মানুষের বিশ্ব জগতের প্রতিপালকের সম্মুখে চল্লিশ 
বৎসর যাবত দণ্ডায়মান থাকবে । এই সময় তারা বিবসনা ও বিবস্ত্র অবস্থায় উর্ধ্বমুখী হবে । ঘামের মধ্যে হাবুডুবু 
খেতে থাকবে কিন্তু কেউই তাদের সাথে কোনরূপ কথাবার্তা বলবে না। 


www.waytojannah.com 


Contents 


১০০ তাফসীরে তাবারী (আমপারা) 


বাশার......হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ১] ০11 ১8252 
০১এ। এর অর্থ হলো এই সময় লোকেরা কিয়ামতের ময়দানে হিসাব-নিকাশের জন্য তিনশত বৎসর দন্ডায়মান 
থাকবে। 

ইব্‌ন হুমায়দ......হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ১241 2 ১5: 
০১০৮]। ০১ এই আয়াতের অর্থ হলো সেদিন আল্লাহ্র দরবারে হিসাব-নিকাশের জন্য মানুষের অপেক্ষার সময় 
হবে তিনশত বৎসর পর্যন্ত । 

আলা ইব্‌ন যিয়াদ আল-আদাবী বর্ণনা করেছেন যে, আমি বিশ্বস্ত সূত্রে জানতে পরেছি, কিয়ামতের দিনটি 
মুমিন বান্দাদের জন্য খুবই সংক্ষিপ্ত হবে এমন কি এর পরিমাণ হবে এক ওয়াক্ত ফরয নামাযের সমান । 

মিহ্রান ......ইবৃন উমর (রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র নবী (স) 2 4511 ৬ 8১ ১: 
১০১]। এই আয়াত সম্পর্কে এরূপ বলেছেন যে, সেদিন মানুষ পাপের পরিমাণে ঘামের মধ্যে হাবুডুবু খেতে 
থাকবে । 

ইয়াকুব......হযরত ইব্‌ন উমর রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ ০০ ০0। 15821: 
০১4১। এই আয়াতের অর্থ হলো সেদিন মানুষ হিসাব-নিকাশের জন্য আল্লাহ্‌র দরবারে এমন অবস্থায় দণ্ডায়মান 
থাকবে যে, ঘামের মধ্যে পাপীরা তাদের অপকর্মের পরিমাণ হিসেবে হাবুডুবু খেতে থাকবে । 

আহমদ ইব্‌ন আবদুর রহমান রর হযরত ইব্‌ন উমর (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র নবী (সা) এই 
আয়াত ৪ ৪ alll ০১০৫ lll 6982 15 সম্পর্কে বলেছেন যে, সেদিন পাপীরা তাদের পাপের অনুরূপ ঘামের 
মধ্যে হাবুডুবু খেতে থাকবে । 
০22০ ৩০৫ (৭) ০ ১৬০৯৮৬৩০১১৩ (A) ০৬০ 29৩6) LILES (5) 

১ 9:১১ 258 ৯৬৬ Gh (১ ৩১৯৩৬ ১৮০৩৩ (১. ) 


৭. কখনও নয়; নিশ্চয়ই পাপী ব্যক্তির আমলনামা সিজ্জীনে থাকবে | ৮. আর তুমি কি জান তা কি? ৯. তা 
হলো লিপিবদ্ধ কর্ম বিবরণী । ১০. সেদিন মিথ্যাচারীদের জন্য অনিবার্য ধ্বংস রয়েছে । ১১. যারা বিচারের 
দিনটিকে মিথ্যা প্রতিপন্ন করে। 


তাফসীর 

এখানে আল্লাহ পাকের ইরশাদ, আল্লাহদ্রোহী মুশরিকরা কিয়ামতের দিন ও হিসাব-নিকাশ সম্পর্কে যেরূপ 
ধারণা করে, তা আদৌ সত্য নয়। তারা মনে করে যে, মৃত্যুর পর পুনরুথান ও আল্লাহ্র দরবারে হিসাব পেশ সবই 
অবাস্তব । বরং প্রকৃত ঘটনা এই যে, তাদের আমলনামা সিজ্জীন নামক স্থানে সংরক্ষিত আছে। যার অবস্থান হলো 
সপ্তস্তর যমীনের নীচে । এই আয়াতের ব্যাখ্যায় বিভিন্ন প্রকার মতভেদ পরিলক্ষিত হয় । যথা ৪ 

ইব্‌ন বাশার.....মুগীস ইব্‌ন সামি হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ ৮৪] ১৮৯%]| | 
০৯ এর অর্থ হলো পাপী লোকদের আমলনামা সন্তস্তর যমীনের নীচে সিজ্জীন নামক স্থানে থাকবে । 
_. ইব্‌ন হুমায়দ...... মুগীস ইব্‌ন সামি হতে বর্ণনা করেছেন যে, ২. ৪] ১৮৯১ 5054 31 -এর অর্থ 
হলো যমীনের সর্বশেষ স্তরে পাপীদের আমলনামা থাকবে । অর্থাৎ তা সপ্তস্তর যমীনের নীচে ভারী লোহার জিঞ্জির 
দ্বারা আবদ্ধ থাকবে । 


www.waytojannah.com 





Contents 
সূরা মুতাফফিফীন ১০১ 


ইউনুস......হিলাল ইব্‌ন ইয়াসাফ হতে বর্ণনা করেছেন যে, একদা যখন আমরা কা‘বের নিকট উপস্থিত 
ছিলাম, তখন সেখানে রবী ইব্‌ন খায়সাম, খালিদ ইব্‌ন উরওরা ও অন্যান্য সাথীরাও সেখানে উপস্থিত ছিল। এই 
সময় হযরত ইব্‌ন আব্বাস (রা) কা“বের নিকটবর্তী হয়ে জিজ্ঞেস করেন যে, সিজ্জীন কি আমাকে বলুন। জবাবে 
কাব বলেন, তা হলো সপ্তস্তর যমীনের সর্বশেষ স্তর, যেখানে কাফিরদের রূহ অবস্থান করবে । 

বাশার......হযরত কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ০, ৪] ১৮৯৯ PLS 31 
সম্পর্কে হযরত আবদুল্লাহ ইব্ন উমর (রা) বলতেন, তা হলো সপ্তস্তর যমীনের সর্বশেষ স্তর, যেখানে কাফিরদের 
রূহ ও তাদের খারাপ আমলসমূহ অবস্থান করবে । 

ইব্‌ন আবদুল আ'লা......হযরত আবু কাতাদাহ (রা) হতে ৩.২ শব্দের অর্থ “সপ্তস্তর যমীনের শেষস্তর' 
হিসেবে বর্ণনা করেছেন। 

মুহাম্মদ ইব্‌ন সা‘দ......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী )/2811 LL 9 
০৯ ০ ০5] এর অর্থ হলো পাপীদের আমলনামা এমন কিতাবে সংরক্ষিত হবে, যা সপ্তস্তর যমীনের নীচে 
থাকবে । 

মুহাম্মদ ইব্‌ন আমর......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র কালাম ১১৯. (৮৪ এই অর্থ হলো 
কাফির-মুশরিকদের আমলনামা সাত তবক যমীনের নীচে থাকবে । তা আর উপরে উঠতে পারবে না। 

হারিস......মুজাহিদ হতে একইরূপ অভিমত ব্যক্ত করেছেন । 

উমর ইব্‌ন ইসমাঈল ইব্‌ন মুজালিদ......হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, ১৯ শব্দের 
অর্থ হলো যমীনের সপ্ততম স্তর । 1 

হুসায়ন......মাহহাক বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী (১: .. 8] -এর অর্থ হলো যমীনের সর্বশেষ স্তর ৷ 

ইব্‌ন বাশার ......হ্যরত আবু কাতাদাহ রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম ১৪] U3 ৩ 
১২৯ | এর অর্থ যমীনের সর্বশেষ স্তর যা হলো সপ্তম স্তর । 

ইউনুস......ইব্ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী ৯২... :8] ১2% 55525 001 এর অর্থ 
হলো যমীনের সর্বশেষ স্তর। অবশ্য কেউ কেউ বলেন ১+.. শব্দের অর্থ হলো দুনিয়ার নিকটবর্তী আকাশ । 

ইব্‌ন হুমায়দ......শিমুর হতে বর্ণনা করেছেন যে, হযরত ইব্‌ন আব্বাস (রা) কা'ব আল-আহবারের নিকট 
উপস্থিত হয়ে আল্লাহ তা'আলার এই বাণী ২২ | ১০৯৪]। 5054 ৩। -এর অর্থ জিজ্ঞেস করলে তিনি 
বলেন, প্রথমে পাপী ব্যক্তির রহ আসমানের দিকে উথিত হতে থাকে । কিন্তু আসমান তা গ্রহণ করতে অস্বীকার 
করলে যমীনের প্রতি নিক্ষিপ্ত হয়ে থাকে । কিন্তু যমীনও তাকে গ্রহণ করতে অস্বীকার করায় তা আস্তে আস্তে নিম্নের 
দিকে গমন করতে থাকে এবং অবশেষে যমীনের সর্বশেষ স্তরে পৌঁছে অবস্থান করে । সেখানে তাকে বিশেষভাবে 
চিহ্নিত করে রাখা হয় যে, সে কিয়ামতের দিন ক্ষতিগ্রস্থদের অন্তর্ভুক্ত হবে। 

আবু কুরাইব......সাঈদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ০৮২২ .. 8] ১৯৪| 4১2 ৩1 এর অর্থ 

হলো যমীনের সর্বশেষ স্তর, যে পর্যন্ত ইবলীসের গমন ক্ষমতা রয়েছে। 

অবশ্য সিজ্জীন শব্দের অর্থ সম্পর্কে কেউ কেউ বলেন যে, তা জাহান্নামের একটি খোলা গর্ত, যে সম্পর্কে নবী 
করীম (সা)-এর বাণী উল্লেখিত আছে। 

ইসহাক ইব্‌ন ওহাব......হযরত আবু হুরায়রা (রো) সূত্রে নবী করীম (সা) থেকে বর্ণনা করেন যে, সিজ্জীন 
হলো দোযখের একটি খোলা গর্ত। 


www.waytojannah.com 


Contents 
১০২ তাফসীরে তাবারী (আমপারা) 


অবশ্য কোন কোন আরবের সিজ্জীন সম্পর্কে অভিমত এই যে, তা একটি বিরাট প্রস্তর খণ্ড, যা সপ্তস্তর 
যমীনের নীচে সংরক্ষিত আছে এবং সেখানে দগ্ডযোগ্য লোকদের আমলনামা লিখিত হয়ে থাকে । 

ইব্‌ন ওয়াকী......হযরত বারা (রা) হতে বর্ণনা করেছেন যে, ১১৯... হলো যমীনের সর্বশেষ স্তর । 

আবু কুরাইব......হযরত বারা রো) সূত্রে রাসূলুল্লাহ সো) হতে বর্ণনা করেছেন যে, যখন কোন পাপী ব্যক্তি 
মৃত্যুবরণ করে, তখন ফেরেশতারা তার আত্মাকে নিয়ে প্রথমে উর্ধ্বগামী হতে থাকে । এই সময় অন্যান্য 
ফেরেশতারা তাদেরকে জিজ্ঞেস করতে থাকে যে, এই খবীস রূহটি কোন্‌ ব্যক্তির? জবাবে ফেরেশতারা এ ব্যক্তির 
নাম ও দুনিয়ার পরিচয় পেশ করতে থাকে । এমতাবস্থায় তারা যখন দুনিয়ার আসমানের নিকটবর্তী হয়ে সেখানে 
প্রবেশের জন্য অনুমতি প্রার্থনা করে, তখন তাদের জন্য আকাশের দরজা উম্মুক্ত করা হয় না। এই পর্যায়ে নবী 
করীম (সা) আল্লাহ পাকের এই বাণী তিলাওয়াত করেন £ 


০0০12550810 FO 29 555 52 45541 EEE 


অর্থাৎ 'এদের জন্য আকাশের দরজা খোলা হবে না এবং তারা কখনই জান্নাতে প্রবেশ করবে না, যেমন উটের 
পক্ষে সুচের ছিদ্রে প্রবেশ অসম্ভব!’ এই সময় আল্লাহ পাকের তরফ হতে এইরূপ ঘোষণা দেওয়া হয় যে, যমীনের 
সর্বশেষ স্তরে সংরক্ষিত সিজ্জীন নামক স্থানে এদের আমলনামা রাখা হোক । 

নার ইব্‌ন আলী......হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের কালাম ৮২৯০ ৪] ১/২৯৪]| 5054 ৩| এর 
অর্থ হলো সপ্তস্তর যমীনের নীচে সংরক্ষিত একটি প্রস্তর খণ্ড, যার নীচে পাপীদের আমলনামা রাখা হয় । 

অতঃপর আল্লাহ্র বাণী = 45 411 (59 অর্থাৎ ‘তুমি কি জান তা কি?’ এখানে আল্লাহ রাব্বুল 

আলামীন তীর নবী মুহাম্মদ (সা)-কে জিজ্ঞেস করেন যে, তুমি সিজ্জীন কি, তা কি অবগত আছ? অতঃপর আল্লাহ 
পাক স্বয়ং এর বর্ণনা দিয়ে বলেন, তা হলো ৯০ 35 অর্থাৎ লিপিবদ্ধ কার্য বিবরণী । এখানে ৪১ শব্দের 
অর্থ ১5২ বা লিখিত। মুফাসসিরগণের নিকট এটাই এ আয়াতের ব্যাখ্যা । 

ইব্‌ন আবদুল আ'লা......হযরত আবু কাতাদাহ রো) হতে বর্ণনা করেছেন যে, ৯৪১, ০5 এর অর্থ হলো 
“৮০৫ "45৫ অর্থাৎ লিপিবদ্ধ কার্য বিবরণী । | 

বাশার......হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ০ 41১১1 [5 
১০১০ 5এ৫ এই আয়াতে ?9৪০ অর্থ হলো পাপীদের পাপের লিখিত কার্য বিবরণী। 

ইউনুস........ ইবৃন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী (৮১৪১ 42 এর অর্থ হলো লিপিবদ্ধ 
কার্য বিবরণী । | j 

অতঃপর আল্লাহ্র কালাম ৪ ১১১০] ৮০429 অর্থাৎ “সেইদিন মিথ্যাচারীদের জন্য অনিবার্য ধ্বং 
রয়েছে।' এখানে অবিশ্বাসী আল্লাহদ্রোহী কাফিরদের শানে এরূপ বলা হয়েছে। যারা কিয়ামত সংঘটিত হওয়া ও 
মৃত্যুর পর আবার পুনরুথিত হওয়াকে অস্বীকার করে, তাদের জন্যই এই ধ্বংসের বারতা । 

ইউনুস......মায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর কালাম ৮৮:41 7৯: 52352 ০১41 অর্থাৎ যারা 
বিচারের দিনটিকে মিথ্যা প্রতিপন্ন করে। এখানে কাফির-মুশরিকদের শানে এ বাক্য বলা হয়েছে । কেননা তারা 
কিয়ামত ও পুনরুথানকে অসম্ভব মনে করে অবিশ্বাস করত । 

তঃপর তিনি কালাম পাকের আয়াত...... ০ 4৯১ 815 ৯ 15,45 52১4। 0085 হতে শেষ 
পর্য্যন্ত তিলাওয়াত করেন৷ 


www.waytojannah.com 





Contents 


সূরা মুতাফফিফীন ১০৩ 


00 ০ 35519) (1) ০59০4) % ০৬৫৫১ ON) 
On 5৫6 ৩৮৪84259591 ০০৫ (16) 0 5288) 


১২. আর একে মিথ্যা প্রতিপন্ন এমন লোকেরাই করে থাকে, যারা সীমালংঘনকারী, পাপী । ১৩. যখন তার 
নিকট আমার আয়াতগুলি তিলাওয়াত রা হয়, তখন বলে, এগুলো তো আগের কালের লোকদের কাহিনী । 
১৪. কখনও এরূপ নয়, বরং তাদের অন্তঃকরণসমূহে তাদের কর্মদোষে মরিচা জমে গেছে। 


তাফসীর 

এখানে আল্লাহ পাক সীমা লংঘনকারী মিথ্যাচারী পাপী হিসেবে এ সমস্ত ব্যক্তিকে চিহ্নিত করেছেন, যারা 
কিয়ামতের দিবসের হিসাব-নিকাশ ও পুনরুথানকে অস্বীকার ও মিথ্যা প্রতিপন্নকারী । 

বাশার......হযরত আবূ কাতাদাহ রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লার বাণী ৮১০ ১:০2 325 
১৯ 7 ৩৫৫১২3 3201 এখানে যারা কিয়ামতকে অস্বীকারকারী, ত তাদের সম্পর্কে আল্লাহ পাক পরবর্তী 
আয়াতে বলেন ঃ pl ০০৮০ এ % 9 ৫255 অর্থাৎ যারা কিয়ামতকে অস্বীকার করে তারা পাপিষ্ঠ 
সীমালংঘনকারী বৈ আর কিছুই নয়। এখানে ?.* শব্দের অর্থ হলো প্রতিপালকের নির্দেশ অমান্যকারী। যখন 
তাদের সামনে আল্লাহ তা'আলার প্রদত্ত নিদর্শনাবলী তার হাবীব ও রাসূল (সা) পেশ করেন, তখন তারা 
 ঠাষ্টা-বিদ্রপের সুরে বলতে থাকে যে, এ তো পুরাকালের উপকথা । 

অতঃপর আল্লাহর বাণী ৪ ১৫:15 ৪4০ 01) ১ 9.4 অর্থাৎ “তাদের এই উক্তি আদৌ সত্য নয়, বরং তাদের 
এইরূপ বলার কারণ এই যে, অত্যধিক পাপের কারণে তাদের হৃদয়ে মরিচা জমে গেছে’ তাই সত্য ও হিদায়াত 
গ্রহণ করার ক্ষমতা তাদের আর নাই । এটাই মুফাসসিরগণের অভিমত । এ ছাড়া নবী করীম (সা) হতেও এই 
আয়াতের ব্যাখ্যায় বিভিন্ন হাদীস বর্ণিত আছে। যথা £ 

আবু কুরাইব......হযরত আবু হুরায়রা (রা) সূত্রে রাসূলুল্লাহ (সা) হতে বর্ণনা করেছেন যে, যখন কোন বান্দা 
অন্যায় কাজ করে, তখন তার হৃদয়ের উপর একটি কাল দাগ পড়ে । যদি সে তৎক্ষণাৎ তা হতে তওবা করে, তবে 
দাগটি নিশ্চিহ্ন হয়ে যায়। আর বারবার যদি অন্যায় কাজ সংঘটিত হতেই থাকে, তখন পাপের কালিমা গোটা 
হৃদয়কে আচ্ছন্ন করে ফেলে । আর এটাই হলো মরিচা, যে সম্পর্কে আল্লাহ বলেন 8:৬৪ 1০ ০1) এ 9৫ 
১১০২21১0405 অর্থাৎ তাদের কৃতকর্মই তাদের হৃদয়ে জং ধরিয়েছে। 

মুহম্মদ ইবৃন বাশার......নবী করীম (সা) হতে বর্ণনা করেছেন যে, যখন কোন মুমিন বান্দা কোন গুনাহের 
কাজে লিপ্ত হয়, তখন তার স্বচ্ছ হৃদয়ে একটি কাল দাগ পড়ে, যদি সে সাথে সাথেই তওবা ও ইস্তিগফার করে, 
তবে এ পাপের কালিমা বিলুপ্ত হয়ে যায়। অন্যথায় তা বৃদ্ধি পেতে পেতে সমস্ত হৃদয়কে সমাচ্ছন্ন করে ফেলে । 
এটাই হলো মরিচা, যে সম্পর্কে আল্লাহ পাক বলেন $ ১১-1১-1০65: ০15 ০1১ ৭ সিএ অর্থাৎ 
কখনও এরূপ নয়, বরং তাদের কৃতকর্মই তাদের অন্তরে মরিচা ধরিয়েছে। 

আলী ইব্‌ন সাহল......হযরত আবু হুরায়রা (রা) সূত্রে নবী করীম (সা) হতে বর্ণনা করেছেন যে, যখন বান্দা 
কোন অন্যায়-অপরাধ করে, তখন তার হৃদয়ে একটি কাল দাগ পড়ে । যদি সে সাথে সাথে তওবা করে, তবে এ 
দাগ পরিষ্কার হয়ে যায়। অন্যথায় তা বৃদ্ধি পেতে পেতে সমস্ত হৃদয়কে সমাচ্ছন্ন করে ফেলে। এই সম্পর্কেই 
আল্লাহ-তা'আলার এই ঘোষণা 8 ১$:..২1১147,6:515 515 ৩1১ 42 9৫ 


www.waytojannah.com 


Contents 


১০৪ তাফসীরে তাবারী (আমপারা) 


আবূ সালিহ মুহাম্মদ ইব্‌ন ইসমাঈল......হযরত আবু হুরায়রা (রা) সূত্রে রাসুলুল্লাহ (সা) হতে বর্ণনা করেছেন 
যে, যখন কোন বান্দা গুনাহের কাজে লিপ্ত হয়, তখন তার অন্তঃকরণের উপর একটা কাল দাগ পড়ে । আর যখন 
সে এ গুনাহ হতে তওবা করে এবং মাগফিরাত কামনা করে, তখন তা পরিষ্কার হয়ে যায়। এটাই হলো 
সত্যিকারের মরিচা যে সম্পর্কে আল্লাহ পাকের ঘোষণা হলো 8 ০:৬১. [2 62515 415 015 42 9৫ 
আবূ সালেহ হতে ভিন্ন সনদেও এই ধরনের বর্ণনা রয়েছে। রি 

আলী ইব্‌ন সাহল রামলী......হাসান হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ৮৫:513 se 01) 45 9৭ 
৮.২ 19415 এর অর্থ হলো পুনঃ পুনঃ পাপকাজ করার ফলে হৃদয় পাপের কালিমায় সমাচ্ছন্্ হয়ে মৃতবৎ 
হওয়া। 

ইয়াকুব...... হাসান হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ০:২3 1৬,4৮০ Les se ০1) 4 9৫ 
এর অর্থ হলো বার বার গুনাহের কারণে হৃদয় অন্ধ হয়ে মৃতবৎ হওয়া । 

ইয়াহইয়া ইব্‌ন তাল্হা......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, 1১4৮১1৪১১1৪ 1০ 919 4৪ ১৫ 
৮১২০ এই আয়াতের অর্থ হলো গুনাহের কারণে বান্দার হৃদয়ে কাল দাগ পড়তে পড়তে তা সমস্ত 
হৃদয়াকাশকে সমাচ্ছন্ন করে ফেলে । 

ঈসা ইবন উসমান ইব্‌ন ঈসা......আ“মাশ্‌ হতে বর্ণনা করেছেন যে, মুজাহিদ আমাদেরকে হস্ত তালুর সাথে 
হৃদয়ের তুলনা পেশ করে দেখান এবং বলেন, যখন কোন বান্দা গুনাহের কাজে লিপ্ত হয়, তখন তার হৃদয় 
সংকুচিত হয়ে যায়। এই বলে তিনি হাতের একটি আঙ্গুল গুটিয়ে ফেলেন । এইরূপ বার বার গুনাহের তুলনা দিয়া 
তিনি হাতের সমস্ত আঙ্গুল গুটিয়ে ফেলেন এবং বলেন, পাপের কারণে ঠিক এভাবেই হৃদয় কালিমাচ্ছন্ন ও সঙ্কুচিত 
হয়ে যায়। 

আবু কুরাইব্‌......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, কৃলব বা হৃদয় হাতের তালুর অনুরূপ । অতঃপর তিনি 
এক-একটি পাপকাজের সাথে তুলনা দেখিয়ে এক-একটি আঙ্গুল বন্ধ করতে থাকেন । এভাবে তিনি সমস্ত আঙ্গুল 
বন্ধ করে বলেন, এটাই হৃদয়ে মরিচা ধরার উদাহরণ । 

আবু কুরাইব্‌ একই সনদে আর একবার মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, হৃদয় হাতের তালুর অনুরূপ । মানুষ 
যখনই কোন গুনাহের কাজে লিপ্ত হয়, তখনই তার হৃদয়ও সঙ্কুচিত হয়ে যায় । এই বলে তিনি নিজের একটি আঙ্গুল 
বন্ধ করেন। এভাবে তুলনা সহকারে তিনি সমস্ত আঙ্গুল বন্ধ করেন এবং বলেন, এটাই হৃদয়ে মরিচা পড়ার তুলনা, 
যা উক্ত হয়েছে। 

মুহাম্মদ ইব্‌ন আমর...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ +$5:5 ০ 01) এ এর অর্থ 
হলো বার বার গুনাহের কারণে হৃদয় পাপের কালিমায় সমাচ্ছন্ন হওয়া । 

হারিস......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী £ ১4915 ০4০ ৩1১ 4১ এর অর্থ হলো গুনাহের 
কারণে সমস্ত হৃদয় পাপের কালিমায় আচ্ছন্ন ও আবৃত হয়ে যাওয়া । 

আলী......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ঃ 6:১৩ ste 515 42944 
১৯০২০1৯১41০ এর অর্থ হলো বার বার পাপের ফলে হৃদয় সমাচ্ছন্্ হওয়া । 

মুহাম্মদ ইব্‌ন সা‘দ......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী 8 7১1) :/, 3৫ 
১১০০২৪1১৫0০ 49155 ০5 এর অর্থ হলো তাদের কৃত অপকর্মই তাদের হৃদয়ে মরিচা ধরাবে। 

ইব্‌ন হুমায়ন......আতা হতে বর্ণনা করেছেন যে, ১১২1241৫315 1০ 01542 94 এর অর্থ 
হলো বান্দার অর্জিত পাপের কারণে তার হৃদয় সমাচ্ছন্ন হওয়া । 


www.waytojannah.com 


Contents 


সূরা মুতাফফিফীন ১০৫ 


ইব্‌ন হুমায়দ...... হাসান হতে বর্ণনা করেছেন যে, ১ SL re le 019 ৩: ১ এই 
আয়াতের অর্থ-হলো গুনাহের কারণে হৃদয় মৃতবৎ হয়ে পড়া । 

' মিহরান ......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী +৫:515 ০০ ৩1) 03 ১ এই আয়াতে ০1 
শব্দের অর্থ হৃদয় সংকুচিত হওয়া । অতঃপর তিনি নিজের হাতের আঙ্গুলগুলো একের পর এক বন্ধ করে দেখান, 
এভাবেই গুনাহের কারণে হৃদয় সঙ্কুচিত হয়ে থাকে । 

বাশার......হযরত আবৃ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর কালাম ১4১+ ৮/০ ১1 ৬১১৫ 
৮.০ 19415 এর অর্থ হলো বান্দার কৃত বদ আমলসমূহ-__যা পুনঃ পুনঃ সংঘটিত হওয়ার কারণে তার 
আত্মা মৃতবৎ হয়ে কৃষ্ণবৰ্ণ ধারণ করে। 

ইব্‌ন আবদুল আ'লা......হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 8১1) (4১ 94 
১4:15 1০ এর অর্থ হলো বার বার গুনাহের কাজে লিপ্ত হওয়া । যার ফলে হৃদয় পাপের কালিমায় আচ্ছন্ন হয়ে 
যায়। 

ইউনুস......ইব্ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর কালাম ১:51 ৮1০ 01১ ৫ ১৫ এর অর্থ হলো 
তাদের হৃদয় পাপের কালিমায় আচ্ছন্ন হওয়া, যার ফলে সেখানে পুণ্যের অবস্থান অসম্ভব হয়ে পড়ে। 

ইব্‌ন হুমায়দ......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ++ ৪:৮০ 31 / 9৫ 
০৮-.215.4.০ এর অর্থ হলো যখন মানুষ কোন গুনাহের কাজে লিপ্ত হয়, তখন তার স্বচ্ছ হৃদয়ে একটি 
কাল দাগ অঙ্কিত হয়ে যায়। এইভাবে পাপের আধিক্যের ফলে এক পর্যায়ে গোটা হৃদয়াকাশই পাপের 
কালিমায় আচ্ছন্ন হয়ে যায়। মুজাহিদ বলেন, এই আয়াতের অনুরূপ আর একটি আয়াত সুরা বাকারায় উল্লেখ 
আছে। যথা $ 


উপ 
55885051441 ১০৭ 44185 1555545 942525559০৫ 
অর্থাৎ “যে ব্যক্তি অন্যায় করে এবং তার গুনাহ তাকে চতুর্দিক হতে ঘিরে ফেলে, তারা হলো জাহান্নামী, 
সেখানে তারা অনন্তকাল ধরে অবস্থান করবে ।' 


$ ০৯215 24 ১9) ct (14) & ০১: ৮৯৮০ ১৮ PS IY OF ১৪১০০ (১০) 
৩8498 ১0৫78 পা 


১৫. কখনও এরূপ নয়, নিঃসন্দেহ এই লোকগুলো সেদিন তাদের প্রভুর দর্শন লাভ হতে বঞ্চিত হবে । 
১৬. অতঃপর এরা জাহান্নামে প্রবেশ করবে । ১৭. তখন তাদেরকে বলা হবে যে, এটা সেই দিন, যাকে 
তোমরা মিথ্যা মনে করেছিলে । 


তাফসীর 

এখানে আল্লাহ তাআলা এ সমস্ত ব্যক্তি প্রসঙ্গে উল্লেখ করেছেন, যারা শাস্তি ও পুরস্কার দানের ব্যাপারটিকে 
অমূলক ও ভিত্তিহীন বলে মনে করে । এরা কিয়ামতের দিন আল্লাহ্র দর্শন লাভ হতে বঞ্চিত হবে । অপরপক্ষে 
নেককার লোকেরা তার দর্শন লাভের মর্যাদাপ্রাপ্ত হবে । 


তারারী-_-১৪ 


www.waytojannah.com 


Contents 


১০৬ তাফসীরে তাবারী (আমপারা) 


০০ 


কেউ কেউ ১৬, শব্দের অর্থের মধ্যে মতভেদ করেছেন। তাদের মতে ১১১ 42৩ ১০1, 
9 Sal এর অর্থ হলো এ লোকগুলো সে দিন তাদের প্রভুর করুণা প্রাপ্তি হতে বঞ্চিত হবে। 

আলী ইব্‌ন সাহল......হযরত আবূ কাতাদাহ রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ১,০ ৫5! ১.৫ 
১৮:৬৯ ১৭০৮১ ০৫:১ এর অর্থ হলো সেদিন আল্লাহ পাক তাদের দিকে না দৃষ্টিপাত করবেন, না তাদেরকে 
পবিত্র করবেন, বরং তাদের জন্য আছে কঠিন শাস্তির ব্যবস্থা । 

সাঈদ ইব্‌ন আমর...... ইব্‌ন আবু মুলায়কা হতে যিনি এই আয়াত ১৯১২৯ ১০১2 ৫১১ ০০ ৮৫ 
সম্পর্কে বলতেন যে, এরা এ শ্রেণীভুক্ত, যারা অন্যের ধন-সম্পদকে অবৈধভাবে কুক্ষিগত করত। অবশ্য কারো 
কারো মতে এই আয়াতের অর্থ হলো কাফির-মুশ্রিকরা সেদিন অর্থাৎ কিয়ামতের দিন তাদের প্রভুর দর্শনলাভ হতে 
বঞ্চিত থাকবে । 

মুহাম্মদ ইব্‌ন আমর......হাসান হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ১১:1৪) ৮০৫১] 9-৫ 
১৮১৮ এই আয়াতের তাৎপর্য হলো, কিয়ামতের দিন আল্লাহ্‌র দর্শনলাভের যে মর্যাদা নেককার লোকদের 
ভাগ্যে জুটবে, তা হতে এই পাপীরা মাহরূম বা বঞ্চিত থাকবে । 

অতঃপর আল্লাহর কালাম ঃ ১৯৯৯1119174 1691 অর্থাৎ “এরা জাহান্নামে প্রবেশ করবে ।' কেননা এটাই 
যারা বক টেলর বারন সারা যেমন তার ভাষায় 5১11 1২৯ 

১2345 43 (৮ অৰ্থাৎ ‘এটাই সে দিন, য়াকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করেছিলে ।' কিয়ামতের কঠিন আযাবে 
বং আয এহ নয তখন দুনিয়াতে তারা এই সংবাদকে অবাস্তব ও অসম্ভব মনে 
করে যে পরিত্যাগ করেছিল, তা স্মরণ করিয়ে দিয়ে এরূপ বলবেন যে, যাকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করেছিলে, 
আজ তার মজা বা প্রতিফল তোমরা ভোগ করতে থাক । 


৩১ (1) 5 5505 0৩ ০৮১ ভরি (১৭) 0523525৭ LEVY tn 
তে পো ste ADP FR NAA কি ১৫ 5৫ 


৪০ BHI (YY) ৩১০৯5505৩86) OA 


১৮. কখনও এরূপ নয়, নিশ্চয়ই নেককার ব্যক্তিদের আমলনামা ইল্লিঈনে থাকবে । ১৯. আর তুমি কি 
জান, ইল্লিঈনে রক্ষিত আমলনামা কি ? ২০. তা লিপিবদ্ধ কার্য বিবরণী । ২১. যা নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাগণ 
রক্ষণাবেক্ষণ করে । ২২. নিশ্চয়ই নেক লোকেরা অফুরন্ত নিয়ামতের মধ্যে থাকবে । 


তাফসীর 

আল্লাহ তা“আলা এখানে ১৫ শব্দ প্রয়োগের মাধ্যমে এই উদ্দেশ্য ব্যক্ত করেছেন যে, কাফির-মুশ্রিকরা যে 
ধারণা করেছে, কোনরূপ বিচার-আচার বা শাস্তি-পুরফ্কার হবে না, তা আদৌ সত্য নয়; বরং বদকার লোকদের 
ন্যায় নেককার লোকদের আমলনামাও যথাযথভাবে সংরক্ষিত হয়ে থাকে । আর পূণ্যবান ব্যক্তি তারাই, যারা 
আল্লাহ পাকের নির্দেশিত ফরয কাজগুলো যথাযথভাবে প্রতিপালন করে এবং নিষিদ্ধ ঘোষিত কাজ হতে 
বিরত থাকে । 

ইব্‌ন বাশার......হাসান হতে বর্ণনা করেছেন যে, তাকে আব্রার কারা, এই প্রশ্ন করা হলে জবাবে তিনি 
বলেন, নেককার ব্যক্তি তারাই, যারা কারো মনোকষ্টের কারণ হয় না। 


www.waytojannah.com 


Contents 
সূরা মুতাফফিফীন ১০৭ 


ইসহাক ইব্‌ন যায়দ......হাসান হতে বর্ণনা করেছেন যে, ১১১১। এ সমস্ত ব্যক্তি, যারা কারো মনে কোন 
প্রকার কষ্ট দেয় না, এরাই ইল্িনের অধিবাসী হবে। মুফাসসিরগণের মধ্যে ইল্িনের অর্থ সম্পর্কে মতভেদ 
পরিলক্ষিত হয়। | 

কেউ কেউ বলেন, তা হলো সপ্ততম আসমান । 

ইউনুস......হিলাল ইব্‌ন ইয়াসাফ হতে বর্ণনা করেছেন যে, একদা হযরত ইব্‌ন আব্বাস (রা) হযরত কা'ব 
(রা)-কে যখন ইল্লিন কি এ সম্পর্কে প্রশ্ন করেন, তখন আমি সেখানে উপস্থিত ছিলাম । উত্তরে হযরত কাব বলেন, 
তা হলো সপ্তম আসমান, যেখানে মুমিন ব্যক্তিদের আত্মা অবস্থান করে। 

ইব্‌ন হুমায়দ......হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ৮০]. ১1১23 PLES ৩) 
515 এর অর্থ হলো সর্বোচ্চ আকাশ। 

আলী ইবৃন হুসায়ন......হযরত উসামা ইব্‌ন যায়দ-এর পিতা (রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ', 
১1০ il ১ [১১1 এর অর্থ হলো সপ্ততম আকাশে পূণ্যবান ব্যক্তিরা অবস্থান করবে । 

মুহাম্মদ ইব্‌ন আমর......মুজাহিদ হতে বর্ণনা করেছেন .যে, আল্লাহর বাণী :-:,. এর অর্থ হলো সপ্ততম 
আসমান বা আকাশ । ৃ 

' হুসায়ন......যাহহাক হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর কালাম ০: | এর অর্থ হলো আল্লাহর 
নিকটবর্তী আকাশ । কেউ বলেন “১4০ হলো আরশের ডানদিকের স্থান বা পায়া। 

বাশার......হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ৪ ১151 LES 91 9.৫ 
১:৮০ :৮ এর অর্থ হলো আরশের ডানদিকের স্থান বা পায়া। | | 

আমর ইব্‌ন ইসমাঈল.......হযরত আবূ কাতাদাহ রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী 4) 
১2০5 il )/০251 59৮55 এখানে ইল্লিন শব্দের অর্থ হলো পবিত্র আরশের ডানদিকের পায়া। 

ইব্‌ন আবদুল আ'লা......হযরত আবু কাতাদাহ রো) হতে বর্ণনা করেছেন যে, ১৪১০ ৬৪ এর অর্থ হলো, 
এটা সপ্ততম আকাশের উপর অবস্থিত, আরশের ডানদিকের পায়ার নিকটবর্তী স্থান । 

ইবৃন হুমায়দ.....আতিয়া হতে বর্ণনা করেছেন যে, একদা হযরত ইব্‌ন আব্বাস (রা) কা'ব আল্-আহবার-এর 
খিদমতে উপস্থিত হয়ে আল্লাহর বাণী ১.4. 58] )1+3| _,54 ০1 এই আয়াতের অর্থ জিজ্ঞেস করলে তিনি 
বলেন, যখন কোন মু'মিন বান্দার রূহ কব্য করা হয়, তখন ফেরেশ্তারা তা আসমানের দিকে নিয়ে যায়। এই 
সময় যে সমস্ত ফেরেশ্তার সাথে এ রূহের দেখা হয়, তারা সবাই তার জন্য সুসংবাদ প্রদান করতে থাকে। 
অতঃপর তার জন্য আসমানের দরজাসমূহ ক্রমাগত খোলা হতে থাকে । এমনকি সবশেষে তা আরশের নিকটবর্তী . 
স্থানে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তা অবস্থান করতে থাকে । যা তার জন্য কিয়ামতের কঠিন আযাব হতে 
নাজাতপ্রাপ্তির সুচনা স্বরূপ । আর এই সময় নিকটবর্তী ফেরেশতারাও তার জন্য সাক্ষ্যদানকারী হয়ে যায়। অবশ্য 
কেউ কেউ বলেন ১০ শব্দের অর্থ হলো জান্নাত । 

আবু সালেহ......হযরত নী হান বনি রা বা সার আল্লাহর বাণী ৪ ১1০১1 ০০5৫ ৩। 
১5 1 এর অর্থ হলো জান্নাত। | 

নালা কাৱো মত এটা হল নিৰত ৰ রর রা রন 

কৃফার জাফর ইব্ন মুহাম্মদ......যাহহাক হতে বর্ণনা করেছেন যে, যখন কোন মু'মিন বান্দার রূহ কব্য করা 
হয়, তখন তা আসমানের দিকে নিয়ে যাওয়া হয়। অতঃপর তা দ্বিতীয় আসমানের দিকে নিয়ে যাওয়া হয় এবং এই 


www.waytojannah.com 


Contents 
১০৮ তাফসীরে তাবারী (আমপারা) 


সময় প্রথম আসমানের সম্মনিত ফেরেশ্তারা তার অনুগমন করেন। অতঃপর এইভাবে তৃতীয়, চতুর্থ পঞ্চম, ষষ্ঠ, ও 
সপ্তম আকাশ অতিক্রম করে সিদ্রাতুল মুন্তাহার নিকটবর্তী হয়। আজলাহ বলেন, আমি যাহহাককে সিদ্রাতুল 
এরূপ নামকরণ করা হযেছে। এই সময় আল্লাহর তরফ হতে এ রুহের নিকট সিলমোহরকৃত একটি নিরাপত্তানামা 
প্রেরিত হয়। এটাই আল্লাহ তা'আলার এই বাণীর সত্যতাকে প্রমাণ করে । যেমন বলা হয়েছে $ 


“vfs -f 0 


1344 (১5 Sli. ssc LN, 41153 ৩ এ ১/১2%1 04৫৩ | 9৫ 


অবশ্য কেউ কেউ বলেন, ইল্লিন শব্দের অর্থ হলো আসমানে আল্লাহর নিকটতম স্থান । 

মুহাম্মদ ইবৃন সা'দ জর হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর কালাম 8 24 ০ 
১৪০ 551 ১।১১১%। এর অর্থ হলো পৃণ্যবান ব্যক্তিদের আমলনামা একটি গ্রন্থে ঠা SSE is 
ET রা CUNEO আল্লাহ রাব্বুল আলামীন ইন্তরীন শব্দটিকে দুইভাবে, যথা “৮১ 4০ 

বং ০1 -কে বহুবচন শব্দ হিসেবে ব্যবহার করেছেন। যার অর্থ হলো কোন জিনিসের উপর কোন জিনিসের 
টার উতর রাউজান 
করা হয়েছে। 

অতঃপর আল্লাহর বাণী ৪:1০ 51 এর অর্থ হলো উচ্চ হতে উচ্চতর আসমান বা উঁচু হতে উঁচুতর স্থান। 
অবশ্য এর উদ্দেশ্য হলো সপ্ততম আসমান বা সিদরাতুল মুনতাহা বা আরশের পায়া । তবে সিদ্ধান্ত এই যে, যেমন 
আল্লাহ পাক এখানে পবিষ্কারভাবে বলেছেন যে, নেকব্যক্তিদের আমলনামা ইল্লীনে থাকবে, যার অবস্থান 
অধিকাংশের মতানুসারে সপ্ততম আকাশের উপ্র । এটাই এ আয়াতের ব্যাখ্যা । 

অতঃপর আল্লাহ-জাল্লা-শানুহুর বাণী £ ০৮41০ 5 4151 [০5 অর্থাৎ তুমি কি জান ইন্্রীন কি ? এখানে 
আল্লাহ পাক তার নবী মুহাম্মদ (সা)-কে সম্বোধন করে এই রূপ উক্তি করেছেন এর উত্তর আল্লাহ তা“আলা স্বয়ং 
তার কালামেই দিয়েছেন। যথা ৪ (৮৪৮ 5.2 অর্থাৎ এটা হলো লিপিবদ্ধ কার্য বিবরণী ৷ যাতে পৃণ্যবান 
ব্যক্তিদের জাহান্নামের শাস্তি হতে নিরাপত্তা ও জান্নাতের খোশ্‌-খবর সম্বলিত খবর থাকবে যেমন এই সম্পর্কে 
কা'ব আল-আহবার ও যাহহাক ইব্‌ন মুজাহিম হতে হাদীস আগেই বর্ণিত হয়েছে। 

বাশার......হযরত আবূ কাতা'দাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী 8 ০০4,4৭]! ১৩৫-১১ এর অর্থ 
হলো প্রত্যেক আসমানের সম্মানিত ও নিকটবর্তী ফেবেশতামপগ্ডলী নেক বান্দাদের আমলনামা দর্শন করতে থাকবে । 
যাতে এ বান্দার জাহান্নাম হতে মুক্তি ও জান্নাতে প্রবেশের খোশ্‌-খবর থাকবে । মুফাসসিরগণের মতে এটাই এই 
আয়াতের ব্যাখ্যা । 

মুহাম্মদ ইব্‌ন সা'দ...... হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ৪ ১১৫৯; 
০53১5৭]! এর অর্থ হলো আসমানবাসী এ সমস্ত ফেরেশতা, যারা নেককার বান্দার আমলনামা দর্শন করতে 
থাকবে। 

বাশার......হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা কবেছেন যে, :/১১১৪-০]! ১১৫-১১ এর অর্থ হলো আল্লাহর 
ফেরেশতারা তা দেখতে থাকবে । 

হুসায়ন......যাহহাক হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী £ ১:১১১৪। ১১৫১০১ এর অর্থ হলো প্রত্যেক 
আকাশের সম্মানিত নৈকট্য প্রাপ্ত ফেরেশতারা তা দর্শন করবে। 


www.waytojannah.com 


Contents 


সূরা মুতাফফিফীন ১০৯ 


ইউনুস......ইব্ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর কালাম ১১৮১৪-]| ১১৫-১১ এর অর্থ হলো 
ফেরেশ্তামগ্লী, অর্থাৎ ফেরেশতারা মু'মিনগণের আমলানামা দর্শন করতে থাকবে । 
অতঃপর আল্লাহ তাবারাকা ওয়া তা'আলার বাণী (২ ১ ৮০1 ১1213 | নিশ্চয়ই নেক লোকেরা অফুরন্ত 
নিয়ামতের মধ্যে হবে। এখানে মুত্তাকী পরহেষগার আল্লার্ভীর ব্যক্তিদের প্রতিফলের বিষয় উল্লেখিত হয়েছে। 
তারা তাদের সৎকর্মের প্রতিফল স্বরূপ তথা আল্লাহর হুকুম-আহ্কাম যথাযথ প্রতিপালন ও নিষিদ্ধ বিষয়সমূহ হতে 
বিরত থাকার কারণে কিয়ামতের দিন এমন নিয়ামতের অধিকারী হবেন, যা কোনদিনই শেষ হবার নয়। আর এই 
নিয়ামতরাজী তারা জান্নাতে প্রাপ্ত হবে । 


৬০9৯4 (০) 9৪ 9০ ১০১*১ ১৮ (*£) তাত ১৮০৯ Ge রর (YY) 


OOS AEE SSG ১৪০৪ EEF ON ৩৪৯৯৬ 3৯১ 


২৩. তারা সুসজ্জিত আসনে বসে দেখতে থাকবে । ২৪. তুমি তাদের মুখমণগ্ডলে স্বাচ্ছন্দ্যের ওজ্জ্বল্য দেখতে 
পাবে। ২৫. তাদেরকে মোহর করা ভাণ্ড হতে বিশুদ্ধ শরবত পান করানো হবে । ২৬. যার দ্বারা তা মোহর 
করা থাকবে, তা কন্তুরী। যে সব লোক অন্যান্যদের উপর প্রতিযোগিতায় জয়ী হতে চায়, তারা যেন এই 
জিনিস লাভের জন্য প্রতিযোগিতায় জয়ী হতে চেষ্টা করে। 


তাফসীর 

এখানে আল্লাহ রাব্বুল আলামীন বেহেশ্তীদের সুখ-স্বাচ্ছন্দ্যের কথা বর্ণনা করেছেন যে, তারা জান্নাতের মধ্যে 
মণিমুক্তা খচিত আসনে বসে বেহেশ্তের অবর্ণনীয় সৌন্দর্যরাজী ও নিয়ামতসমূহ দর্শন করতে থাকবে । 

মুহাম্মদ ইব্‌ন আমর......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী ঃ ০ 1 এ1০সএর অর্থ হলো 
মণিমুক্তা খচিত সুসজ্জিত আসনে বসে জান্নাতের নিয়ামতরাজী দর্শন করতে থাকবে । 

আবু কুরাইব......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, 151031 শব্দের অর্থ হলো সুসজ্জিত 
ছাপর-খাট । ূ্‌ 

অতঃপর আল্লাহ পাকের কালাম £ 22৯1 ৯০০৯১7৪৯৬৯৩ ০% ২৪০৮০ অর্থাৎ তাদের মুখমণ্জলে তুমি 
স্বাচ্ছন্দ্যে দীপ্তি দেখিতে পাবে । এখানে বেহেশৃতীদের কথা বলা হয়েছে। যারা তাদের কর্মফলের প্রতিদান হিসেবে 
জান্নাতের অবর্ণনীয় নিয়ামতরাজী ভোগ ও দর্শনে আত্মহারা হবে । আর এর চিহ্ন তাদের মুখমগ্ডলে প্রতিভাত হতে 
থাকবে। 

কারী সাহেবগণ আল্লাহ পাকের বাণী ১, শব্দটির ক্রিআতের মধ্যে মতভেদ করেছেন। আবু জাফর 
ব্যতীত মিসরের অধিকাংশ কারীর মতে 14৯৯-৯১-১১ এই আয়াতে ৯,৯5 শব্দটির ০, অক্ষরটি 
যবরবিশিষ্ট হবে, কেননা তা দ্বিতীয় পুরুষ হিসেবে ব্যবহৃত হয়েছে | 5,৯১ এর জন্য । এবং ৪৮5 
. শব্দটির ১১ অক্ষরটিও যবরবিশিষ্ট হয়েছে । অবশ্য ক্বারী আবূ জাফর “৪১5 শব্দটিকে ' ৪১ পড়ার পক্ষে 
অভিমত ব্যক্ত করেছেন এবং সে কারণে তিনি 5,৯১ শব্দটির ( অক্ষরে পেশ এবং ১2; শব্দটির ২ অক্ষরেও 
পেশ পড়ার পক্ষপাতী । | 

অবশ গ্রন্থকারের নিকট বিশুদ্ধ মত হলো, মিসরের অধিকাংশ শ কারীর মতেরই অনুরূপ এবং তা হলো ৪১০. 
শব্দটির এ অক্ষরে এবং ১.১ শব্দটির ১ অক্ষরটি যবরবিশিষ্ট হবে। 


www.waytojannah.com 


Contents 


১১০ তাফসীরে তাবারী (আমপারা) 


অতঃপর আল্লাহ তাবারাকা ওয়া তা'আলার বাণী 7১৯ *,$:-৯১ ১০ ০৪৪ অর্থাৎ তাদেরকে 

উত্তম-উৎকৃষ্ট মানের মুখবন্ধ বিশুদ্ধ শরবত পান করানো হবে। যে শরবত পানে তারা নেশাগ্রস্ত ও মাতাল 
হবে না। এটা আল্লাহ প্রদত্ত জান্নাতীদের জন্য অন্যতম নিয়ামত । এটাই মুফাসসিরগণের নিকট এই আয়াতের 
ব্যাখ্যা । 

আলী...... হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ০/5১০ 5৯১ ০০ ০১৪৪ 
এর অর্থ হলো শরবত । 

মুহাম্মদ ইব্‌ন সাঁদ......হযরত ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম ১০ ১৬৪০ 
(৬১১০ ৬৯৯০ এর অর্থ হলো বিশুদ্ধ শরবত । 

মুহাম্মদ ইব্‌ন আমর...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ১১১ --.১ ১ ০১৬. এর 
অর্থ হলো শরবত । 

ইব্‌ন হুমায়দ.......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী ১]| শব্দের অর্থ , =| অর্থাৎ 
শরবত । প্র 
ইব্‌ন আবদুল আ'লা ......হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, ৮ 5-=১ এর অর্থ 
হলো বিশুদ্ধ শরবত। f মি 

বাশার......হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম $৯) ১০ ০৪০ 
১১৯১ হলো শরবত। 

ইউনুস......ইবৃন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী (১১১০ ৯১ ৬ ০৬৯০ এই আয়াতে 
(১১৯ ৯০৭। এর অর্থ হলো বিশুদ্ধ সুরা । 

ইয়াকুব... ee হাসান হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ০,5৯০ $৯১ ৬+ ০১৪০ এর অর্থ হলো 
শরবত । 

আবু কুরাইব......আবদুল্লাহ হতে বর্ণনা করেছেন যে, $= 4! শব্দের অর্থ হলো শরবত । 

অতঃপর আল্লাহ্‌র বাণী 4১,০ «০5৩ অর্থাৎ “যার দ্বারা তা মোহর করা থাকবে, তা কন্তুরী ৷’ মুফাসসিরগণ 
এই আয়াতের ব্যাখ্যায় মতভেদ করেছেন। কেউ কেউ বলেন $ঃ এর অর্থ হলো এ বিশুদ্ধ শরবতের সাথে মিশ্ক-এর 
সৌরভ মিশ্রিত থাকবে। 

ইব্‌ন হুমায়দ......আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী এ... £-2২ এই 
আয়াতে ১.2. শব্দের অর্থ মোহর বা সিল করা নয় বরং মিলিত বা মিশ্রিত করা। | 

ইব্‌ন বাশার......আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) হতে “বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম এ... 4০ এর 
অর্থ হলো, যে সব পাত্রে সেই শরবত রক্ষিত হবে, তার মুখ মাটি বা মোমদ্বারা বন্ধ করার পরিবর্তে মিশক-এর 
মুখবন্ধ লাগিয়ে দেওয়া হবে। 

মুহম্মদ ইব্‌ন উবায়দ আল-মুহারিবী ......আলকামা হতে বর্ণনা করেছেন যে, এর অর্থ হলো 4:৬০ 4১02 এর 
অর্থ হলো এ... 421২ অর্থাৎ মিশৃক মিশ্রিত। 

আবু কুরাইব......আবদুল্লাহ ইব্‌ন মাখতৃম হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 4,০ 055 এর অর্থ 
হলো যার দ্বারা সেটি মোহর করা থাকবে, তা কন্তুরী। 

ওয়াকী......আলকামা হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী এ... 4০12 এর অর্থ হলো এর স্বাদ ও সুগন্ধি 
হবে মিশৃকের মত। ৃ 


www.waytojannah.com 


Contents 


সুরা মুতাফফিফীন ১১১ 


আলী......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম ৪ ৭০৮০ (১:৯৭ 3২৯১ 
৬০ -এর অর্থ হলো তাদেরকে মোহর করা পাত্র হতে বিশুদ্ধ শরবত পান করানো হবে এবং যার দ্বারা তা মোহর 
করা থাকবে তা কস্তুরী । 

মুহাম্মদ ইব্‌ন সা‘দ...... হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী এ... ০53 এর 
অর্থ হলো আল্লাহ পাক বেহেশৃতীদেরকে শরাব পানে আপ্যায়িত করবেন, যার সাথে মিশৃক মিশ্রিত থাকবে । 

বাশার...... হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, ০ 4955৯ এর অর্থ হলো বেহেশ্তী 
শরবত কাফুর বা কর্পুর মিশ্রিত হবে এবং এর মুখবন্ধ হবে মিশ্‌কের । 

ইব্‌ন আবদুল আলা...... হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, ০০ 24055 এর অর্থ হলো 
বেহেশৃতী শরবত পরিশেষে মিশৃক মিশ্রিত হবে । 

হুসায়ন...... যাহ্হাক বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী J 1,155. এর অর্থ হলো আল্লাহ্‌র পাক 
জান্নাতীগণকে এমন শরবত দ্বারা আপ্যায়িত করবেন, যাতে মিশৃক-এর ঘ্রাণ মিশ্রিত থাকবে । 

ইব্‌ন আবদুল আ'লা...... ইব্রাহীম ও হাসান হতে বর্ণনা করেছেন যে, এ: 25055 এই আয়াতের অর্থ 
হলো যার দ্বারা এর মুখবন্ধ থাকবে, তাহলো মিশক বা কন্তুরী। 

ইব্‌ন হুমায়দ...... হযরত আবু দার্দা (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী এ. ০ 4১৯ এর অর্থ 
হলো বেহেশ্তী শরবত হবে রৌপ্যের মত উজ্জ্বল শাদা ধব্ধবে রংয়ের । যদি দুনিয়ার কোন মানুষ সেই শরবতের 
মধ্যে একটি আংগুল ঢুকিয়ে বের করে নেয়, তবে তার সমস্ত শরীর সুঘাণে ভরে যাবে। 

কেউ কেউ বলেছেন যে, এ. 41৯ এর অর্থ হলো মিশৃক মিশ্রিত মাটি দ্বারা বেহেশৃতী শরবতের মুখবন্ধ 
থাকবে । 

মুহাম্মদ ইবন আমর...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী এ... 14155. এর অর্থ হলো যে 
মাটি দ্বারা এর মোহর করা থাকবে, তা মিশ্ক। 

ইউনুস...... ইব্‌ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, 1.০ $/512 এই আয়াতের অর্থ এই যে, যে মাটি দ্বারা 
বেহেশ্তী শরবতের বোতলগুলি সিল করা হবে, তা সেদিন আল্লাহ্‌র নিকট মিশ্ক স্বরূপ হবে । 

অবশ্য গ্রন্থ্‌কারের মতে এই আয়াতের ব্যাখ্যায় বিশুদ্ধ অভিমত এই যে, পরকালে জান্নাতীরা যে শরবত পান 
করবে, তার সুগন্ধি হবে মিশ্ক-এর ন্যায় । 

ক্বারী সাহেবগণ ৩,০ 44054 এই আয়াতাংশের 252২ শব্দটির পঠনের মধ্যে মতভেদ করেছেন। ক্বারী 
কিসাঈ ব্যতীত মিসরের অধিকাংশ কারী সাহেবের অভিমত এই যে, শব্দটি 42 হবে। কিসাঈর মতে তা হবে 
২4১5 Lili | 

গ্রন্থকার বলেন ঃ তার মতে মিসরের কারীদের পঠন পদ্ধতিই উত্তম এবং তা হলো 4.» 455, কেননা 

ধকাংশ কারীর অভিমত এইরূপ পঠনের পক্ষে । ৮.৯ এবং ০515 এই শব্দ দুইটির বাহ্যিক উচ্চারণে 
পার্থক্য থাকলেও শব্দ দুইটির অর্থ প্রায় কাছাকাছি। যদিও 5.5 শব্দটি হলো ১! বা বিশেষ্য এবং {052 শব্দটি 
১৭০৮৪ | 

অতঃপর আল্লাহ তাবারাকা ওয়া আল্লাহ তা'আলার বাণী £ ১১০51 ১ 025 US", অৰ্থাৎ 
যারা অন্যান্যদের উপর প্রতিযোগিতায় জয়ী হতে চায়, তারা যেন এই জিনিস লাভের জন্য প্রতিযোগিতার জয়ী 
হতে চেষ্টা করে । এখানে আল্লাহ তার নিয়ামত প্রাপ্তির জন্য বান্দাদেরকে প্রতিযোগিতা করার জন্য উদ্বুদ্ধ করেছেন । 
কেননা কিয়ামতের দিন তিনি তার নেককার পরহ্যেগার বান্দাদের দুঃখ-কষ্ট লাঘবের নিমিত্ত এমন উপাদেয় শরবত 


www.waytojannah.com 


Contents 


১১২ তাফসীরে তাবারী (আমপারা) 


ও অন্যান্য নিয়ামতরাজীর ব্যবস্থা রেখেছেন যার কোন উপমা এই পার্থিব জগতে নাই । অতএব এমন জিনিস 
করতে পারে। 


2102 “3 ১$$) (৭) el ৩6৫ (YA) Og 0g 2: (YY) 

৫ ৩4৮58155৩25 02৮৬6 

২৭. সেই শরবতে তাস্নীম মিশ্রিত হবে । ২৮. এটি একটি ঝর্ণা যা থেকে আল্লাহ্‌র নৈকট্য প্রাপ্ত বান্দাগণ 
পান করবে । ২৯. অপরাধী লোকেরা দুনিয়ায় ঈমানদার লোকদের প্রতি ঠাট্টা-বিদ্রীপ করত । 


তাফসীর 

এখানে আল্লাহ্‌ রাব্বুল আলামীন ঘোষণা করেছেন যে, জান্নাতীদের পেয় শরবতের সাথে তাসনীম মিশ্রিত 
হবে। আর ‘তাসনীম’ শব্দের অর্থ উচ্চতা । কোন ঝর্ণাকে ‘তাসনীম’ বলার তাৎপর্য এই যে, তাহা উচ্চস্থান হতে 
প্রবাহিত হয়ে নিম্নের দিকে আসে । অতএব এখানে এর অর্থ এই যে, এ শরবত এমন পানির সাথে মিশ্রিত হবে 
যা তাদের কক্ষ ও মনযিলের উপরের দিক হতে তাদের জন্য পেশ করা হবে । মুজাহিদ ও কালবীর অভিমত 
এইরূপ। 

মুহাম্মদ ইব্‌ন আমর......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ১. শব্দের অর্থ হলো উচ্চতা । 

ইব্‌ন আবদুল আ'লা......কালবী হতে বর্ণনা করেছেন যে আল্লাহ্র বাণী ₹+-...$ এমন শরবত যা জান্নাভীদের 
কক্ষ ও মনযিলের উপরের দিক হতে তাদের জন্য পেশ করা হবে। এটা আল্লাহ্‌ পাকের নৈকট্য প্রাপ্ত লোকদের জন্য 
খালেস শরবত । কোন কোন মুফাসসিরগণের মতে তাসনীম এমন একটি ঝর্ণাধারায় প্রবাহমান শরবত যা, উত্তম ও 
উৎকৃষ্টমানের এবং আল্লাহ্‌র নৈকট্য প্রাপ্ত ব্যক্তিদের জন্য খাস হবে। 

আবু কুরাইব...... আবদুল্লাহ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী +:..... শব্দের অর্থ তা একটি বেহেশতী 
ঝর্ণা, যার খালেস শরবত কেবলমাত্র নৈকট্য প্রাপ্ত জান্নাতীদের জন্য খাস হবে । তা সাধারণ জান্নাতবাসীদের পানের 
জন্য দেওয়া হবেনা। 

ইব্‌ন বাশার......আবদুল্লাহ হতে বর্ণনা করেছেন যে, তাসনীম মিশ্রিত শরবত কেবল ডানপন্থী আল্লাহ পাকের 
নৈকট্যপ্রাপ্ত নেক বান্দাদের জন্য বরাদ্দকৃত হবে, সাধারণ মুমিনদের তা প্রদান করা হবে না। 

ইব্‌ন হুমায়দ...... মাসরূক হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ (২.১ ১০ £৯1)-,-এমন একটি 
ঝর্ণাধারায় প্রবাহমান শরবত, যা আল্লাহ্র নৈকট্য প্রাপ্ত ব্যক্তিদের জন্য নির্ধারিত হবে। সাধারণ জান্নাতীরা এর স্বাদ 
গ্রহণ করতে পারবে না। 

মিহরান......মাসরূক হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী £ ৯১৪০] (4 ০১:১১ (১4১5 অর্থাৎ তা 
এমন একটি ঝর্ণা, যার শরবত কেবলমাত্র আল্লাহ্‌র নৈকট্য প্রাপ্ত বান্দাগণ পান করবেন এবং তারা হবেন ডানপন্থী 
জান্নাতী বান্দা । 

তালহা ইব্‌ন ইয়াহইয়া......মালিক ইব্‌ন হারিস হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম ৪ ১০ «১১০ 
+45 এর অর্থ হলো তাসনীম নামের এই বিশেষ শরবত, যা কেবলমাত্র আল্লাহ্র নৈকট্য প্রাপ্ত জান্নাতীদের জন্য 
বরাদ্দকৃত হবে। সাধারণ জান্নাতীরা তা পান করতে পারবে না। 


www.waytojannah.com 


Contents 


সূরা মুতাফফিফীন ১১৩ 


ইব্‌ন হুমায়দ......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪২... ১০ 3 15- 
০৬৮,১৪০) (০ ০০১১ (১০ অত্যন্ত বাস্তব কথা। সাধারণ শ্রেণীর বেহেশতী বান্দারা তাসনীম শরবতের স্বাদ 
গ্রহণ করতে পারবে না। 

ইব্‌ন হুমায়দ......মালিক ইব্‌ন হারিস হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণীর ৪ ৪ ১. ০০ ২৯1১০ এই 
আয়াতে তাসনীম শব্দ দ্বারা বেহেশতের সেই বিশেষ প্রবাহমান শরবতের ঝর্ণাকে বুঝান হয়েছে যার শরবত 
কেবলমাত্র আল্লাহ্‌র নৈকট্যপ্রাপ্ত বান্দাদের জন্য নির্ধারিত হবে । সাধারণ জান্নাতীরা এর স্বাদও গ্রহণ করতে 
পারবে না। 

ইব্‌ন হুমায়দ......হযরত ইব্‌ন আব্বাস রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী ৪১৯০১ ১০৭ ২৯1১ 
১১৮০৪৭]। 158 ০৮০ ৬১০ এই আয়াতে তাসনীম শরবতকে কেবলমাত্র আল্লাহ সান্িধ্যপরাপ্ত বান্দাদের জন্য 
খাস করা হয়েছে। সাধারণ শ্রেণীর জান্নাতীরা এর স্বাদ গ্রহণে সক্ষম হবে না। 

মুহম্মদ ইব্‌ন সাদ......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ ১০ ৫৯1১০ 
La ৮১৮১/১ ৮৮৮০ "১:১5 এর অর্থ হলো এমন একটি বেহেশতী ঝর্ণা যার সাথে শরবত 
মিশ্রিত হবে। 

ইয়াকুব......হাসান হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম £ ১০১ ৬১০ +৯1১০ এর অর্থ হলো এটা 
এমন একটি গোপন শরবতের ঝর্ণা, যা আল্লাহ পাক বেহেশতীদের জন্য সৃষ্টি করেছেন। 

ইব্‌ন আবদুল আ'লা......আবূ সালেহ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ ২.১ ০ 4৯1!) এই 
আয়াতে তাসনীমকে এমন উত্তম শরবত বলা হয়েছে, যা কেবল নৈকট্য প্রাপ্ত বান্দাদের জন্য আল্লাহ পাক বরাদ্দ 
করেছেন। সাধারণ বেহেশতীরা এর স্বাদ গ্রহণ হতে মাহরূম হবে । 

বাশার......হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যেআল্লাহর বাণী ঃ ০১১ ৩ 4215 এমন 
উৎকৃষ্টমানের শরবত, যা কেবল আল্লাহর নৈকট্য প্রাপ্ত নেকবান্দাদের জন্য বরাদ্দ হবে, সাধারণ জান্নাতীরা এর স্বাদ 
গ্রহণ করতে পারবে না। 

ইউনুস...... ইব্‌ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম £ ০:5 ০* 4215 এর অর্থ হলো এমন 
শরবতের ঝর্ণা যা কেবলমাত্র আল্লাহ্‌র নৈকট্য প্রাপ্ত বান্দাদের জন্য খাস হবে । সাধারণ জান্রাতীরা এর স্বাদ গ্রহণ 
করতে পারবে না। 

ইউনুস বলেন, তাসনীম হলো এ শরবতের ঝর্ণা যা আরশের নিম্ন হতে প্রবাহিত হয়েছে। 

হুসায়ন.....-যাহহাক হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ৪ ০:০5 ০৭ 47২১০ এখানে তাস্নীম হলো 
অতীব উন্নত ও উৎকৃষ্টমানের শরবত, যা বেহেশ্তীদের জন্য তাদের কক্ষ ও অনযিলের উপরের দিক হতে পেশ 
করা হবে এবং তা কেবলমাত্র আল্লাহ তা'আলার নৈকট্যপ্রাপ্ত বান্দাদের জন্য খাস হবে । সাধারণ বেহেশতীরা এর 
স্বাদ গ্রহণ করতে পারৰে না। 
কোন ব্যাকরণবিদের নিকট উক্ত শব্দটির শেষ অক্ষর যবরবিশিষ্ট হওয়ার কারণ এই যে, এর আগে (১০ 198... 
উহ্য রয়েছে। অথবা তা প্রশংসা স্বরূপ ব্যবহৃত হয়েছে - যার ফলে (১১০ এই শব্দের শেষ অক্ষরটি যবরবিশিষ্ট 
হয়েছে। অবশ্য কুফার কোন কোন ব্যাকরণবিদ (১, শব্দটি যবরবিশিষ্ট হওয়ার জন্য দুইটি কারণের উন্ধেখ 
করেছেন। যথা £ 


তাবারী-_১৫ 


0 waytojannah. com 








‘Contents 


১১৪ তাফসীরে তাবারী (আমপারা) 


এই ১:১5 শব্দটির দ্বারা বিশেষ কোন ঝর্ণা অর্থ গ্রহণ করা হয়েছে। যেমন আল্লাহর কালামে আছে 
সা হিতক ধক হেয়ার জল) বা কলং এখানে 
এই বিশেষ অর্থের কারণে (315৫ হয়েছে। 

অপর কারণটি হলো এটা যে, কোন ঝর্ণার নামস্বরূপ ব্যবহৃত হয়েছে। অতএব ১ « শব্দটি ১১ বা 
সারাটা নি Lae MEL So নানান 
ব্যবহৃত হয়েছে। 

গ্রন্থকার বলেন £ এটাই তার নিকট গ্রহণীয় যে, ‘তাসনীম’ নির্দিষ্ট ও ‘আইনুন’ শব্দটি অনির্দিষ্ট ঝরণাকে 
বুঝানোর জন্য ব্যবহার হয়েছে। 

অতঃপর আল্লাহ পাকের কালাম ৫ ১৫৯: [9০1০২ ১০1৯4419১৯1 95 2 অর্থাৎ অপরাধী 
লোকেরা দুনিয়ায় ঈমানদার লোকদের প্রতি ঠান্টা-বিদ্রুপ করত । এখানে এঁ সমস্ত কাফির-সুশরিকদের সম্পর্কে বলা 
হয়েছে, যারা আল্লাহ পাকের একত্ববাদকে অস্বীকার করত এবং যাবতীয় অন্যায়-অপকর্মে তৎপর থাকত এবং তারা 
ঈমানদার লোকদের কাজ-কারবার ও আচরণের প্রতি ঠাষ্টা-বিদ্বপ করত। কেননা তারা আল্লাহ রাব্বুল আলামীন, 
হাশর-নশর, হিসাব-কিতাব ইত্যাদির প্রতি বিশ্বাস স্থাপন করত না। এটাই এ আয়াতের ব্যাখ্যা । ৃ 

বাশার......হযরত আবূ কাতাদাহ রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর কালাম ঃ [১,১২1 SHS 
০8১55017500 5,31 ১1744 এই আয়াতের অর্থ এই যে, দুনিয়ায় অন্যায়-অপকর্মকারী পাপী লোকেরা 
ঈমানদার লোকদের আচার-আচরণ ও কাজকর্মের প্রতি ইংগিত করে ঠা্টা-বিদ্রপ করত। আসলে তারাই ছিল 


মিথ্যবাদী ও দুষ্কৃতকারী । 
6440 ০৮৮01574501) BOIL gp 5s ro) 
১০3৯৯ ০৪৩৩ [৬ (1) তত (০8319), (1) 


৩০. তাদের পাশ দিয়ে যখন তারা গমন করত, তখন কটাক্ষ করে তাদের প্রতি ইশারা করত । ৩১. আর 
নিজেদের ঘরে যখন স্বজনের নিকট ফিরে যেত, তখন উৎফুল্ল হয়ে ফিরত । ৩২. এবং যখন তাদেরকে দেখত, 
তখন বলত, এরাই তো পথভ্রষ্ট । ৩৩. অথচ তাদেরকে তো তাদের তত্বাবধায়ক করে পাঠান হয় নি। 


তাফসীর 

এখানে আল্লাহ রাব্বুল আলামীন মু'মিন মুসলমানদের প্রতি বেঈমান কাফিরদের বাস্তব আচার-ব্যবহারের 
পদ্ধতি স্পষ্টভাবে তুলে ধরেছেন । কেননা পাপীরা মুমিনদের ঈমান ও আচার-আচরণকে অবাস্তব ও অসম্ভব বলে 
মনে করত এবং সেজন্য দুনিয়াতে ঠাট্টা-বিদ্বপ করত । এমনকি যখন তারা তাদের পাশ দিয়ে গমন করত, তখন 
মুশরিকরা তাদের প্রতি কটাক্ষ করে ইশারা করত। আর এই আল্লাহদ্রোহী কাফিররা যখন নিজেদের আপনজনের 
নিকট ফিরে যেত, তখন তারা উৎফুল্ল হয়ে ফিরত । এটাই এই আয়াতের ব্যাখ্যা । 

আলী......হযরত ইব্‌ন আব্বাস রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ ১৫৩৪ 1131 এর অর্থ 
হলো, তারা মুশমিনদের কাজকর্ম ও আমল-আকীদা দর্শনে আশ্চর্য হয়ে ফিরে যেত। . 

ইউনুস......ইব্ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম 118১1 ৫1১1 dl 1১43১1315 
১২৫৩ এই আয়াতের অর্থ এই যে, যখন কাফির-মুশরিকরা কোন মু'মিন-মুসলমানের প্রতি ঠাট্টা ও বিদ্বুপাত্মক 


www.waytojannah.com 


Contents 


সূরা মুতাফফিফীন ১১৫ 


শব্দ উচ্চারণ করত, তখন তারা বড়ই খুশি ও আনন্দিত হতো । কিন্তু এর প্রতিফল স্বরূপ তারা আলমে আখিরাতে 
কঠিন আযাবে গেরেফতার হবে। 

আহলে আরব -১:$৪ ও ০১১৫৫ এই শব্দ দুইটির অর্থের মধ্যে বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন । কেউ কেউ 
বলেন £ 4৬৯ শব্দে অর্থ হলো ০০১ অর্থাৎ সুখ-সন্ভোগ বা হাসি-ঠান্টা সহকারে ফেরা এবং ৩১৫৪ শব্দে 
অর্থ হলো ৩:১৪ বা উৎফুল্ল চিন্তে ফিরে আসা ।। এটা এ শব্দ দুইটির মত যথা £ ১৪.১ বা লোভী এবং ₹-- বা 
(সিনা ধগা হিলি 

তঃপর আল্লাহ তাবারাকা ওয়া তা'আলার বাণী ৪ ১41১ ০১৪৯ ৩। 1513 ৯91 313 অর্থাৎ যখন 

পাপীরা মুমিনদেরকে দেখে, তখন তারা ঠাট্টা ও বিদ্রপাত্মক ধ্বনি দিয়ে বলে উঠে, নিশ্চয়ই এরাই তো পথভ্রষ্ট ও 
গুমরাহের দল। এদের কথার জবাবে আল্লাহ পাক বলেন ৪ ০:4৯ 7৫:1০ 191-..)1 55 তাদেরকে তো ওদের 
অর্থাৎ মু'মিন মুসলমানগণের তত্বাবধায়ক হিসেবে প্রেরণ করা হয় নি। এখানে মুসলমানদের প্রতি 
প্রতি ইয়াকীন রাখত এবং সে হিসেবে কাজও করত-__যা কাফিরদের দৃষ্টিতে নেহায়েত বাজে ও অপ্রয়োজনীয় বলে 
মনে হতো । যদ্দরূন তারা মুসলমানদের প্রতি যদৃচ্ছা আচরণ করত এবং ঠাট্রা-বিদ্রপ করত । 


৩৩ (৮5) 05555598/9145 (6) ৩ OHS UI 42 AGING 06) 


৫ 5৮ 4৫ G+ 
92819 AY ES) ভি 


৩৪. কিন্তু আজ ঈমানদারগণ কাফিরদের প্রতি উপহাস করছে । ৩৫. তারা সুসজ্জিত আসনে বসে তাদের 
' অবস্থা অবলোকন করছে, ৩৬. কাফিররা তাদের কৃতকর্মের প্রতিফল পেল তো? 


তাফসীর 

এখানে আল্লাহ রাব্বুল আলামীন কিয়ামতের দিন এ কাফিরদের দুরবস্থার কথা বর্ণনা করেছেন, যারা দুনিয়াতে 
উঈমানদারগণের প্রতি ঠাট্টা-বিদ্ধপ করত । কিয়ামতের হিসাবান্তে যখন কাফিরদেরকে আল্লাহ পাক জাহান্নামে প্রেরণ 
করবেন এবং সেখানে তারা ভীষণ শান্তিতে গেরেফতার হবে; তখন মুমিনগণ জান্নাতে আনন্দ সহকারে উচ্চ 
আসনে বসে তা দেখতে পাবে এবং মনে মনে বলতে থাকবে, এরা নিজেদের কাজের বেশ চমৎকার প্রতিফল লাভ 
করছে। এটাই মুফাসসিরগণের নিকট এই আয়াতের ব্যাখ্যা । 

মুহম্মদ ইব্‌ন সা“দ......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ ০2341 £৮0 
১১১১১০০1১০০ , ১9১ ০৬০ ৮8২11 ১০1০।-এর অর্থ হলো কিয়ামতের দিন ঈমানদারগণ 
কাফিরদের দুরবস্থা দেখে উপহাস করতে থাকবে এবং তারা জান্নাতের মধ্যে আনন্দ সহকারে উচ্চ আসনে বসে তা 
দেখতে থাকবে । 

হযরত ইব্ন আব্বাস (রা) বর্ণনা করেছেন যে, বেহেশতীগণ যাতে দোযখীদের অবস্থা দেখে সুখানুভব করতে 
পাবে, এ রকম কিছু খিড়কী জানালা বেহেশতে থাকবে । বেহেশতীগণ এই সমস্ত জানালাপথে দোযখবাসী 
কাফিরদের অবস্থা দেখে প্রতিশোধের হাসি হাসবে যে, সত্য সত্যই কাফিরেরা তাদের কৃতকর্মের সমুচিত প্রতিফল 
পেয়েছে। 


www.waytojannah.com 


শি ম্যাক. 


Contents 


১১৬ তাফসীরে তাবারী (আমপারা) 


বাশার...... হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ Le ial 521 (92105 
OIE 581 le ১৯৫৯০ 4] এই আয়াত সম্পর্কে হযরত কা'ব বলেছেন বেহেশত ও দোযখের 
মাঝখানে কিছু কিছু ছিদ্রের ব্যবস্থা থাকবে, যখন মুমিনগণ তাদের দুনিয়ার শত্রু কাফিরদের শাস্তি অবলোকন 
করতে চাইবে, তখন এ ছিদ্রগুলি খুলে দেওয়া হবে এবং জান্নাতীরা উচ্চ আসনে সমাসীন থেকে কাফিরদেরকে 
জাহান্নামের আগুনে দগ্ধ হতে দেখবে । 

ইব্‌ন আবদুল আ'লা...... হযরত কাব (রা) হতে বর্ণনা করেছেন যে, বেহেশতী ও দোযখীদের মাঝখানে 
এমন কিছু সংখ্যক ছিদ্র থাকবে, যার মধ্য দিয়ে জান্নাতীরা জাহান্নামীদের কঠিন শান্তি অবলোকন করতে পারবে । 

হুসায়ন...... যাহ্হাক হতে বর্ণনা করেছেন যে, 1০ .. ০১৫৯০ 30810151951 ০2৬ (92155 
, ০৮১1৮ 4০1০%| এই আয়াতের ব্যাখ্যায় হযরত ইব্‌ন আব্বাস (রা) বলেছেন যে, বেহেশতের মধ্য দিয়ে 
বেহেশতীগণ জাহান্নামীদের কঠিন শাস্তি দেখতে পাবে এবং তখন তারা প্রতিশোধের হাসি হাসতে থাকবে এবং 
কাফিররা তাহাদের কর্মফলের সমুচিত প্রতিফল পেয়েছে দেখে খুশি হবে। 

ইব্‌ন হুমায়দ...... সুফিয়ান হতে বর্ণনা করেছেন যে, 51০ , ১১৫৯৫ EK ০০ Tl Col (92105 
১১১১ 4০191 এই আয়াতের তাৎপর্য এই যে, জাহান্নামীরা জান্নাতীদেরকে বেহেশতের মধ্যে উচ্চ আসনে 
সমাসীন দেখবে । অপরপক্ষে জান্নাতীরা দোযখীদেরকে জাহান্নামের আগুনে দগ্ধ হতে দেখবে এবং মনে মনে বলতে 
থাকবে, তারা তাদের কর্মের উপযুক্ত প্রতিফল প্রাপ্ত হয়েছে। 

?পর আল্লাহ্‌ তাবারাকা ওয়া তা'আলার বাণী ৪ 1 8১ 1১204 (5 ১0801 5১ ৯ অর্থাৎ কাফিররা 
তাদের কৃতকর্মের প্রতিফল পেল তো ? এই আয়াতের মধ্যে সুক্ষ্ম বিদ্রীপ নিহিত রয়েছে। দুনিয়াতে কাফিররা 
মুসলমানদেরকে যে কষ্ট দিত এবং তাদের সাথে ঠাট্টা-বিদ্রপ করত; তার প্রতিশোধ হিসেবে আল্লাহ্‌ পাক আলমে 
আখিরাতে যখন কাফিরদেরকে জাহান্নামের আগুনে দগ্ধ করতে থাকবেন, তখন মুমিনগণ জান্নাতে আনন্দ সহকারে 
উচ্চ আসনে.বসে তা দেখতে পাবে এবং মনে মনে বলতে থাকবে, নিজের কাজের বেনী চলক রত হা 
এখন লাভ করছে। এটাই এই আয়াতের ব্যাখ্যা । 

মুহাম্মদ ইব্‌ন আমর......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, ০/4, SAL 2 U1 55 U2 এই 
আয়াতের অর্থ হলো কাফিররা তাদের কৃতকর্মের প্রতিফল প্রাপ্ত হবে। 

ইব্‌ন হুমায়দ......সুফিয়ান হতে বর্ণনা করেছেন যে, 4/24, 1/5 5,411 5:1 এই আয়াতের মর্ম 
এই যে, কাফিরদেরকে জাহান্নামের আগুনে এ কারণেই দগ্ধ করা হবে যে, তারা মু’মিন বান্দাদের ঈমান ও 
আচার-আচরণের প্রতি দুনিয়াতে ঠাট্টা-ব্দ্ধপ করত । 

সূরা মুতাফৃফিফীনের তাফসীর এখানেই শেষ হলো । 


www.waytojannah.com 


Contents 


© Cat 


0১০] & ৯.9: 


মক্কায় অবতীর্ণ, আয়াত-২৫, রুকু-১। 
pep dps 
দয়াময়, পরম দয়ালু আল্লাহ্র নামে । 


4223/2 LAER 


2 G2 রি EEL 
SLs on) ০০৯১2) 55১ (0) ৩৫৪ 1 202)191 (1) 


2:৫7 প পে 
১ ০৫৯১5 ৩55 (9) & এ 2930 ৩5 (£) 


১. যখন আকাশ বিদীর্ণ হবে ২. এবং স্বীয় প্রতিপালকের নির্দেশ পালন করবে এবং এটাই তার প্রকৃতিগত 
কর্তব্য । ৩. আর যখন যমীনকে সম্প্রসারিত করা হবে ৪. এবং পৃথিবী তার গর্ভে যা কিছু আছে তা বাইরে 
নিক্ষেপ করবে ও শূন্যগর্ভ হবে । ৫. আর এভাবেই সে তার প্রতিপালকের নির্দেশ পালন করবে, যা তার জন্য 
প্রকৃতিগত কর্তব্য । 
তাফসীর - 
এখানে আল্লাহ রাব্বুল আলামীন কিয়ামতের পরিস্থিতি বর্ণনা প্রসঙ্গে বলেন, সেদিন আসমান দীর্ণ-বিদীর্ণ হয়ে 
যাবে, ফেটে চৌচির হয়ে খণ্ড-বিখণ্ড হয়ে পড়বে । 

অতঃপর আল্লাহর বাণী 8:০4. ($১১1 :55315 “এবং সে এভাবেই স্বীয় প্রতিপালকের নির্দেশ প্রতিপালন 
করবে, যা তার প্রকৃতিগত এবং অবশ্য করণীয় ও বাঞ্ছনীয় ৷’ এখানে 11 :-:519 বলা হয়েছে, যার তরজমা 
হলো ঃ সে তার প্রভুর নির্দেশ শুনবে । কিন্তু আরবী ভাষার প্রচলনে দেখা যায় এ ,১! এর অর্থ সে হুকুম শুনল বা 
মান্য করল ৷ শুধু এতটুকু নয়, বরং এর প্রকৃত তাৎপর্য এই যে, সে হুকুম শুনে একজন অনুগত ব্যক্তির ন্যায় তা 
পালন করল এবং এর বিন্দুমাত্র ব্যতিক্রম করল না। যেমন নবী করীম (সা) হতে বর্ণিত আছে, আল্লাহ্‌ পাক তার 
নির্দেশ স্বরূপ কুরআন মজীদকে তার নবীর প্রতি নাযিল করেন, যিনি এর যাবতীয় হুকুম-আহকাম সঠিকভাবে 
প্রতিপালন করেন এবং এতে একটুকু অমান্য করেন নি । যেমন কবির ভাষায় £ 


অর্থাৎ ‘যখন তাদের নিকট কোন ভাল কথা বলা হতো, তখন মনে হতো তারা বধির, কিছুই শোনে না, কিন্তু 
যখন তাদের নিকট কোন খারাপ বলা হতো, তখন তা খুবই আগ্রহের সাথে শুনতে ও প্রতিপালন করত ।' অতএব 


www.waytojannah.com 





Contents 


১১৮ তাফসীরে তাবারী (আমপারা) 


14: ২১1 এর অর্থ সে তার প্রভুর নির্দেশ শুনবে বা প্রতিপালন করবে । এটাই মুফাসসিরগণের' নিকট এই 
আয়াতের তাফ্সীর। 

মুহাম্মদ ইবৃন সাঁদ......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ (৫2১1 5533 
০%-১-এর অর্থ হলো সে তার প্রতিপালকের আদেশ পালন করবে । 

আবু কুরাইব্‌......সাঈদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম £ 4০, 43১! -31১-এর অর্থ হলো সে 

তার প্রতিপালকের নির্দেশ শুনবে এবং প্রতিপালন করবে । 

মুহাম্মদ ইব্‌ন আমর......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী ৪ 5৯১ ৫:1 ১১1১-এর অর্থ 
হলো ৬, অর্থাৎ সে তার প্রতিপালকের নির্দেশ শুনবে । 

হারিস......মুজাহিদ হতে একইরূপ অভিমত ব্যক্ত করেছেন । 

ইব্‌ন আবদুল আ'লা রি হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম ৪ ১১15 
৪9 (৫2০৭- -এর অর্থ হলো ৪ সে তার প্রতিপালকের নির্দেশ শুনবে ও প্রতিপালন করবে । 

বাশার...... হযরত আবু কাতাদাহ রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম ৪:৪৯ 14১4 :-:313-এর 
অর্থ ০515 ৬৬৯51 অর্থাৎ সে তার প্রভুর নির্দেশ শুনবে এবং প্রতিপালন করবে। 

হুসায়ন......যাহহাক হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী £ 4১14: ১31১ এর অর্থ হলো 
০০151 3 ৬৬৬৯০ এটাই এ আয়াতের বিশেষ ব্যাখ্যা । 

মুহাম্মদ ইবৃন্‌ সা‘দ......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম £ এ৪৯-এর অর্থ 
হলো (4১১1 ২০4 ০১৪৪ অর্থাৎ সে তার প্রতিপালকের নির্দেশ অবনত মস্তকে প্রতিপালন করবে । 

ইব্‌ন হুমায়দ......সাঈদ ইবৃন্‌ যুবায়র হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম £ ০৪৯ শব্দের অর্থ হলো 
(৫1 5= 9 অর্থাৎ এটা তার প্রকৃতিগত দাবি যে, সে তার প্রভুর নির্দেশ প্রতিপালন করবে । 

অতঃপর আল্লাহ তাবারাকা ওয়া তা'আলার বাণী £ :5,4”১১%1 1319 অর্থাৎ ‘যখন যমীনকে সম্প্রসারিত 
করা হবে। "ঃ 

ইব্‌ন আবদুল আ'লা......আলী ইব্ন্‌ হুসায়ন সূত্রে হযরত নবী করীম (সা) হতে বর্ণনা করেছেন যে, 
কিয়ামতের দিন পৃথিবীকে এক দস্তরখানের মত ছড়িয়ে বিছিয়ে দেয়া হবে । অতঃপর এতে মানুষের জন্য কেবলমাত্র 
পা রাখারই জায়গা হবে । অতঃপর আমাকেই সর্বপ্রথম আহ্বান করা হবে এবং এই সময় হযরত জিবরাঈল (আ) 
আল্লাহ্‌র ডানদিকে হবেন। আল্লাহ্‌র শপথ, ইতিপূর্বে তিনি তাকে অবলোকন করেন । অতঃপর আমি তাকে বলব, 
হে আমার রব! আপনি আমাকে মানুষের হিদায়াতের জন্য প্রেরণ করেছিলেন । আল্লাহ তা'আলা বলবেন, আপনি 
সত্য বলেছেন । আপনি তাহাদের জন্য শাফাআত করুন । অতঃপর আমি বলব, হে আমার প্রতিপালক! আপনার 
বান্দারাই ময়দানের চতুর্দিকে জমায়েত হয়েছে নবী করীম (সা) বলেছেন, এ স্থানের নাম মাকামে মাহমুদ বা 
প্রশংসিত স্থান । 

মুহাম্মদ ইব্ন্‌ আমর......মুজাহিদ হতে বর্ণনা করেছেন হে. আল্লাহ্র বাণী ৪ ০, এর অর্থ হলো কিয়ামতের 
দিন যখন যমীন সম্প্রসারিত হবে । 

অতঃপর আল্লাহ রাব্বুল আলামীনের কালাম 8 ০4১3 9 (45 (০ 53115 অর্থাৎ পৃথিবী তার গর্ভে যা কিছু 
আছে, তা বাইরে নিক্ষেপ করবে ও শৃন্যগর্ভ হবে। এখানে মৃতদের কথা বলা হয়েছে, যাদেরকে যমীন বাইরে ফেলে 
দেবে। অনুরূপভাবে মানুষের আমলের যত সাক্ষ্য-প্রমাণ এতে পাওয়া যাবে, ত তা সবই পুরাপুরিভাবে বহিষ্কৃত হবে। 
কোন জিনিসই এতে লুক্কায়িত কিংবা গোপন থাকবে না। এটাই এই আয়াতের ব্যাখ্যা । 


www.waytojannah.com 





Contents 


সূরা ইন্শিকাক্‌ ১১৯ 


মুহাম্মদ ইব্‌ন আমর......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ৪ ৬.55 ০4১০ 3045৯৮০৪105 এর 
অর্থ হলো যত মৃত মানুষ তার গর্ভে থাকবে, তাদের সকলকে তা বাইরে ফেলে দেবে । 

বাশার......হযরত আবু কাতাদা (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী 85১১১ 9 (451১ ৪119 
এর অর্থ হলো পৃথিবী তার গর্ভে মৃত মানুষসহ খনিজ পদার্থ ও অন্যান্য যা কিছু বোঝাস্বরূপ ধারণ করে, সেদিন 
তার সব কিছুকে সে বাইরে নিক্ষেপ করবে। 

অতঃপর আল্লাহ তাবারাকা ওয়া তা'আলার বাণী £ 54৯314১1০23 অর্থাৎ সে এইভাবেই স্বীয় 
প্রতিপালকের নির্দেশ প্রতিপালন করবে, যা তার স্বভাবগত ধর্ম এবং অবশ্য করণীয় ও বাঞ্ছনীয় । 

আহলে আরব আল্লাহর বাণী ৪ :-$:2$1(4..1| 131 এই আয়াতের _,।১৯সম্বন্ধে মতভেদ করেছেন এবং 
একইভাবে ১ “১০১91 1519 এই আয়াতের _,1১৯ স্বরূপ কোন্‌ আয়াত এসেছে, সে সম্পর্কে মতভেদ করেছেন। 
বসরার কোন কোন ব্যাকরর্ণবিদের অভিমত অনুযায়ী আল্লাহর বাণী ৪ 84১ 511 0৫ এ ১০০১৪ কত 
১5১১৭ (৯৫ এই আয়াত প্রথমে হবে এবং এর পর হবে :5%:51 20441 19এই আয়াত । অবশ্য কালাম 
পাকে এই ব্যাপারে 2455 ও ১35১ অর্থাৎ আগের আয়াত পরে এবং পরের আয়াত আগে আনয়ন করা হয়েছে। 
অবশ্য কৃফার কোন কোন ব্যাকরণবিদ ও মুফাসসিরের অভিমত এই যে, .১| eal | এই আয়াতের 
২১৯ স্বরূপ ৪ ৮৮:০1 ১০১১5 এই আয়াত এসেছে। অবশ্য কেউ কেউ বলেন ৫১]: 1241119| এর 
জবাব স্বরূপ 4১৪০১ ১৬৫ 25511 0 এডি 5০১81 26 এই আয়াত ব্যবহৃত হয়েছে। অর্থাৎ 
যখন আকাশ বিদীর্ণ হবে তখন হে মানুষ! তুমি তোমার প্রতিপালকের নিকট পৌছানোর জন্য যে চেষ্টা করছ, 
অতএব তোমরা তার সাথে গিয়ে অবশ্যই মিলিত হবে এবং তোমাদের আমলের পরিপ্রেক্ষিতে ভাল বা মন্দ 
প্রতিফলপ্রাপ্ত হবে। 

গ্রন্থকার বলেন £ তার নিকট বিশুদ্ধ অভিমত এটাই যে, ৪:5১ 41 0 এই আয়াতের জবাব ১১২. . 
বা গোপন রয়েছে যা এরূপ £ ১ 91 ১2৯ ১১ ১৪০ ৮০ ৮০০১১ sl 158 551 2056এ। 191 অর্থাৎ যখন 
কিয়ামতের সময় আকাশ বিদীর্ণ হবে, তখন লোকেরা তাদের ভাল ৰা মন্দ সমস্ত আমলই দেখতে পাবে। যা এই 
আয়াতে উক্ত হয়েছে যথা £ 4৪১৪ (৫ ০2. ll 0১৫ এ০। 5৮১৪ ls 


reed 2৫ ০ 
৩49০5 22505 ৮৬৪ (% SLs CN 4046 পপ (৭) 
OVI MOLLE (4) SRS SEE EY S25 (an) 


বিররানাগ্া ০০ জপ OA SEE ENE WU 
তুমি তার সাথেই সাক্ষাত করবে । ৭. অতঃপর যার আমলনামা তার ডান হাতে দেয়া হবে, ৮. তার 
হিসাব-নিকাশ সহজেই হয়ে যাবে । ৯. এবং সে তার আপনজনের নিকট প্রফুল্লচিত্তে ফিরে যাবে । 


তাফসীর 
এখানে আল্লাহ পাক বলেন, হে মানুষ! তুমি তোমার প্রতিপালকের নিকট উপনীত হওয়া পর্যন্ত সব সময় কর্ম 
সম্পাদনে ব্যস্ত ও চেষ্টিত থাক। কেননা তোমার ভাল আমলই তোমাকে তার নিকটবর্তী করবে এবং তোমার বদ 
আমলই তোমার ধ্বংস ও তীর অসস্তুষ্টির কারণ হবে । আর অবশ্যই তুমি তার সাথে সাক্ষাত করবে । এটাই 
মুফাসসিরগণের নিকট এই আয়াতের ব্যাখ্যা । 


www.waytojannah.com 


Contents 


১২০ তাফসীরে তাবারী (আমপারা) 


মুহাম্মদ ইব্‌ন সা‘দ....... হুধরত ইব্ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তাআলার বাণী £ 
425৮৪ 1৯5৫ ৮2০ ৪10 04 4। ১০31 6205 এই আয়াতের অর্থ হলো প্রত্যেক মানুষ তার ভাল বা 
মন্দ যে আমলই হোক না কেন, অবশ্যই আল্লাহর সাথে সাক্ষাত করবে ৷. 

বাশার......হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 8 ০44 4১| ১/-..১১| (৫2 
«3১% ১১২ 9 এ|। এই আয়াতের অর্থ হলো হে বনী আদম! তোমাদের প্রচেষ্টা খুবই দুর্বল। অতএব 
তোমরা যতটুকু চেষ্টা ও পরিশ্রম করতে সক্ষম, তা একমাত্র আল্লাহর অনুসরণেই হওয়া উচিত। কেননা আল্লাহ্‌র 
কুদরত ও শক্তি ছাড়া কেউই কিছু করতে সক্ষম হয় না। 

ইব্‌ন আবদুল আ'লা......হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, ৮11 04৫ এ 
। 2" ৫ এই আয়াতের অর্থ হলো তুমি তোমার প্রতিপালকের নিকট পৌছানোর জন্য যে কৃচ্ছ সাধনা 
করে থাক। 

টা বর ইক্ন ননী te আল্লাহর বাণী ৪ ২১৩4৭০১০4০৩ এই 


2 পালা পা তা 


করে থাক। 
পর আল্লাহর কালাম ৪ 4৮০২১ 455 5591 ১ (505 অর্থাৎ ‘যার আমলনামা তার ডান হাতে দেয়া 

হবে’, তার হিসাব-নিকাশ অত্যন্ত সহজভাবে গ্রহণ করা হবে। এমন হবে যে, আল্লাহ রাহমানুর রহীম তার 
আমলের প্রতি লক্ষ্য করে তার সমস্ত গুনাহ মার্জনা করে দেবেন এবং তার নেক আমলের দরুন অসীম নিয়ামত 
প্রদান করবেন । এটাই এই আয়াতের ব্যাখ্যা । 

অবশ্য আল্লাহ্‌র নবী (সা) এ সম্পর্কে বিভিন্ন হাদীসে যে মন্তব্য পেশ করেছেন, তাও উদ্ধৃত করা হলো । যথা $ 

ইব্‌ন ওয়াকী......হযরত আয়েশা (রা) হতে বর্ণনা করেছেন, তিনি বলেছেন যে, আমি নবী করীম (সা)-কে 
এইরূপ বলতে শুনেছি, ইয়া আল্লাহ! আপনি আমার হিসাব নিকাশ সহজভাবে গ্রহণ করুন । হযরত আয়েশা বলেন 
এতদশ্রবণে আমি তাকে প্রশ্ন করি, হে আল্লাহ্র রাসূল! সহজ হিসাব-নিকাশের অর্থ কিঃ জবাবে তিনি বলেন, 
যাদের গুনাহ থাকা সত্তেও আল্লাহ পাক তা মার্জনা করে দেবেন, তাদের হিসাব অত্যন্ত সহজ হবে । অপরপক্ষে 
যাদের হিসাব গ্রহণে কড়াকড়ি ও কঠোরতা অবলম্বন করা হবে, তারা খুবই ক্ষতিগ্রস্ত হবে। 

ইয়াকুব......হযরত আয়েশা (রা) হতে, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ সো)-কে কোন কোন নামাযের সময় 
এরূপ বলতে শুনেছি যে, হে আল্লাহ ! আমার হিসাব-নিকাশ সহজ করুন৷ অতঃপর তিনি গৃহে আসার পর জিজ্ঞেস 
করি, ইয়া রাসূলাল্লাহ! সহজ হিসাব-নিকাশ এর অর্থ কি? জবাবে তিনি বলেন, কিয়ামতের দিন গুনাহ থাকা সত্ত্বেও 
আল্লাহ পাক তজ্জন্য পাকড়াও করবেন না; বরং মার্জনা করে দেবেন, এটাই সহজ হিসাব । হে আয়েশা! জেনে 
রাখ, সেদিন যে ব্যক্তির হিসাব গ্রহণে কড়াকড়ি ও কঠোরতা অবলম্বন করা হবে, সে ধ্বংস হবে। 

নাসর ইব্‌ন আলী আল-জাহযামী......হযরত আয়েশা (রা) হতে বর্ণনা করেছেন যে, যে ব্যক্তির হিসাব 
সহজভাবে গৃহীত হবে, সে শাস্তিপ্রাপ্ত হবে এবং যার হিসাব-নিকাশে কড়াকড়ি করা হবে, সে শাস্তিপ্রাপ্ত হবে। 

£পর তিনি আরো বলেন, সহজ হিসাব তাই যে, গুনাহ থাকা সত্ত্বেও আল্লাহ পাক মেহেরবানী করে মার্জনা করে 
দেবেন। 

ইব্‌ন বাশার......হযরত আয়েশা (রা) হতে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (সা) বলেছেন, কিয়ামতের দিন যে 
ব্যক্তির হিসাব-নিকাশে কঠোরতা ও কড়াকড়ি করা হবে, সে ব্যক্তি শাস্তিপ্রাণ্ত হবে! হযরত আয়েশা (রা) বলেন, 


www.waytojannah.com 


, Contents 


সূরা ইন্শিকাক্‌ ১২১ 


এতদশ্রবণে আমি প্রশ্ন করি, ইয়া রাসূলাল্লাহ! আল্লাহ পাক কি ঘোষণা দেন নাই (১1... ২4৯ 8. 
/,", অর্থাৎ তার হিসাব-নিকাশ সহজেই হয়ে যাবে? জবাবে আল্লাহ্‌র নবী (সা) বলেন, যাদের হিসাব সহজে 
হবে, তাদের আমলনামা নামমাত্র আল্লাহ্র দরবারে পেশ করা হবে এবং তাদের সমস্ত গুনাহ মার্জনা করা হবে। 
অপরপক্ষে যাদের হিসাব গ্রহণে কড়াকড়ি করা হবে, তারা অবশ্যই শাস্তিপ্রাপ্ত হবে। 

ইব্‌ন ওয়াকী...... হযরত আয়েশা (রা) সূত্রে রাসূলুল্লাহ (সা) হতে বর্ণনা করেছেন যে, কিয়ামতের দিন যে 
ব্যক্তির হিসাব গ্রহণে কড়াকড়ি করা হবে, সে অবশ্যই শাস্তিপ্রাপ্ত হবে। তখন হযরত আয়েশা (রা) জিজ্ঞেস করেন, 
আল্লাহ পাক কি বলেন নাই |), 4১ ০,২ -,4৯১ ৯:০৪ অর্থাৎ তার হিসাব সহজভাবে গ্রহণ করা হবে? 
জবাবে নবী করীম (সা) বলেন, সহজ হিসাব যাদের হবে, তাদের আমলনামা নামমাত্র আল্লাহ্র দরবারে পেশ করা 
হবে এবং তাহাদের গুনাহসমূহ মার্জিত হবে । অপরপক্ষে যাদের হিসাব গ্রহণে বড়াকড়ি ও কঠোরতা অবলম্বন করা 
হবে, তারা ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হবে । 

ইউনুস......ইবৃন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী 81... 1১. 4৯১ ২:৮3 এর অর্থ 
হলো, সহজভাবে হিসাব-নিকাশ এ ব্যক্তিদের গ্রহণ করা হবে, যাদের পাপ থাকা সত্ত্বেও আল্লাহ পাক তা মার্জনা 
করে দেবেন । অতঃপর তিনি নিম্নের আয়াতগুলিও তিলাওয়াত করতে থাকেন । যথা 8 _..৯1| ALES 
অর্থাৎ ‘তারা হিসাবের বাড়াবাড়ি ও কঠোরতাকে ভয় করত ।' অতঃপর (১ ১11৫১ 855 3431 ৩4০ 
হা] ৩০৯০ 5905 ie 9555 ১.০ অর্থাৎ “তারা এ ব্যক্তি, যাদের উত্তম আমলগুলি আমার 
নিকট গৃহীত হয়েছে এবং তাদের অপরাধগুলিও মার্জনা করা হয়েছে, তারাই জান্নাতের অধিবাসী হবে' । 

ইব্‌ন হুমায়দ......হযরত আয়েশা (রা) সূত্রে রাসূলুল্লাহ (সা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী ৪ 
১.০ (১০০ ৮০৯৪ ০3:45 এর অর্থ হলো গুনাহ থাকা সত্তেও আল্লাহ পাক তা মার্জনা করে দেবেন এবং 
এটাই সহজ হিসাব-নিকাশ । অপরপক্ষে যাদের হিসাব গ্রহণে কড়াকড়ি ও কঠোরতা অবলম্বন করা হবে তারা ধ্বংস 
ও ক্ষতিগ্রস্ত হবে। 

ইব্‌ন বাশার......হযরত আয়েশা (রা) সূত্রে হযরত রাসূলুল্লাহ (সা) হতে বর্ণনা করেছেন যে, যে ব্যক্তির হিসাব 
গ্রহণে কড়াকড়ি করা হবে, সে অবশ্যই শাস্তিপ্রাপ্ত হবে । এতদশ্রবণে হযরত আয়েশা (রা) প্রশ্ন করেন, তবে আল্লাহ 
পাকের কালাম £ 1১... ৬,০ ০4৯৫ 35০48 এর সার্থকতা কিঃ জবাবে তিনি বলেন, হে আয়েশা, যাদের 
- নামমাত্র হিসাব হবে, তারাই এই দলভুক্ত । অপরপক্ষে যাদের হিসাবে কড়াকড়ি করা হবে, তারা অবশ্যই 
শাস্তিভোগ করবে । 

এখন যদি কেউ এরূপ প্রশ্ন করে যে, আল্লাহ পাক এরূপ ঘোষণা কেন দিলেন _ 5১ 3.5 অর্থাৎ 
পরস্পরের মধ্যে হিসাব গ্রহণ করা হবে । আসলে «= দুই ব্যক্তি ছাড়া হয় না। এর উত্তর এই যে, এটা 
আল্লাহর তরফ হতে বান্দার জন্য গুনাহের স্বীকৃতিস্বরূপ, যা তাদের আমলনামায় লিপিবদ্ধ থাকবে, একেই আল্লাহ 
পাক 4:4০ বা ৯০ শব্দ দ্বারা প্রকাশ করেছেন । 

আমর ইব্‌ন আলী......হযরত আয়েশা (রা) সূত্রে রাসূলুল্লাহ (সা) হতে বর্ণনা করেছেন যে, যে ব্যক্তির হিসাব- 
নিকাশ কিয়ামতের দিন কঠোরভাবে গ্রহণ করা হবে, সে ধ্বংসপ্রাপ্ত হবে । তখন হযরত আয়েশা প্রশ্ন করেন ইয়া 
রাসূলাল্লাহ! তা হলে আল্লাহ পাকের অবতীর্ণ এই আয়াতের অর্থ কি £ যথা ৪ (১: 435 591 ১ LL 
| UUs ০৮4.৯৪ ০১০৪ জবাবে তিনি বলেন, যাদের হিসাব সহজে হবে, তা নামমাত্র হিসাব হবে এবং 
যাদের হিসাবে কড়াকড়ি করা হবে, তারা অবশ্যই ধ্বংসপ্রাপ্ত হবে। 
তাবারী-__-১৬ 


www.waytojannah.com 


Contents 


১২২ তাফসীরে তাবারী (আমপারা) 


অতঃপর আল্লাহর বাণী 81১9১... alia lL অৰ্থাৎ ‘সে তার আপনজনের দিকে প্রফুল্লচিত্তে ফিরে 
যাবে ।” এরা হবে জান্নাতী, যাদের নামমাত্র হিসাব-নিকাশ হওয়ার কারণে অতি সহজেই তাদের হিসাব সম্পন্ন হবে 

এবং খুশিমনে তারা বেহেশতে গমন করবে । এটাই এই আয়াতের ব্যাখ্যা । 

অবশ্য কেউ কেউ নিম্নরূপ ব্যাখ্যাও পেশ করেছেন। যথা ঃ 

বাশার......হযরত আবূ কাতাদাহ রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম ৪ ৫1৯1 51 ১1৪১3 
1)... এই আয়াতের অর্থ হলো যার হিসাব সহজে গ্রহণ করা হবে, সে ব্যক্তি তাদের সাথে মিলিত হবে, যারা 
Ul AM 


5৮ 
৩1 1 2৮৫ f 5৮6.) 5 ১প AE 2? উতর 


৪০ ৮০০ (11) 019%512৩৫$৮% (13) OF) 703 SS GIG AA (\.-) 
259)893 (5০) ৪9০৫৩865405) Oba 2 র্‌ GLEE) (01) 
ত1৫. ৫46৪ 

১০. আর যে ব্যক্তির আমলনামা তার পিঠের পিছন দিক হতে দেয়া হবে, ১১. সে মৃত্যুকে আহবান করবে 
১২. এবং জাহান্নামে প্রবেশ করবে । ১৩. এই ব্যক্তি তার পরিজনদের মধ্যে সানন্দে কালাতিপাত করেছিল । 


১৪. সে মনে করেছিল যে, তাকে কখনই আল্লাহ্র নিকট ফিরতে হবে না । ১৫. নিশ্চয়ই ফিরে যাবে, তার 
প্রতিপালক তার উপর সবিশেষ দৃষ্টি রাখেন। 


তাফসীর 

এখানে আল্লাহ রাববুল আলামীন বলেন, যারা দুনিয়ার যিন্দেগীতে তার নির্দেশাবলী যথাযথভাবে পালন না করে 
মৃত্যুবরণ করবে, তাদের আমলনামা পিছন দিক হতে দেওয়া হবে । সম্ভবত তা এভাবে হবে যে, সে লোকটি তো 
ডান হাতে আমলনামা প্রাপ্তি হতে আগেই নিরাশ হবে । কেননা সে নিজের কৃতকর্ম সম্পর্কে তো পুরাপুরি অবহিত 
থাকবে । এজন্য প্রকাশ্যভাবে বাম হাতে আমলনামা গ্রহণ তার জন্য লজ্জার কারণ বিধায় সে নিজের হাত পিছনের 
দিকে রাখবে । কিন্তু এভাবেও সে নিজের সর্ব প্রকার কাজকর্মের লিখিত রিপোর্ট নিজ হাতে গ্রহণ করা হতে রক্ষা 
পাবে না। সে তা সামনে হাত বাড়িয়ে গ্রহণ করুক অথবা হাত পিছনের দিকে লুকিয়ে রাখুক, উভয় অবস্থায়ই তার 
হাতে তা অবশ্যই এসে পৌছবে । এটাই এ আয়াতের ব্যাখ্যা । 

অবশ্য কেউ কেউ নিম্নরূপ ব্যাখ্যাও পেশ করেছেন । যথা ৪ 

মুহাম্মদ ইব্‌ন আমর........মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী £ 5 
১১%% 513 এর অর্থ হলো, যে ব্যক্তি তার হাত লুকিয়ে পিছন দিকে রাখবে, সে অবস্থায় সে তার আমলনামা 
প্রাপ্ত হবে। 

তঃপর আল্লাহর বাণী 81১১ 1০১১ 3: অর্থাৎ সে তার ধ্বংস বা মৃত্যুকে আহ্বান করবে এবং 
বিলাপ করে বলতে থাকবে হায়, হায়! আমার আজ কি দশা হলো । এইরূপ শাস্তি ও অপমানের চাইতে মৃত্যুই তো 
শ্রেয়। এটাই এ আয়াতের ব্যাখ্যা । 

অবশ্য ১৬: শব্দটি সম্পর্কে বিভিন্ন মতামত পরিলক্ষিত হয়। যথা $ 

হুসায়ন......যাহহাক হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণীঃ | ১৯১০ |৯০+১ এর অর্থ 4১৫1 1১০-এঅর্থাৎ 
ধ্বংসকে আহ্বান করবে । | 


www.waytojannah.com 





Contents 


সূরা ইন্শিকাক্‌ ১২৩ 


তঃপর আল্লাহর বাণী ৪ 1,4 5 অর্থাৎ “সে জাহান্নামে প্রবেশ করবে ।' 

ক্বারীগণ এই আয়াতের [০১ শব্দটির পঠনে মতভেদ করেছেন। মক্কা, মদীনা ও শামের অধিকাংশ কারীর 
মতে ৮1০2 শব্দটির (5 অক্ষরটি পেশযুক্ত এবং &১ অক্ষরটি তাশদীদযুক্ত হবে। অর্থাৎ আল্লাহপাক এইরূপ 
আল্লাহদ্রোহীদের জাহান্নামের শাস্তি দেওয়ার মত দিবেন এবং তাদেরকে জ্বালানোর মত জ্বালাবেন। যেমন কালাম 
পাকের ভাষায় 8 1৯১ ১5৯ 1+911551৯০9৯ ০৪০৯০ Ll অর্থাৎ 'জাহান্নামীদের শরীরের চামড়া যখনই 
জ্বলে পুড়ে ভন্ম হয়ে যাবে, তখনই আবার তাদের নতুন চামড়া সৃষ্টি হবে।' এটা অবশ্যই অধিক শাস্তির উদ্দেশ্যেই 
হতে থাকবে । অবশ্য মদীনার কোন কোন ক্বারী এবং বসরা ও কুফার অধিকাংশ ক্বারীর অভিমত এই যে, (০: 
শব্দটির (5 অক্ষরটি যবরযুক্ত হবে এবং ১২ অক্ষরটি তাশদীদ ছাড়া হবে, অর্থাৎ তারা সেখানে পৌছাবে এবং- 
প্রজ্জলিত হতে থাকবে জাহান্নামের আগুনে । 

অতঃপর আল্লাহ তাবারাকা ওয়া তা“আলার বাণী ৪ 1১১১০ al 5৪ US 421 অর্থাৎ ‘সে ব্যক্তি তার 

পরিজনদের মধ্যে সানন্দে কালাতিপাত করেছিল ।” সে এরূপ মনে করত যে, মনে যা চায় তা করতে আপত্তি কি? 
জবাবদিহী করার তো প্রশ্নই নাই। এভাবে সে প্রবৃত্তির পরামর্শে পরিচালিত হয়ে সদা-সর্বদা অন্যায়-অপকর্মে লিপ্ত 
থাকত এবং এতে সে আনন্দ অনুভব করত । এটাই এই আয়াতের ব্যাখ্যা । অধিক ব্যাখ্যা স্বরূপ কেউ কেউ এরূপ 
বলেছেন। যথা £ 

বাশার......হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী £ ৯1 ৪ 9৮5 491 
015-030 ছক জার পানা সনিারান গার সারার করাচি করজা। এটা তাঁর দুনিয়ার জীবনের 
অবস্থা । 

অতঃপর আল্লাহর বাণী £ ৯০ ১4 ১1 ১ 44 অর্থাৎ “সে মনে করেছিল যে, তাকে কখনই আল্লাহ্র নিকট 
ফিরে যাতে হবে না ।” এখানে আল্লাহদ্রোহী কাফির-মুশরিকদের কথা বলা হয়েছে, যারা দুনিয়ার জীবনকে একমাত্র 
জীবন মনে করত । যার ফলে ভালমন্দের কোন তোয়াক্কা না করে মন চাহত যিন্দেশীর অনুসরণ করত এবং শাস্তি 
ও শান্তির কথায় ভ্রক্ষেপও করত না। অবশ্য নবী করীম (সা) এরূপ দু'আ করতেন ৪ ৬০ ১! ত! ৫111 
১5৫]। ১৬১ ১৬৭| অর্থাৎ “হে আল্লাহ! আমি ঈমান আনয়ন করার পর কুফরীর দিকে প্রত্যাগমন করা হতে 
তোমার নিকট সাহায্য প্রার্থনা করি ।” এটাই এই আয়াতের ব্যাখ্যা 

অবশ্য কেউ কেউ নিম্নরূপ ব্যাখ্যাও পেশ করেছেন । যথা £ 

আলী...... হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ৪ ১৬০4 ৩1 ৬৬ %১| এই 
আয়াতের ১৯৯১ শব্দের অর্থ ৩, অর্থাৎ পুনরুখিত হবে না। 
পারা এয়ার যে জারা ররর গারা 

বাশার......হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর কালাম ৪ ১৮১ ১] 1 ১ 471 
এর অর্থ তারা এরূপ মনে করত যে, পরকাল বলে কিছুই নেই। অতএব সেখানে প্রত্যাবর্তনের কথা অবান্তর উক্তি 
ছাড়া আর কিছুই নয়৷ 

ইব্‌ন আবদুল আলা......হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, ৯১ 1 ১1 এর অর্থ ০ ৩ 
৬৬২১১ ও ০৩: ০191 অর্থাৎ তারা না প্রত্যাবর্তন করবে এবং না পুনরুখিত হবে । 


Wwww.waytojannah.com 


Contents 
১২৪ তাফসীরে তাবারী (আমপারা) 


ইব্ন হুমায়দ.......সুফিয়ান হতে বর্ণনা করেছেন যে, ১ | ১1 এর অর্থ ৮৯: ৩4! অর্থাৎ তারা 
প্রত্যাবর্তন করবে না। 

ইউনুস......মায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী £ ১ ১ ১1 এর অর্থ _48 ১১ ১1 অর্থাৎ 
তারা প্রত্যাবর্তন করবে না। 

তঃপর আল্লাহর বাণী £ 1, “তারা নিশ্চয়ই ফিরে যাবে তাদের প্রতিপালকের নিকট ৷’ কেননা তিনিই তো 
সকলকে দুনিয়ায় প্রেরণ করেছেন, অতএব প্রত্যাগমন অবশ্যই তার দিকেই হবে। 

অতঃপর আল্লাহর কালাম ঃ 1১2০: 4১ ১4 «53 ৩! “কেননা তার প্রতিপালক তার উপর বিশেষ দৃষ্টি 
রাখেন ।* এখানে আল্লাহ বলেন, যারা পথন্রষ্টতার কারণে এরূপ মনে করে যে, আমার নিকট প্রত্যাবর্তন করবে না, 
আমি তাদেরকে এমনি ছেড়ে দেই নি; বরং দুনিয়ার প্রতিটি আমলের হিসাব-নিকাশ আমার নিকট জমা হচ্ছে, যার 
প্রতিফল সে অবশ্যই আলমে আখিরাতে প্রাপ্ত হবে। 


hd ৫৮৫ নে রুটি 2৮ AACA 26, / 323900 
O ০51১৮৮50505) & Gulia? (NV) SO GLC BIS (১৭) 
SF উল লট A ৮1৫ A YY “3232 329 2 পা Coe ৮ লা চর দি চারি 
EE 51555 (0) ০ ৩৯৮৮০৪৫৩৩0০) OE AEH LI 05) 
- spa তী 195 5 
& ০৩৮ 01,801 
১৬. আমি শপথ করেছি অস্তরাগের, ১৭. রাত্রির, এবং তা যা কিছু আচ্ছন্ন করে তার ১৮. এবং শপথ করি 
চন্দ্রের, যখন তা পূর্ণচন্দ্রে পরিণত হয় । ১৯. নিশ্চয়ই তোমরা এক অবস্থা হতে অন্য অবস্থা প্রাপ্ত হবে । ২০. 
সুতরাং ওদের কি হলো যে, ওরা বিশ্বাস করে না? ২১. যখন ওদের নিকট কুরআন পাঠ করা হয়, তখন ওরা 
সিজদা করে না (সিজদা) ৷ 


তাফসীর 

এখানে আল্লাহ রাব্বুল আলামীন সূর্যাস্তের সময় পশ্চিমাকাশ যে রক্তিমবর্ণ ধারণ করে, তার শপথ করেছেন । 
এই আয়াতে বর্ণিত 38. শব্দের অর্থ অনেকের নিকট সূর্যোদয় বা সূর্যাস্তের লালিমা! অবশ্য কেউ কেউ 3৪. 
শব্দের অর্থ দিন বলেছেন । 

মুহাম্মদ ইব্‌ন ইসমাঈল......ইব্ন হাওসাব বলেছেন, আমি মুজাহিদকে 3. কি এই সম্পর্কে জিজ্ঞেস করলে 
তিনি বলেন; 55. শব্দের অর্থ সূর্যের আলো। 

মুহাম্মদ ইব্‌ন আমর......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী £ 3.1| শব্দের অর্থ হলো ১৫:41 
«15 অর্থাৎ সমস্ত দিন । 


পাক দিনের শপথ করেছেন। 

ইব্‌ন হুমায়দ......মুজাহিদ হতে একইরূপ অভিমত ব্যক্ত করেছেন। 

অবশ্য কারো কারো মতে 3.১ শব্দের অর্থ সূর্যাস্ত বা সূর্যোদয়ের সময়ের লালিমা ৷ গ্রন্থকারের মতে আল্লাহ 
এই আয়াতের দ্বারা প্রথমে রাতের এবং পরে দিনের শপথের দিকে ইংগিত করেছেন । 


www.waytojannah.com 


Contents 


সূরা ইন্শিকাক্‌ L ১২৫ 


অতঃপর আল্লাহ পাকের কালাম ৪ 9155 43415 অর্থাৎ ‘রাত্রের শপথ, যখন তা সম্পূর্ণ আচ্ছন্ন করে ।' 
এখানে ১-..১ শব্দের অর্থ হলো এ বা জমা করা বা হওয়া । কেননা দিনের পর যখন রাত্রির যাত্রা শুরু হয়, তখন 
দিনের বেলা চতুর্দিকে ছড়িয়ে থাকা সব মানুষ ও জীবজন্তু রাত্রির অন্ধকারের কারণে একত্রিত হয়ে থাকে । অবশ্য 
নবী করীম (সা) ৬০ সা-কে এক -.,১ বলেও বর্ণনা করেছেন। এটাই এই আয়াতের ব্যাখ্যা । এ ছাড়াও নিম্নে 
বর্ণিত বিভিন্ন মতামত পাওয়া যায়। যথা ঃ 

আলী......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী 8 5.9 (59 শব্দের অর্থ হলো 
যা জমায়েত করে। 

ইব্‌ন বাশার ......হযরত ইব্ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী £৪ 5.০, 10০9 4415 এর 
অর্থ রাত্রির শপথ, যখন সে সকলকে সমবেত বা একত্রিত করে। ৃ 

ইয়াকুব......আবু রাজা হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর কালাম 8, (7০9 ০১13 এর অর্থ হলো ১ 
£3 অর্থাৎ যা সে জমায়েত বা সমবেত করে । | 

মুহাম্মদ ইব্‌ন আমর...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, ১,915 41119 এর অর্থ শপথ এ রাত্রির, 
যেখানে মানুষ, পশুপক্ষী, জীবজন্তু সকলেই একত্রিত হয়ে রাত্রি যাপন করে । 

আবু কুরাইব......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী 8 5.9 55 4:11 এর অর্থ হলো রাতের 
শপথ, যখন তা সবকিছুকে আচ্ছন্ন করে। 

ইব্‌ন হুমায়দ......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, ০9 41/9 এর অর্থ | = অর্থাৎ রাতের 
অন্ধকার যা আচ্ছন্ন করে। 

বাশার......হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী £ 5, ১ 21119 এর অর্থ 
হলো তারকারাজি বা পশুপক্ষী বা জীবজস্তুর একত্রিত হওয়া । 

ইব্‌ন আবদুল আ'লা......কাতাদাহ হতে বর্ণনা করেছেন যে, $$ ৪ শব্দের অর্থ হলো 2 ০! 

ইউনুস ...... ইবৃন যায়দ হতে বর্ণনা করেছেন যে, 5.৪ 5, অর্থ দিনের পর রাত্রির অন্ধকারে মানুষ, 
জীবজস্তুর কাছিয়ে গুটিয়ে সমবেত হওয়া । 

ইব্‌ন হুমায়দ......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, $$ ১ 3২41১ এর অর্থ রাত্রি যা সমাচ্ছন্ন করে। 

জাবির......মুজাহিদ হতে একই অভিমত ব্যক্ত করেছেন। 

ইব্‌ন বাশার......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, :.45 (55 1415 এর অর্থ «৪ 12155 অর্থাৎ যা 
কিছু এর মধ্যে প্রবিষ্ট হয় বা প্রবেশ করে। ৃ 

আবু কুরাইব .....সাঈদ ইবৃন যুবায়র হতে বর্ণনা করেছেন যে, 3--$ ৪9 41, এর অর্থ ০৯ ০০9! 

ওয়াকী......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, (9:45 6০5 এর অর্থ ৮৯৯ ১9! 

হান্নাদ...... ইকরামা হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী £ $০, (55 1:115 এর অর্থ রাত্রির আগমন ও 
এর সমাচ্ছন্রতা। ৃ 

আবদুল্লাহ্‌......ইকরামা হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ৪ 5৮55 0-119 এর অর্থ হলো রাক্রির 
আগমনে মানুষ, পশু-পক্ষী, জীবজস্তুর একত্রিত হয়ে অবস্থান করা । 

ইব্‌ন হুমায়দ......ইকরামা হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর কালাম ৪ $$ (০542119 এর অর্থ হলো 
রাত্রির আগমনের কারণে মানুষ, পশু-পক্ষী ও জীব-জন্তুর নিজ নিজ বাসস্থানে প্রত্যাগমন ও সমবেত হওয়া । 


www.waytojannah.com 





Contents 


১২৬ তাফসীরে তাবারী (আমপারা) 


হুসায়ন......যাহহাক হতে বর্ণনা করেছেন যে, $৪০, -11$ এর অর্থ রাত্রির কারণে সকলের 
সমবেতভাবে অবস্থান করা । 

মুহাম্মদ ইব্‌ন সা‘দ......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ৪ 94511 
ন রা বাটা বান্না কত হয রানে? 


তঃপর আল্লাহর বাণী ৪ ১1131 ৯৪]| 9 অর্থাৎ “শপথ এ চন্দ্রের, যখন তা পূর্ণচন্দ্রে পরিণত হয় ।” এ 
আরাতের ব্যখ্যা এটাই অবশ্য এ স্প্রে গলে অভিমলিও পরিধানযোগা | যথাঃ 
আলী......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ৪: 51131 ৯৯৪3 -এর অর্থ 


$15 অর্থাৎ যখন চন্দ্র পূর্ণচন্দ্রে পরিণত হয়। । 

মুহাম্মদ ইব্‌ন সা“দ......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, $45 1১ ৯৪1|১ এর অর্থ যখন 
চন্দ্র পূর্ণচন্দ্রে রূপান্তরিত হয় এবং পরিপূর্ণতা প্রাপ্ত হয়। 

হান্নাদ......ইকরামা হতে বর্ণনা করেছেন যে, 5451131 ১:০৪115 এর অর্থ ৫৬০11 অর্থাৎ যখন তা 
ূর্ণতাপ্রাপ্ত হয়। রে 

ইয়াকুব ......হাসান হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী £ 5.5 1১| ৯,৪11 -এর অর্থ হলো চাদের 
প্রথম উদয় অবস্থা হতে ক্রমে চিল 

আবু কাদিনা ......সাঈদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর কালাম £ 5451131 ১০৪11) এর অর্থ তেরই 
রাতের চন্দ্র বা পূর্ণিমার চাদ। রি 

ইব্‌ন বাশার......মুজাহিদ হতে একইরূপ অভিমত ব্যক্ত করেছেন। 

ইব্‌ন হুমায়দ দুটি সূত্রে......মুজাহিদ হতে অনুরূপ অভিমত পেশ করেছেন। 

জারীর......মুজাহিদ হতেও অনুরূপ অভিমত ব্যক্ত করেছেন। 

মুহাম্মদ ইব্‌ন আমর ee মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী ৪. ০৪113 এর অর্থ ৬১. 131 
অর্থাৎ যখন তা পূর্ণতাপ্রাপ্ত হয়। 

আবু কুরাইব......সাঈদ ইবৃন যুবায়র হতে বর্ণনা করেছেন যে, $51 131 ১৪1১ এর অর্থ (৯.০ 13 

ইব্‌ন আবদুল আলা ...... হাতে অঁ কাহ বার জক নে fr 3 অর্থ যখন তা 
পূর্ণচন্দ্রে রূপান্তরিত হয়ে পূর্ণতাপ্রাপ্ত হয় । 

বাশার...... সনি রিনার বরন 5:51 151 এর অর্থ এ 131 অর্থাৎ 
যখন তা পূর্ণচন্দ্রে পরিণত হয় । ৃ | 

হুসায়ন......যাহ্হাক হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী £ 5451131 ১:$115 এর অর্থ চাদের প্রথম 
উদয় অবস্থা হতে আস্তে আস্তে বড় হয়ে পূর্ণচন্দ্রে পরিণত হওয়া । fl 

ইউনুস......ইব্ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর কালাম $ 5-451 131 ১০৪11 এর অর্থ যখন তা 
পরিপূর্ণ চন্দ্রে পরিণত হয়। Ml 

অতঃপর আল্লাহর বাণী £ $৮ ১2 5,6 ১24১1 অর্থাৎ ‘নিশ্চয়ই তোমরা এক অবস্থা হতে আরেক অবস্থা 
প্রাপ্ত হবে৷’ ক্বারী সাহেবগণ এই আয়াতের ক্বরিআতের মধ্যে মতপার্থক্য করেছেন, হযরত উমর ইব্ন খাত্তাব (রা), 
হযরত ইব্ন মাসউদ (রা) এবং তার শিষ্যরা হযরত ইব্‌ন আব্বাস (রা) ও মক্কা এবং কুফার অধিকাংশ কারীর 


www.waytojannah.com 


Contents 


সূরা ইন্শিকাক্‌ ১২৭ 


অভিমত এই যে, ,এ4',5] এই শব্দে এ ও _ অক্ষর দুইটি জবর বিশিষ্ট হবে। এই শব্দের অর্থে মধ্যেও বিভিন্নতা 
পরিলক্ষিত হয়। যথা £ ১,5 অর্থ হে মুহাম্মদ! তুমি এক অবস্থা হতে অন্য অবস্থাপ্রাপ্ত হবে। 

ইয়াকৃব......মুজাহিদ হতে, তিনি হযরত ইব্ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম ৪ 
৯5 ০০ 55 451 এর অর্থ তোমাদের নবী মুহাম্মদ (সা) এক অবস্থা হতে অন্য অবস্থাপ্রাপ্ত হবেন। 
__ আবূ কুরাইব......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, ৮ ০০৮০০ ১৯৫৮ এর অর্থ 
নিশ্চয়ই তোমরা একের পর আরেক অবস্থাপ্রাপ্ত হবে। 

আবু সালেহ......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী £ ৮.০ (৪৮ ১১৫১5] 
$০ এর অর্থ ).৯ ১৬ ১৮৯ অর্থাৎ এক অবস্থা হতে অন্য অবস্থায় । 

মুহাম্মদ ইবৃন্‌ সা‘দ......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর কালাম ৪ ১3451 
১০ ১০ ৮৬০৮ এর অর্থাৎ 0.৯ ২৬১ ১1৯ 

ইব্‌ন বাশার......হযরত ইব্‌ন আব্বাস রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 8 ১০ <, ১১৫১5 
১৮ এর অর্থ স্বয়ং নবী করীম (সা)। 

হান্নাদ......ইকরামা হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ৪.১: :১- ৫:4 +৫১51 এর অর্থ হলো 3. 
| ১৬১ অর্থাৎ এক অবস্থা হতে অন্য অবস্থাপ্রান্তি। 

ইব্‌ন বাশার ......হাসান হতে একইরূপ অভিমত ব্যক্ত করেছেন। 

ইয়াক্ব........হাসান হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ৪3 ০18৮ ১৫৮5] এর অর্থ 
০৮১ ০১০ ১৮৯ 

ইব্‌ন বাশার...... মূসা ইব্‌ন আবূ আয়েশা হতে বর্ণনা করেছেন যে, 31 ১০ 1 7৮ ১4৮5 এর 
অর্থ (2 ১৬১ ১০, | ৰ 

ইব্‌ন হুমায়দ......সাঈদ হতেও একইরূপ অভিমত ব্যক্ত করেছেন। 

আবু কুরাইব......মুজাহিদ হতেও অনুরূপ অভিমত ব্যক্ত করেছেন। 

ওয়াকী ......ইকরামা হতেও একইরূপ বক্তব্য পেশ করেছেন। 

মুহাম্মদ ইব্‌ন আমর...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ৪৮ ৮৮০1 ০:৫১: এর 
অর্থ তোমাদের কাজগুলো এক অবস্থা হতে অন্য অবস্থাপ্রাপ্ত হবে। 

বাশার...... হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী 8৮ (৪৮ ১১5 
এর অর্থ J= ১৬১ ১1৯ অর্থাৎ তোমরা এক অবস্থা হতে অন্য অবস্থাপ্রাপ্ত হবে । 

হুসায়ন......যাহহাক হতে বর্ণনা করেছেন যে, ১ ১2 (৪ ১৫১51 এর অর্থ তোমরা এক স্তর হতে 
অন্য স্তর বা এক অবস্থা হতে অন্য অবস্থাপ্রাপ্ত হবে । 

ইব্‌ন হুমায়দ......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, 3১4১ ১০ ($:4১ ১১৫51 এর অর্থ ১৯। ১৬১।১৪| অর্থাৎ 
এক কাজের পর অন্য কাজ সম্পন্ন হবে। ? 

ইব্‌ন হুমায়দ ......ভিন্ন সৃত্রেও মুজাহিদ হতে অনুরূপ অভিমত ব্যক্ত করেছেন। 

অবশ্য কারো কারো মতে 5৮ ১০ ০4০ ১৩:১৭ এর অর্থ হে মুহাম্মদ (সা)! আপনি এক আসমান হতে 
অন্য আসমানে উন্নীত হবেন। 

বাশার......হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, ০৫১ শব্দের অর্থ হযরত মুহাম্মদ (সা) এক 
আসমান হতে অন্য আসমানে উন্নীত হতে থাকবেন । 


Wwww.waytojannah.com 


Contents 


১২৮ তাফসীরে তাবারী (আমপারা) 


হবৃন হুমায়দ......মাস্রূক হতে বর্ণনা করেছেন যে, 5৮ ০০ 5৮ ২,51 এর অর্থ হে মুহম্মদ (সা) ! 

আপনি নিজে একের পর এক আসমান অতিক্রম করতে থাকবেন। 
আবু কুরাইব......শাবী হতে এর অর্থ বর্ণনা করেছেন ‘(২.০ ১৬১ ২. অর্থাৎ এক আসমানের পর অন্য 

আসমান । 

আবু কুরাইব......হযরত আবদুল্লাহ হতে বর্ণনা করেছেন যে, ৯০ ১০ ৮০০৮ ১১৫৮ এর অর্থ ৪৩৯ ৮৮৮০ 
*(০.০ অর্থাৎ এক আসমানের উপর অন্য আসমানে উন্নীত হবে। 

ইউনুস......ইবৃন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর কালাম £ 3৮ ০০ (৪৮ ১১:১০ এর অর্থ 
(১1331 ১৬১ 55২31 অর্থাৎ দুনিয়ার যিন্দেগীর পর আখিরাতের যিন্দেগী। 

ইবৃন হুমায়দ......হযরত ইব্‌ন মাসউদ (রা) হতে বর্ণনা, করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ -, (৪১ ১১৫১০] 
১৮ এর অর্থ কিয়ামতের আগে আসমান লালবর্ণ ধারণ করবে, অতঃপর তা ফেটে চূর্ণ-বিচূর্ণ হয়ে যাবে। 

ইব্‌ন মুসান্া......হযরত আবদুল্লাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ $১০ ১০৪৮ ০৫১ 
এর অর্থ *...1| অর্থাৎ আসমান । 

আলী ইব্‌ন সাঈদ......আবদুল্লাহ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী 831১ "১০ (৪.৮ ১:৫১] এর 
অর্থ আসমান যার অবস্থা এভাবে পরিবর্তিত হবে যে, প্রথমে তা লালবর্ণ ধারণ করবে, অতঃপর তা ফেটে চৌচির 
হয়ে যাবে। 

আবু সায়িব......আবদুল্রাহ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর কালাম £ ৮ ০০৮০৮ ১৫০ এর অর্থ 
হলো আকাশ-__যা লাল হবে, ফেটে চৌচির হবে, অতঃপর চূর্ণ-বিচূর্ণ হয়ে যাবে। 

হযরত ইব্‌ন আব্বাস (রা) বলেন, এইভাবে এক অবস্থা হতে অন্য অবস্থাপ্রাপ্ত হবে । 

ইয়াহ্‌ইয়া ইব্‌ন ইবরাহীম......ইব্রাহীম হতে বর্ণনা করেছেন যে, হযরত আবদুল্লাহ (রা) ১০ (8৮ ১১৫০] 
8১ এই আয়াত তিলাওয়াতের পর বলেন, এর অর্থ হলো আসমান, যা এক অবস্থা হতে অন্য অবস্থায় 
রূপান্তরিত হবে। 

ইব্‌ন হুমায়দ......আবদুল্লাহ হতে বর্ণনা করেছেন যে, 5,৮ ১০ 5,1 ১-4১5॥ এর অর্থ আকাশ। 
মিহ্রান......হযরত ইব্‌ন মাসউদ রো) হতে একইরূপ মন্তব্য পেশ করেছেন। 

আবু কুরাইব ......আবদুল্লাহ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ 5.০ "০ ৮৪:৮৮ (১:৫4 এর অর্থ 
আসমান যা এক বর্ণ ধারণের পর অন্য বর্ণ ধারণ করবে। 

কুফার কিছু সংখ্যক ক্বারী এবং মদীনার অধিকাংশ ক্বারী “১১৫1 শব্দটির =, শব্দটির উপর যবর এবং .. 
শব্দটিকে হ...০ বা পেশ দ্বারা পড়ার পক্ষে অভিমত ব্যক্ত করেছেন। অবশ্য কেউ কেউ ১৫৮] পড়ার পক্ষেও 
মত পেশ করেছেন । গ্রন্থকারের মতে শব্দটি ১৫:১5 অর্থাৎ এ, ও  অক্ষরটিকে যবর দ্বারা পড়াই উত্তম। যার 
দ্বারা উদ্দেশ্য হলো একমাত্র হযরত মুহাম্মদ (সা)-কে সম্বোধন করা এবং বলা, হে মুহাম্মদ (সো)। তুমি এক অবস্থা 
হতে অবশ্যই অন্য অবস্থায় রূপান্তরিত হবে এবং এখানে এভাবে নবী করীম (সা)-কে উদ্দেশ্য করে কিছু বলার 
নিবরাস রানির করত 25 নগর লগ কার 
Ui bio LA 


oF sow শাক 


রাজার ললিতা দাক বত তব 5 


www.waytojannah.com 


Contents 


সূরা ইন্শিকাক্‌ ১২৯ 


হাশর-নশর, পরকালের হিসাব-নিকাশ ও শাস্তি-শান্তিকে অস্বীকার করত এবং নিজের ইচ্ছামত স্বাধীনভাবে 
জীবনকে পরিচালিত করত । আল্লাহ পাকের একতৃবাদকে তারা অস্বীকার করত এবং তদনুরূপ আমলও করত । 
আল্লাহ পাক এদের জন্য শপথ করে বলেছেন যে, জজ BAC 
রর রিড টীপএারজ 

অতঃপর আল্লাহর পাকের কালাম £ ১9৬২৮. 3 ০1৮8] ৫৬৫০0১৪1515 অর্থাৎ ‘যখন তাদের নিকট 
কুরআন পাঠ করা হয়, তখন তারা সিজদা করে না৷’ এখানে আল্লাহ পাক এঁ সমস্ত নাফরমান বান্দার কথা উল্লেখ 
করেছেন, যারা আল্লাহ পাকের হাজারো নিয়ামতের মধ্যে ডুবে থাকা সত্ত্বেও তার শোকর স্বরূপ সিজদা করে না। 
গ্রন্থকার বলেন £ ১... শব্দের ব্যাখ্যা আগেই করা হয়েছে অতএব পুনরুল্লেখ নিম্্রয়োজন। 


১৮১৯ (15) ্ ০৮০ ৩৫ ৩405 (1) & ০%৬৫৩ 3৫16 2১92 1 (1) 
০৬১ Et PY 26 পা পাঠিত 


সি 2 ৮ শর ৯৯৮০০ 955 CALI (০) 9 চির্গা ৪৩৩ 


২২. বরং এই কাফিররা তাকেই মিথ্যা মনে করে । ২৩. অথচ এরা যা কিছু তাদের আমলনামায় সঞ্চয় 
করেছে, আল্লাহ তা ভালভাবেই জানেন । ২৪. অতএব এদেরকে পীড়াদায়ক শাস্তির সুসংবাদ দাও । ২৫. কিন্তু 
যারা ঈমান এনেছে ও নেক আমল করেছে, তাদের পুরস্কার নিরবচ্ছিন্ন । 


তাফসীর 

এখানে আল্লাহ রাব্বুল আলামীন এ সমস্ত কাফির-মুশরিকের সম্পর্কে উল্লেখ করেছেন, যারা আল্লাহ তাআলার 
প্রকাশ্য নিদর্শনাবলীকে মিথ্যা প্রতিপন্ন করত। 

অতঃপর আল্লাহর বাণী ৪ ৮০%% (20511 অর্থাৎ তারা যা কিছু সঞ্চয় করেছে, আল্লাহ পাক তা 
ভালভাবেই জানেন। এর অর্থ এই যে, তারা নিজেদের বুকে কুফরী হিংসা-বিদ্বেষ, সত্যের প্রতি শক্রতা ও দুষ্ট 
মানসিকতার যে পুঁতিগন্ধময় আবর্জনায় স্তূপ জমা করে রেখেছে, আল্লাহ পাক তা ভালোভাবেই জানেন । আর 
মুশরিকদের এই অবস্থা আল্লাহ এবং তাহার রাসূলকে অস্বীকার ও মিথ্যা প্রতিপন্ন করার কারণে সৃষ্টি হয়েছে । এটাই 
এই আয়াতের তাফসীর । 

অবশ্য কেউ কেউ নিম্নরূপ ব্যাখ্যাও পেশ করেছেন। যথা £ 

মুহাম্মদ ইব্‌ন আমর......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ ১০১ শব্দের অর্থ হলো 
১০১১ অর্থাৎ যা তারা গোপনে করে । 

ইউনুস...... ইব্‌ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ৫ ১১০: (২:71 4141 3 এর অর্থ 
মানুষ যেমন তার ধন-সম্পত্তির বাজেট বিভিন্ন কাজ ও খাতের জন্য নির্ধারিত করে, তন্ধপ আল্লাহ পাক প্রতিটি 
মানুষের প্রত্যেকটি ভাল ও মন্দ আমলের জন্য প্রতিফল নির্ধারিত করেন । যেহেতু মানুষের অন্তরেই ভালমন্দ 
কাজের প্রেরণা সৃষ্টি হয়ে থাকে কিন্তু আল্লাহ পাক মনের এ গোপন অভিসন্ধিগুলি সম্পর্কেও সম্যক জ্ঞাত । কেননা 
তার বিশেষ গুণ হলো £ ১1১15 ১১. ০12 অর্থাৎ “তিনি প্রকাশ্য ও অপ্রকাশ্য সমস্ত বিষয় সম্পর্কে 
পরিজ্ঞাত ।' 


তাবারী-_-১৭ 


www.waytojannah.com 


Contents 


১৩০ তাফসীরে তাবারী (আমপারা) 


ইব্‌ন আবদুল আ'লা......হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী ৪ )০৯১ শব্দের 
অর্থ ১৯১১১০ 2 অর্থাৎ তারা তাদের অন্তরে যা লালন করত । 

অতঃপর আল্লাহর কালাম ৪ ১1141৯৯১০০৪ অর্থাৎ এদেরকে কঠিন শাস্তিদায়ক আযাবের সুসংবাদ 
দাও। এখানে আল্লাহ পাক তীর হাবীব হযরত মুহাম্মদ (সা)-কে সম্বোধন করে বলেন হে মুহাম্মদ (সা)! যারা 
আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করে, আপনি তাদেরকে পীড়াদায়ক আযাবের সুসংবাদ দিন। 

অতঃপর আল্লাহর বাণী $ | 452919551 55311 %1 অর্থাৎ ‘যারা ঈমান এনেছে এবং নেক আমল 
করেছে, এখানে এঁ সমস্ত ব্যক্তির প্রতি ইংগিত করা হয়েছে যারা তওবা করেছে, সদকা দিয়েছে, আল্লাহ্‌র 
একত্ববাদকে স্বীকার করেছে, হযরত মুহাম্মদ (সা)-এর নবুয়তকে মেনে নিয়েছে, মৃত্যুর পর পুনরুথানের প্রতি 
বিশ্বাস রাখে এবং নেক আমল করেছে। নেক আমল এঁ সমস্ত কাজকে বলা হয়েছে, যথা আল্লাহ তা'আলা কর্তৃক 
নির্ধারিত ফরয হুকুমগুলোকে প্রতিপালন করেছে এবং নিষেধগুলোকে পরিত্যাগ করেছে। 

অতঃপর আল্লাহ্‌র বাণী £ ১১৮৭৮১১১৯74 অর্থাৎ “তাদের জন্য অশেষ অফুরন্ত শুভ প্রতিফল রয়েছে ।" 
এখানে আল্লাহ পাক এঁ সমস্ত ব্যক্তির প্রতিফলের জন্য সুসংবাদ দান করেছেন, যারা তীর প্রতি ঈমান এনেছে এবং 
নেক আমল করেছে । তাদের আমলের প্রতিফল স্বরূপ আলমে আখিরাতে তাদের জন্য অশেষ অফুরন্ত শুভ প্রতিফল 
রয়েছে__যা কখনও এবং কোনদিনই শেষ হবে না। এটাই এই আয়াতের ব্যাখ্যা । 

অবশ্য কেউ কেউ নিম্নরূপ ব্যাখ্যাও পেশ করেছেন । যথা ঃ 

আলী......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪১১১, ১২১ ১৯1৫1 এর 
অর্থ ১১৪১০ ১ অর্থাৎ অফুরন্ত নিয়ামতরাজী তাদের জন্য নির্ধারিত রয়েছে। 

ইব্‌ন হুমায়দ......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪১১, ১২১ ১৯1 এর অর্থ ১১ 
রুপ 

এখানেই ৩5১ 74411 সূরার তাফসীর শেষ হলো। 


www.waytojannah.com 


Contents 


টি চিল তডি ঠা 


0৩১০) ১০৬ 


সূরা বুরজ 


মক্কায় অবতীর্ণ, আয়াত-২২, ক্ুকু-১। 
১৮ ১১১১। 41155 


দয়াময়, পরম দয়ালু আল্লাহ্র নামে । 
পাঠ » ১৬ ৫ সা 2৮2৮2 2৮2৩ a এ 
৬০৪ (£) 024525434: (1) ০৯৯৮৯) এগ, (1) ০ rs HO 55 2615 (৭) 
৪ ১5} লা । রা ১৬১৪১ 5 টি 
০ % 9৯ ০৬০ (০0) 0১৩৩৯) ৮০ 


১. রাশিচক্রবিশিষ্ট আকাশের শপথ, ২. আর অংগীকারকৃত দিবসের, ৩. এবং শপথ দর্শকের এবং 
সে জিনিসের, যা পরিদৃষ্ট হয়। ৪. গর্তকর্তারা ধ্বংস হয়েছে, ৫. যাতে দাউ দাউ করে জ্বলা ইচ্ধনের 
আগুন ছিল । 


তাফসীর 

হযরত আবূ জাফর (র) বলেন, আল্লাহ পাক এখানে £9১ = ০3 ৮০515 বলে শপথ করেছেন। 
মুফাসসিরগণ [ ১! শব্দের অর্থে মতপার্থক্য করেছেন। কেউ কেউ € 9১:4। শব্দের অর্থ ১৬-.-৪|। বা প্রাসাদ 
করেছেন । অন্যান্যদের অভিমত নিম্নরূপ । যথা £ 

মুহাম্মদ ইব্‌ন সাঁ“দ.....হযরত ইব্‌ন আব্বাস রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ ৩5 ০4. 11% 
০১৮। এই আয়াতে চ ৪৮4! শব্দের অর্থ ১৬--৪| বা প্রাসাদরাজি। অবশ্য কেউ কেউ এর অর্থ বলেছেন 
‘আকাশমণ্ডলের বিশাল প্রকাণ্ড ্রহ ও নক্ষত্ররাজি। 

হুসায়ন......যাহহাক হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর কালাম ৪ +১| = ০3 ০৮০০4।9 এর অর্থ হলো 
আকাশের প্রাসাদসমূহ। 

বগা বারো কারো জে এ সাথ ০50 খা নাগাররাজি। 

কেউ কেউ বলেছেন ০১৯] ০.১ 40-..19 এর অর্থ 0২৮৯: ০. বা নক্ষত্ররাজিপূর্ণ আকাশ । 

মুহাম্মদ ইব্‌ন আমর ক মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী 8 ০-| 13 এর অর্থ ০১ 
esl বা নক্ষত্ররাজিপূর্ণ আকাশ । 

ইব্‌ন হুমায়দ.... “ইৰ্ন আৰু নাজিহ হতে বর্ণনা করেছেন যে, ৫৮১ ০. ০১:4১ এই আয়াতে 


5599 


০৮1 শব্দের অর্থ 7৯৯১।! বা নক্ষত্ররাজি। 


www.waytojannah.com 





Contents 


১৩২ তাফসীরে তাবারী (আমপারা) 


বাশার ...... হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, £৩৮! = 3 15 এর আয়াতে 
65> শব্দের অর্থ নক্ষত্ররাজি 

অবশ্য কেউ কেউ [$১ | ০১ এর অর্থ বলেছেন ৪11১ ৩১11 = ৩15 অর্থাৎ বালু ও পানিময় 
আকাশের শপথ । 

হাসান......সুফিয়ান ইবৃন-হুসায়ন হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ৪ >]! = ০0 4554/19 এর অর্থ 
০৮০15 0০১41 4515 অর্থাৎ বালু ও পানিময় আকাশের শপথ । 

গ্রন্থকার বলেন ৪ [5,1 = ০০3 এর অর্থ ৮০৪11 ০০] ১৮৯ 5513 অর্থাৎ চন্দ্র-সূর্যের মনযিলময় 
আকাশের শপথ । E32 শব্দটি ৩০ শব্দের বহুবচন; যার অর্থ সুউচ্চ প্রাসাদ । যেমন কালাম পাকের ভাষায় 
দেখা যায়, যথা ৪ 52৮৮ 0১৮৫ ৮১৯৫ OEE অর্থাৎ যদিও তোমরা সুরক্ষিত ও সুউচ্চ প্রাসাদেও 
অবস্থান কর।' 

কেউ কেউ বলেন, [>| শব্দের অর্থ বারো বুর্জ; যা চন্দ্র ও সূর্য নির্দিষ্ট সময়ে পরিক্রমণ করার ফলে 
দিনরাত্রির সৃষ্টি হয়। 

অতঃপর আল্লাহর বাণী ৪ ১৯০৬০]। ১১115 অর্থাৎ “অংগীকারকৃত দিবসের শপথ ।' এটা হলো কিয়ামতের 
দিন। সেদিন প্রত্যেক ব্যক্তিকে তার আমলের অনুরূপ ভাল বা মন্দ প্রতিফল প্রদান করা হবে। এটাই এই আয়াতের 
ব্যাখ্যা ৷ এতদ্তিন্ন হযরত নবী করীম (সা) হতে এ সম্পর্কে বহু হাদীস বর্ণিত আছে । যথা ঃ 

আবূ কুরাইব......হযরত আবু হুরায়রা (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর নবী বলেছেন 7৬11 
১১০১]। এর অর্থ হলো 150511 752 বা কিয়ামতের দিন। 

ওয়াকী...... আবু হুরায়রা (রা) সূত্রে রাসূলুল্লাহ (সা) হতে একইরূপ অভিমত ব্যক্ত করেছেন। 

ইয়াকুব...... হযরত আবু হুরায়রা (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ৪ +৯-৯| 7২ হলো 
{551 ০9 বা কিয়ামতের দিন। 

হাসানও অনুরূপ উক্তি করেছেন । 

বাশার......হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, ১১০৬ ool হলো {৷ ০92 বা 
কিয়ামতের দিবস । 

ইব্‌ন আবদুল আ'লা ......হযরত আবূ কাতাদা (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর কালাম ৪ ০+! 
১১০১]। হলো কিয়ামতের দিন। 

ইউনুস......ইব্‌ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, ১৬০১ poll হলো ২০০11 2১ ূ 

ইব্‌ন হুমায়দ......হযরত আবু হুরায়রা (রা) হতে বর্ণনা করেছেন যে, ১১০৯০] yl বা কিয়ামতের দিন। 

ইব্‌ন হুমায়দ অপর সৃত্রে.১....হযরত আবু হুরায়রা (রা) সূত্রে নবী করীম (সো) হতে বর্ণনা করেছেন যে, 
আল্লাহর বাণী ৪ ১,০০]! ১5:11 এর অর্থ হলো 22511 7১ বা কিয়ামতের দিন। _ 

মুহাম্মদ ইব্‌ন আউফ......আবু মালিক আল-আশআরী সুত্রে রাসূলুল্লাহ (সা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র 
বাণী ৪ ১০০] ১১211 এর অর্থ হলো 32311 74 বা কিয়ামতের দিন। 

অতঃপর আল্লাহ পাকের কালাম £ ১৯৫১০ 3 4৯1 অর্থাৎ ‘শপথ দর্শকের এবং সেই জিনিসের, যা 
পরিদৃষ্ট হয় ৷” 

মুফাসসিরগণের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় মতভেদ রয়েছে । কেউ কেউ বলেন ১%, শব্দ দ্বারা জুমু'আর 
দিবস এবং ১৪৫-১০ শব্দ দ্বারা আরাফা বা হজ্জের দিন বুঝান হয়েছে। 


www.waytojannah.com 


Contents 


সূরা বুরুজ " ১৩৩ 


ইয়াকুব......হযরত আবু হুরায়রা (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ ১,৫১০ ১a, এই 
আয়াতে ১৯... শব্দের অর্থ হলো জুমু'আর দিন এবং ১১২. অর্থ হলো আরাফাতের দিন। 

ইউনুস বলেন, হাসানও অনুরূপ অভিমত পেশ করেছেন । 

ইবনুল মুসান্না......হযরত আলী (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ৪ ১৯৫০ 9 ১৯: এর অর্থ 
হলো জুমু'আ ও আরাফাতের দিন। ৃ রর 

মুহাম্মদ ইব্‌ন সা‘দ......হযরত ইব্‌ন আব্বাস রো) হতে বর্ণনা করেছেন যে, ১৬৬০০ 3৮৯5৩ এই আয়াতে 
এ4&L_ শব্দের অর্থ জুমু'আর দিন এবং ১,৪৫০ শব্দের অর্থ আরাফাতের দিবস । 

অবশ্য কেউ কেউ বলেন, ৯এ.|| হলো মানুষ এবং ১,৪৫৭! হলো কিয়ামতের দিন। 

বাশার......হযরত আবূ কাতাদা (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম ৪২১৬২, 9 ১০৯১ হলো 
দুনিয়ার দুটি সম্মানিত দিনের নাম । যেমন বলা হয়েছে aL হলো জুমু'আর দিন এবং ১৬৪৭০ হলো 
আরাফাতের দিন । 

ইব্‌ন আবদুল আ'লা......হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ৪ ১৮২১ 
১৫. এই আয়াতে +২-২.|| হলো জুমু'আর দিন এবং ১১৫-১-৯]। হলো আরাফাতের দিন। 
__ ইব্‌ন হুমায়দ......হারিস ইবৃন আলী হতে বর্ণনা করেছেন যে, ১৬৫১০ ৩৯ এই আয়াতে 4১ হলো 
জুমু'আর দিন এবং ১১. হলো আরাফাতের দিন। 

ইউনুস......ইব্ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর কালাম 8 ১১৫১০ ১ +৯-১১ এই আয়াতে ১৯5 
শব্দের অর্থ জুমু'আর দিন এবং ১১৫১, শব্দের অর্থ আরাফাতের দিন। 

আবু কুরাইব ......হযরত আবু হুরায়রা (রা) মুত্রে রাসূলুল্লাহ (সা) হতে বর্ণনা করেছেন যে, ১৯৮ হলো 

০ oP th atta rp 

আবূ কুরাইব, ইব্‌ন নুমায়র ও ইসহাক আল-রাধযী.......হযরত আবু হুরায়রা (রা) হতে বর্ণনা করেছেন 
যে, আল্লাহর রাসূলের বাণী ৪ ১১৫-১41 শব্দের অর্থ আরাফাতের দিন এবং ১ A শব্দের অর্থ 
জুমু'আর দিন। 

সাহল ইব্‌ন মুসা......সাঈদ সূত্রে রাসূলুল্লাহ (সা) হতে বর্ণনা করেছেন যে, নিশ্চয়ই ,৯।- হলো দিবসসমূহের 
সরদার বা নেতা জুমু'আর দিন এবং 4১১, হলো আরাফাতের দিন। 

ইবৃন হুমায়দ...... হযরত আবু হুরায়রা (রা) সূত্রে নবী করীম (সা) হতে বর্ণনা করেছেন যে, J 9৫-১11 হলো 
আরাফাতের দিন এবং ১৯% হলো জুমুআর দিন, যন্মধ্য এমন একটি বরকতপূর্ণ বিশেষ সময় রয়েছে, যখন যে 
কোন ভালকাজের জন্য দু'আ করলে তা অবশ্যই গৃহীত হয় এবং বিপদাপদ হতে মুক্তি প্রার্থনা করলে অবশ্যই 
বিপদ দূরীভূত হয়ে যায়। 

মুহাম্মদ ইব্‌ন আউফ......আবূ মালিক আল-আশ‘আরী হতে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন, 
নিশ্চয়ই ১5 হলো জুমু'আর দিন এবং ১'১৫-১ হলো আরাফাতের দিন। অতএব আমাদের জন্য জুমুআর দিনই 
উৎকৃষ্ট ও উত্তম । 

সাঈদ ইব্ন রবী“......হযরত সাঈদ ইবৃন সুসায়্যাব হতে বর্ণনা করেছেন যে, দিবসসমূহের নেতা হলো 
জুমু'আর দিন এবং তাই হলো ৯১ | 

অবশ্য কেউ কেউ বলেন এ ৯২ || অর্থ হযরত মুহাম্মদ মুস্তফা (সো) এবং ১: _$ 5 ১11 অর্থ 
কিয়ামতের দিন। ূ্‌ | 


www.waytojannah.com 


Contents 


১৩৪ তাফসীরে তাবারী (আমপারা) 


৮ মারা “হযরত ত ইন, সক করেছেন যে, ১৯511 হলেন হযরত মুহাম্মদ 

ররর রিনি ১০০৬, ১৬: এ|১ অর্থাৎ এটায়, যেদিন সমস্ত 
মানুষকে একত্রিত করা হবে এবং সেই দিবসই হলো ১,৫২] ০ 

ইব্‌ন হুমায়দ...... শাববাক হতে বর্ণনা করেছেন যে, হযরত ইব্‌ন উমর ও ইব্ন যুবায়র (রা)-কে আল্লাহর 
বাণী ৪ ১৬১০০ ও ১৯০৩ এই আয়াত সম্পর্কে জিজ্ঞেস করলে তারা বলেন ..১...!| হলেন হযরত মুহাম্মদ (সা) 

এবং দলীল হিসেবে এই আয়াত তিলাওয়াত করেন ৪ 1০৮১০৯৩০২০৪ Tl ৩ ০০ ০১১৯131০৬৫০ 
1:৫5 *১৩ এবং তারা ১৪৫-১২11 সম্পর্কে বলেন, তা হলো ২০511 252 বা কিয়ামতের দিন এবং এর 
সপক্ষে দলীল স্বরূপ এই আয়াত তিলাওয়াত করেন £ ০4০41 «৫৬৯, ₹: এ: এবং সেই দিবসই হলো 


oto + 


১১4০০০।12। 

নিই সনের 1:29 LO ALM যে, ১৯২]| শব্দের অর্থ হযরত মুহাম্মদ (সা) 

টিন ইন রবী রা হযরত ৰভা সায়ার হতে বানি কলা ২৫৩০৭ হলো ২7111 (৬3 
কিয়ামতের দিন । 

অবশ্য কারো কারো মতে +১(২| হলো 531 বা মানুষ এবং ১১৫-1 হলো কিয়ামতের দিন । 

মুহাম্মদ ইব্‌ন উবায়দ......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ৪ ১৫২০ ৪ ৯9 -এই 
আয়াতের অর্থে ..| অর্থ বনী আদম এবং ১১:11 অর্থ কিয়ামতের দিন। রি 

মুহম্মদ ইব্‌ন আমর......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর কালাম 8 ১,৫১০ 3 ৭৮৪ এই 
আয়াতে ১৯.511 হলো মানুষ এবং ১১:২1 হলো কিয়ামতের দিন। 

_. ইবন যদ Lee CE EH HOY রর AL: অর্থ মানুষ এবং এ 


ইয়াকৃব... এ ইকরামা হতো বাম বে ১১০ হলো বনী আদম এবং ১১৫২, হলো কিয়ামতের দিন। 

হুসায়ন......যাহহাক হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ৪ +১(...1| অর্থ হলো .১)...১3| বা মানুষ এবং 
১৫11 হলো ২2511 ৪ বা কিয়ামতের দিন। যেমন আল্লাহ পাকের ভাষায় ৫০ ১১ 1১৪ অর্থাৎ 
“তাই হলো নির্ধারিত দিবস ৷ 

অবশ্য কেউ কেউ বলেন, ৬ ৯! অর্থ হযরত মুহাম্মদ সো) এবং ১১৫ ১11 অর্থ ২২2] ৯১১ বা 
জুমুআর দিন। | | 

ইব্ন হুমায়দ......ইকরামা হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী £ ১৮৫ ও SALLY এর অর্থ হলো 
৯|| হযরত মুহাম্মদ (সা) এবং +১-০] জুমুআর দিন। 

অবশ্য কারো কারো মতে ১৯.51! অর্থ হলো আল্লাহ পাক স্বয়ং এবং ১১৫২০] হলো ২০:11 ১5: 
বা কিয়ামতের দিন। 

আলী......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, ১৯১11 হলেন আল্লাহ পাক স্বয়ং এবং 
১১১৮1) হলো কিয়ামতের দিন। 


www.waytojannah.com 


স্পা টোপ 


Contents 


সূরা বুরুজ ১৩৫ 


অবশ্য কারো কারো মতে +১:।| হলো ঈদুল আযহার দিন এবং +১৫:.০41 হলো জুমু'আর দিন। 

ইব্‌ন হুমায়দ......সাবাক হতে বর্ণনা করেছেন যে, এক ব্যক্তি হযরত হাসান ইব্‌ন আলীকে জিজ্ঞেস করেন যে, 
আল্লাহর বাণী ৪ ২২-০ ৪ 4৯০১, এই আয়াতের তাৎপর্য কি ? জবাবে তিনি বলেন ১৯, হলো কুরবানীর দিন 

২ +৫১০ হলো ২০১11 ১৮ বা জুমুআর দিন। 

কেউ কেউ বলেন £ ২৯০1 হলো ঈদুল আযহা বা বক্রা ঈদের দিন এবং ১4:০1] হলো আরাফাতের 
দিন। ৰ 

ইব্‌ন হুমায়দ Lee হযরত ইব্ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ৪, ১ ৯ 
১১৫ এই আয়াতে ১৯.41 শব্দের অর্থ হলো আরাফাতের দিন এবং ০৮০10 শব্দের অর্থ হলো 
কিয়ামতের দিন। 

কেউ কেউ বলেন £ ১১:০০:11 অর্থ হলো ২২০৯1 092 বা জুমু'আর দিন। 

আহমদ ইব্‌ন আবদুর রহমান......হযরত আবু দারদা (রা) হতে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (সা) বলেছেন 
“তোমরা জুমু'আর দিন অধিক নামায পড়, কেননা এ দিনই হলো ১:-০|| ₹১:। ফেরেশতামপ্লী এদিনে সাক্ষ্য 
প্রদান করবেন । 

অতঃপর আল্লাহ পাকের বাণী £ ১১১31 (৯:০1 055 অর্থাৎ 'গর্ত-কর্তারা ধ্বংস হয়েছে।” এখানে গর্তকর্তা 
বলে সেই লোকদের বুঝানো হয়েছে, যারা বড় বড় গর্তে অগ্নি কুগুলি জ্বালিয়ে তাতে ঈমানদার লোকদের নিক্ষেপ 
করেছে এবং তাদের জ্বলে ভস্ম হয়ে যাওয়ার বীভৎস দৃশ্য তারা কৌতুক সহকারে উপভোগ করেছে। 

এই গর্তকর্তা কারা এই সম্পর্কে মুফাসসিরগণের মধ্যে মতভেদ পরিলক্ষিত হয় । কেউ কেউ বলেন, এরা হলো 
অগ্নি উপাসকদের অন্তর্ভুক্ত কিতাবধারী সম্প্রদায় । 

ইব্‌ন হুমায়দ......হযরত আলী ইব্‌ন আবূ তালিব (রা) হতে বর্ণনা করেছেন যে, এক সময় মুহাজিরগণ কোন 
জিহাদ হতে প্রত্যাবর্তনের সময় পরস্পর আলোচনা করতে থাকেন যে, অগ্নি উপাসকদের জন্য কিরূপ আইন-কানুন 
হবেঃ তারা তো আহলে কিতাবও নয় এবং আরবের মুশরিকদেরও দলভুক্ত নয়? তখন হযরত আলী (রা) বলেন, 
আসলে-তারা আহলে কিতাবদের অন্তর্ভূক্ত কিন্তু তাদের জন্য শরাব পান করা বৈধ ছিল। এই সময় পারস্যের এক 
বাদশাহ শরাব পান করে নিজ সহোদরার সাথে ব্যভিচারে লিপ্ত হয় এবং উভয়ের মধ্যে যৌন সম্পর্ক স্থাপিত হয়। 
চারিদিকে যখন এই ঘটনা প্রকাশ পায়, তখন বাদশাহ জনতার মধ্যে এরূপ প্রচার করে দেয় যে, ভগ্বির সাথে বিবাহ 
করাকে খোদা বৈধ করে দিয়েছেন । কিন্তু জনসাধারণ এ বিধান মেনে নিতে অস্বীকার করে । তখন বাদশাহ তাদের 
উপর নানাভাবে অত্যাচার-উৎপীড়ন চালিয়ে এ কথা মেনে নিতে বাধ্য করে। এতদসত্তেও যারা বাদশাহের এই 
নির্দেশ মানতে অস্বীকার করত, তাদেরকে সে জ্বলন্ত আগুন ভর্তি গর্তে নিক্ষেপ করতে থাকে । হযরত আলী (রা) 
বলেন £ এই সময় হতে অগ্নি পূজকদের ধর্মে রক্ত সম্পর্কের আত্মীয়দের সাথে যথা মা, বোন ও কন্যার সাথে 
পরস্পর বিবাহের নিয়ম প্রচলিত হয়েছে। 

বাশার...... হযরত আবূ কাতাদা (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর কালাম £ ১9১১| ১৯০1 055  । 
অর্থাৎ গর্ত-কর্তারা ধ্বংস হয়েছে। এই আয়াত সম্পর্কে হযরত আলী ইব্‌ন আবু তালিব (রা) বলেন £ এরা ছিল . 
ইয়েমেনের অধিবাসী । সেখানকার মুমিন ও কাফিরদের মধ্যে কয়েকবার সংঘর্ষ হলে তারা পরস্পর এরূপ 
অংগীকার করে যে, শান্তির খাতিরে তারা কেউই যুদ্ধ-বিগ্রহে লিপ্ত হবে না এবং সীমালংঘন করবে না। কিন্তু 
কাফিররা তাদের অংগীকার ভংগ করে সুবিধামত সময়ে মুসলমানদের উপর অতর্কিতে আক্রমণ চালিয়ে 
তাদের অনেককে হতাহত ও বন্দী করে এবং তাদের উপর অত্যাচার-নির্যাতন চালাতে থাকে । এতদর্শনে 


www.waytojannah.com 


Contents 


১৩৬ তাফসীরে তাবারী (আমপারা) 


একজন মু'মিন ব্যক্তি তাদের নিকট এইরূপ প্রস্তাব পেশ করে যে, এর চেয়ে তোমাদের জন্য এটাই উত্তম যে, 
তোমরা এক গর্তে অগ্নিকুণ্ড প্রজ্বলিত কর, অতঃপর মু"মিনদেরকে সেখানে উপস্থিত করে বল, যদি তোমরা 
আমাদের ধর্ম কবুল কর, তবে রক্ষা পাবে, অন্যথায় এই অগ্নিকৃণ্ডে ভস্মীভূত হতে হবে । তারা তাই করল এবং বহু 
খ্যক মু'মিনকে সেই গর্তে নিক্ষেপ করে ভস্মীভূত করল। এই সময় একজন মুমিনাহ বৃদ্ধা আগুনে নিক্ষিপ্ত 
হতে ইতস্ততঃ করলে তার কোলের শিশু পুত্র তাকে সম্বোধন করে বলে যে, মাতা! আদৌ ইতস্তত না করে 
অতি সত্তর এ আগুনের গর্তে প্রবেশ করুন। আদতে তা আগুনের গর্ত নয়, বরং মুমিনের জন্য জান্নাতের বাগিচা 
স্বরূপ ছিল। | 

ইব্‌ন আবদুল আ'লা...... হযরত আবূ কাতাদা (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের কালাম £ 
১৪১3 ৯০০০০ পর অর্থ হলো গর্ত করে যারা মু'মিনদেরকে আগুনে পুড়িয়ে মারত, তারা ধ্বংস 
হয়েছে। 

মুহাম্মদ ইব্‌ন সা‘দ...... হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী £ ২-০! 43 
1৮511 55 1 ১১৮ এই আয়াতে গর্তকর্তা, বলে যাদেরকে বুঝান হয়েছে, এরা ছিল বনী-ইসরাঈল 
সম্প্রদায়ের লোক। তারা তাদের আবাসভূমিতে একটি প্রকাণ্ড গর্ত করে সেখানে অগ্নিকৃণ প্রজ্্বলিত করে। অতঃপর 
জোরপূর্বক তাদের মতবাদ গ্রহণ করানোর উদ্দেশ্যে বহু সংখ্য নারী-পুরুষকে সেখানে সমবেত করে এবং যারা 
তাদের ধর্মমত গ্রহণ করতে অস্বীকৃতি জানায়, তাদেরকে এ অগ্নিগর্তে নিক্ষেপ করে এবং অন্যদেরকে মুক্তি প্রদান 
করে। সম্ভবত এই জঘন্য কাজ দানিয়াল ও তার সাংগপাংগদের দ্বারা সংঘটিত হয়েছিল । 

মুহাম্মদ ইব্‌ন আমর......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী 8 ১১১%| ১:০1 055 অর্থাৎ 
গর্তকর্তারা ধ্বংস হয়েছে, এরা ছিল নাজরানের অধিবাসী । তারা লোকদেরকে শাস্তি দেয়ার জন্য বড় বড় অগ্নিকুণ্ডের 
গর্ত সৃষ্টি করেছিল । 

হুসায়ন......যাহহাক হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ১০১ (২:০ 05% এই আয়াতে বর্ণিত 
গর্তকর্তারা ছিল বনী ইসরাঈল সম্প্রদায়ের লোক। এরা প্রকাণ্ড গর্তে অগ্নি প্রজ্্বলিত করে মু'মিন নারী-পুরুষদেরকে 
জোর পূর্বক ধর্মান্তরিত করার জন্য সকলকে তার নিকট একত্রিত করত এবং কুফরী গ্রহণ না করলে তাকে এ 
অগ্নিকৃণ্ডে নিক্ষেপ করত । 

মুহাম্মদ ইব্‌ন মুয়াম্মার......সুহায়ব হতে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (সা) বলেছেন এক বাদশাহের নিকট 
এক যাদুকর থাকত । সে তার বৃদ্ধ বয়সে বাদশাহকে বলল, আমার নিকট হতে যাদু শিখে নেয়ার জন্য একজন 
প্রতিভাবান যুবককে নিযুক্ত করুন । বাদশাহ একন যুবককে নিযুক্ত করে দিল। সে প্রত্যহ যাদুকরের নিকট যাদু 
শিক্ষার জন্য যাতায়াত করত । বাদশাহ ও যাদুকরের বাড়ির মাঝখানে এক. পাদ্রীর আস্তানা ছিল । যুবকটি মাঝে 
মাঝে সেখানেও গমন করত এবং পাদ্রীর কথাবার্তা শুনত। পাদ্রীর গুণে মুগ্ধ হয়ে অবশেষে যুবকটি তার প্রতি ঈমান 
আনল । সে প্রত্যহ যাতায়াতের পথে কিছুক্ষণ পাদ্রীর আস্তানায় অবস্থান করত, ফলে যাদুকর ও বাদশাহ তার 
অহেতুক বিলম্বের কারণে মারধর করত । যুবকটি পাদ্রীর নিকট তা ব্যক্ত করলে, তিনি বলেন, তখন তুমি বলবে 
ক ধৰিবা লাক কানত ত বাব আলতো বিরত বিলত হাহ অলরণকে তারার ও রা 
লোকেরা যখন তোমার বিলম্বের কারণ সম্পূর্কে জিজ্ঞেস করবে, তখন বলবে যাদুকরের ওখানে বিলম্ব হয়েছে। 
এইভাবে নির্বিবাদে কিছুদিন কাটার পর যুবকটি একদিন গৃহ হতে বের হয়ে দেখল বিরাট এক হিংস্র জন্তু পথিমধ্যে 
পথিকদের চলাচলে ব্যাঘাত সৃষ্টি করেছে। তখন যুবকটি মনে মনে ভাবল, আজ উপযুক্ত সময় উপস্থিত হয়েছে 
যাদুকরের যাদু সঠিক না পাদ্রীর দীন সঠিক, তা পরীক্ষা করার। অতঃপর সে হাতে একখণড প্রস্তর নিয়ে এই বলে এ 


www.waytojannah.com 


Contents 


সূরা বুরুজ ১৩৭ 


হিংস জন্তুর দিকে নিক্ষেপ করল যে, হে আল্লাহ! যদি যাদুকরের যাদু হতে পাদ্রীর সংগ আমার জন্য উত্তম হয়, তবে 
এই পাথরের আঘাতে হিংস্র জন্তুটি নিপাত কর । এই বলে পাথর নিক্ষেপ করার সাথে সাথেই প্রাণীটি ধ্বংস হলো। 
তখন সমবেত লোকজন যুবকের আশ্চর্য শক্তি দর্শনে মুগ্ধ হলো । অতঃপর যুবকটি যখন পাদ্রীর নিকট উপস্থিত 
হলো। তখন তিনি তাকে বললেন, তুমি উত্তম শক্তির অধিকারী হয়েছ, এজন্য হয়ত তোমাকে কঠিন পরীক্ষার 
সম্মুখীন হতে হবে । তবে সাবধান! এই সময়ে আমার নাম প্রকাশ করো না। এ ছাড়া যুবকটি এরূপ আশ্চর্য শক্তির 
অধিকারীও হলো যে, জন্মান্ধকে চক্ষুম্মান করতে পারত, কুষ্ঠ ব্যধিকে সারাতে সক্ষম ছিল, সাধারণ রোগ-পীড়ার 
তো কোন কথাই নাই। এ সময় বাদশাহের এক উষীর অন্ধ হয়ে যান। তিনি লোক মারফত যুবকের আশ্চর্য শক্তির 
খবর জানতে পেরে বহু মুল্যবান উপঢৌকন সহ যুবকের নিকট উপস্থিত হয়ে রোগমুক্তির জন্য আবেদন করেন । 
তখন যুবকটি বলে, রোগমুক্তি দেওয়ার একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামীন, আমি কোন হেকিম বা ডাক্তার 
নই। তবে আপনি যদি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেন, তবে আপনার রোগমুক্তির জন্য আমি দু'আ করতে 
পারি। উযীর এতে রাষী হয়ে ঈমান আনলেন এবং যুবকের দুআর সাথে সাথেই তিনি তার হারান দৃষ্টিশক্তি ফিরে 
পেলেন । দৃষ্টিশক্তি ফিরে পেয়ে উধীর আগের মত আবার যখন বাদশাহের দরবারে গিয়ে উপস্থিত হলেন। তখন 
বাদশাহ তাকে জিজ্ঞেস করল, তুমি কি অন্ধ হও নাই, কে তোমাকে রোগমুক্ত করল? জবাবে উমীর বললেন, হ্যা 
আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, আমার রব্ব-ই আমার দৃষ্টিশক্তি ফিরে দিয়েছেন। এতদশ্রবণে বাদশাহ রাগান্বিত হয়ে 
বলল, আমি ছাড়া তোমার আর কোন প্রভু আছে নাকি? জবাবে তিনি বললেন, হ্যা, আমার এবং আপনার একমাত্র 
প্রভু হলেন আল্লাহ । এতে বাদশাহ ভীষণ ক্রুদ্ধ হয়ে তাকে শাস্তি প্রদান করতে লাগল এবং বলল, কে তোমাকে 
একথা শিক্ষা দিয়েছে, তার নাম বল। অগত্যা উযীর সেই যুবকের নাম প্রকাশ করলেন। তখন বাদশাহ 
যুবকটিকে তার দরবারে হাধির করে তাকে এঁ দীন পরিত্যাগ করতে বলল । যুবক সরাসরি তা প্রত্যাখ্যান করায় 
তার উপর শারীরিক নির্যাতন শুরু হলো এবং এক পর্যায়ে সে পাদ্রীর নাম প্রকাশ করে দিল | এতে বাদশাহ পাদ্রীকে 
তার দরবারে আনয়ন করে সত্য-দীন পরিত্যাগ করবার জন্য অনুরোধ করল । কিন্তু পাদ্রী তা প্রত্যাখ্যান করায় 
বাদশাহ তাকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করার নির্দেশ দিল । এভাবে পাদ্রীর জীবন নাশের পর বাদশাহ তার পুনঃ 
দৃষ্টিশক্তিপ্রাপ্ত উধীরকে সত্য দীন পরিত্যাগের নির্দেশ । কিন্তু উধীরও তা মানতে অস্বীকার করায় বাদশাহ তাকেও 
করাতদ্বারা দ্বিখণ্ডিত করার নির্দেশ প্রদান করে । অতঃপর বাদশাহ উক্ত যুবককে সত্য-দীন হতে ফিরে আসার জন্য 
নির্দেশ দেয়, অন্যথায় তাকেও হত্যা করার হুমকি প্রদান করে । তখন যুবকটি সরাসরি তা প্রত্যাখ্যান করলে 
বাদশাহ কয়েকজন লোকসহ যুবককে এক পাহাড়ের চূড়ায় প্রেরণ করে, উদ্দেশ্য সেখান হতে ফেলে দিয়ে যুবকের 
প্রাণনাশ করা। 

সেখানে পৌছানোর পর আল্লাহ্‌র গযবে পতিত হয়ে বাদশাহের লোকজন ধ্বংসপ্রাপ্ত হলো কিন্তু যুবকটি 
নিরাপদে পুনরায় বাদশাহের দরবারে গিয়ে উপস্থিত হলো । বাদশাহ যুবককে দেখে তার সাথীদের কথা জিজ্ঞেস 
করলে সে বলল, আল্লাহু পাক আমাকে তাদের হাত হতে রক্ষা করেছেন । অতঃপর বাদশাহ যুবককে হত্যা করার 
জন্যে সমুদ্রে প্রেরণ করল, উদ্দেশ্য তাকে পানিতে ডুবিয়ে মারা । কিন্তু এবারও বাদশাহের চক্রান্ত ব্যর্থ হলো এবং 
তার লোকজন পানিতে ডুবে মৃত্যুবরণ করলেও যুবকটি নিরাপদে আবার বাদশাহের দরবারে গিয়ে উপস্থিত হলো । 
বাদশাহ তাকে দেখে আশ্চর্যব্বিত হলো এবং বলল, তোমার সাথীরা কোথায়? জবাবে যুবকটি বলল, আল্লাহ পাক 
আমাকে তাদের হাত হতে রক্ষা করেছেন, তারা ধ্বংস হয়েছে । তখন বাদশাহ খুবই রাগান্বিত হয়ে বলল, আমি 
নিশ্চয়ই তোমাকে হত্যা করব । তখন যুবকটি তাকে বলল, আমি যেভাবে বলি, সেভাবে ছাড়া, আপনি কিছুতেই 
আমাকে হত্যা করতে পারবেন না । সত্যিই যদি আপনি আমাকে হত্যা-ই করতে চান, তবে জনতার উপস্থিতিতে 
১১। ০১ ৮০এ- “এই যুবকের রব্বের নামে’ বলে আমার উপর তীর নিক্ষেপ করুন, আমি মরে যাব। অবশেষ 
তাবারী-_-১৮ 


www.waytojannah.com 





00111617715 


১৩৮ তাফসীরে তাবারী (আমপারা) 


বাদশাহ তাই করল এবং এতে যুবকটি মরে গেল৷ তখন সমবেত জনতা চীৎকার করে বলে উঠল যে, আমরা এই 
যুবকের খোদার প্রতি ঈমান আনলাম । তখন বাদশাহের পারিষদরা বলল, আপনি যে পরিস্থিতি হতে বাচতে 
চেয়েছিলেন, এখন তো তাই দেখা দিল। লোকেরা আপনার ধর্মমত পরিত্যাগ করে এই যুবকের ধর্মকে বিশ্বাস করে 
নিয়েছে । বাদশাহ এরূপ অবস্থা লক্ষ্য করে ক্রোধে জ্বলতে লাগল এবং রাজপথের পার্শ্বে গর্ত খুননের নির্দেশ দিল । 
তাতে আগুনের কুগুলি জ্বালাল এবং যে সমস্ত লোক ঈমান হতে বিরত থাকত রাষী হলো না, তাদেরকে তাতে 
নিক্ষেপ করিয়ে জ্বালিয়ে ভস্মীভূত করে মারল । এই সময় সেখানে একজন মুমিন মহিলা তার শিশুসহ উপস্থিত 
হলে, আগুনের লেলিহান শিখা দর্শনে সে ভীত হয়ে পড়ে । এ সময় তার শিশুটি তাকে বলতে থাকে, মাত! আপনি 
ঘাবড়াবেন না, আপনি সত্যের উপর প্রতিষ্ঠিত আছেন, আগুনের মধ্যে প্রবিষ্ট হন। তখন সে মহিলাটি আগুনের 
মধ্যে ঝাপ দিয়া পড়ে এবং চিরস্থায়ী জান্নাতের অধিকারিণী হয়। 

অবশ্য কেউ কেউ বলেন, যারা মু'মিন নর-নারীগণের পরীক্ষার উদ্দেশ্যে অগ্নি প্রজ্জবলিত করেছিল, তারা ছিল 
কাফির বা আল্লাহকে অস্বীকারকারী। 

আম্মার......রবী“ ইব্‌ন আনাস হতে বর্ণনা করেছেন যে, গর্তের অধিবাসীরা ছিল একদল মু'মিন-নরনারী, যখন 
তাদের মৃতিপূজক যালিম বাদশাহ তাদেরকে সঠিক ও সত্য ধর্ম পরিত্যাগ করতে বলল, তখন তারা তা 
প্রত্যাখ্যান করল । তখন বাদশাহ তাদের শাস্তির জন্য গর্ত খননের নির্দেশ দিল এবং তাতে আগুনের কুণ্ডলি 
জ্বালাল। তখন যেসব লোক আল্লাহর প্রতি ঈমান আনা হতে বিরত থাকতে রাযী হলো না, বাদশাহ তাদেরকে 
তাতে নিক্ষেপ করিয়ে জ্বালিয়ে মারল। এমতাবস্থায় আল্লাহ পাক মু'মিন নর-নারীদেরকে এ প্রজ্লিত হুতাশন 
হতে এভাবে নিষ্কৃতি প্রদান করেন যে, তাদের শরীরে আগুনের তাপ লাগার আগেই তাদের রূহকে কবয করে 
নেন। তখন আল্লাহ্‌র ইংগিতে এ অস্নিকৃণ প্রবল আকার ধারণ করে এবং তামাশা দেখার উদ্দেশ্যে যারা এর 
নিকটবর্তী স্থানে বসেছিল, রিডার রালাজালান টার বারএর রাঃ গে রক গাম কন 
আয়াত । যথা ৪ 


Cull ৮৪১১১৯। 18০ ১81 ৪১১ ০৪৯ 195 ও 

অর্থাৎ “এদের জন্য দুনিয়াতে আছে কঠিন শাস্তি এবং আখিরাতে রয়েছে দোযখের ভয়াবহ আযাব ৷’ এই সুরার 
শুরু যে শপথ শব্দ দ্বারা হয়েছে যথা ৪ $১4! ০3 lel এর -১/১৯ কি, সে সম্পর্কে মুফাসসিরগণের মধ্যে 
মতভেদ আছে। উত্তরে কেউ কেউ বলেছেন ০৮১) ০13 2415 এর জবাব হলো 52551 এ০০ ০৯৮৪০ 
এই আয়াত। 

বাশার......... হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, শপথের জবাব হিসেবে এখানে 
০2১51 এ ০১৮2 0| এই আয়াত এসেছে। বসরার কোন কোন ব্যাকরণবিদের নিকট কসমের 
জবাব হলো ১,১১১ ০1 05 এই আয়াত। অবশ্য তিনি বলেছেন, সঠিক উত্তর আল্লাহ পাকই জ্ঞাত 
আছেন । 

কারো কারো মতে কসমের জবাব ১৪453 Sl 3 এই আয়াত প্রথম হবে, অতঃপর কসমের 
- আয়াত ৷ যথা ১১১১১ ০০৮৯০ 5% অতঃপর 0১211 5 ৮০০11? 

কৃফার কোন কোন ব্যাকরণবিদের অভিমতও এরূপ যে, কসমের জবাব হলো ১১41 ; 4:০1 035 
সুফাসসিরগণের অভিমত +/,১:। ৮:০1 55 সম্পর্কে এটাই যে, আল্লাহ পাক গর্তকর্তাদের প্রতি এখানে 


www.waytojannah.com 


Contents 


সূরা বুরূজ ১৩৯ 


অভিসম্পাত করেছেন, যারা মু'মিন নর-নারীদেরকে আল্লাহর প্রতি ঈমান আনার কারণে প্রজ্জ্বলিত আগুনের গর্তে 
নিক্ষেপ করতে । এর প্রতিফল হিসেবে আল্লাহ পাক খবর স্বরূপ তাদেরকে জানিয়ে দিয়েছেন যে, 1১০৫!» 
$১4! অর্থাৎ ‘তাদের জন্য আছে দহন যন্ত্রণা ৷” 

অতঃপর ১১১১১। শব্দের অর্থ হলো গর্ত, যা কাফিররা মুশমিন নর-নারীদের শাস্তির উদ্দেশ্যে বিভিন্নস্থানে খনন 
করেছিল । 

তঃপর আল্লাহর বাণী £ ১৮3,11 ০১13 ১(%11 অর্থাৎ (সেই গর্তকর্তারা ধ্বংস হয়েছে) যাতে দাউদাউ করে 

জ্বলা ইন্ধনের আগুন ছিল। যা তারা আল্লাহ্‌র প্রতি ঈমান আনয়নকারী মু'মিন নর-নারীগণের শাস্তির জন্য গর্তের 
মধ্যে প্ৰজ্বলিত করেছিল এবং যার লেলিহান শিখা ছিল অত্যন্ত ভয়াবহ ও ভীতিপ্রদ । 


222 1৮৫: Aw ৬ £ ১52. রত ১ 2০ ০৮৩86 LL 324% ক ৮০৫ 2 
Ss CEG 
৬. যখন তারা সে গর্তের মুখে উপবিষ্ট ছিল ৭. এবং ওরা বিশ্বাসীদের প্রতি যা করেছিল, তা দেখছিল । ৮. 
এই ঈমানদারগণের সাথে তাদের শত্রতা ছিল কেবল এ কারণে যে, তারা সেই আল্লাহ্‌র প্রতি ঈমান 
এনেছিল, যিনি মহাপরাক্রমশালী এবং প্রশংসিত । 


তাফসীর 

এখানে আল্লাহ তাবারাকা ওয়া তা'আলা ১৪11 ৩1১ | এর প্রসঙ্গে বলেছেন যে, কাফিররা ঈমানদার 
নর-নারীকে হত্যার উদ্দেশ্যে যে অগ্নিক্‌ণ্ড গর্তে প্রজ্্বলিত করেছিল, তারা এঁ অগ্রিকুণ্ডের কাছে এ কারণেই বসেছিল; 
যাতে ঈমানদার ব্যক্তিদের বীভৎস মৃত্যুর দৃশ্য স্বচক্ষে অবলোকন করতে পারে এবং উৎকট নারকীয় আনন্দে উৎফুল্ল 
হতে পারে। 

বাশার......হষরত আবু কাতাদাহ রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ৪ ১৯১! ১১৪৯]| ০১1১ ১ 
5555 (৫5 এই আয়াতে কাফিররা ঈমানদারদেরকে অগ্নিকৃণ্ডে কিভাবে পুড়িয়ে মারত, তা বর্ণিত হয়েছে। তারা 
ঈমানদার নর-নারীদেরকে প্রজ্বলিত অগ্নিকৃত্ডের গর্তে নিক্ষেপ করে তাদের বীভৎস মৃত্যুর দৃশ্য এর পাশে বসে 
উপভোগ করতে । যা আল্লাহ পাকের বর্ণিত এই আয়াতে সুস্পষ্টভাবে বিধৃত হয়েছে । যথা £ (5 [০৯ 
১১৫৬ ০৯০১০ ০১৯৫ অর্থাৎ “ওরা বিশ্বাসীদের প্রতি যা করেছিল, তা নিজেরাই দেখেছিল ।' এটাই 
মুফাসসিরগণের নিকট এই আয়াতের ব্যাখ্যা । 

বাশার......হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী £ ০:12 ১: (1০ ৯ 
“,5 5১২০-1৬, এই আয়াতে বৰ্ণিত ১-5 বা পরত্যক্ষকারী বলা হয়েছে কাফিরদেরকে । 

অতঃপর আল্লাহর বাণী £ ৬০৯১] ১১০11 41171558501 41145 pa EU এই আমাতে 
আল্লাহপাক ঈমানদার লোকদের সাথে কাফিরদের শত্রুতা করার একমাত্র কারণটি বর্ণনা করেছেন। যা ছিল 
ঈমানদার ব্যক্তিদের আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা। যেমন আল্লাহ তা'আলার ভাষায় £ 40101545501 %ি। 
অর্থাৎ তারা ঈমান এনেছিল আল্লাহর প্রতি । আর তাদের এই ঈমান আনা-_এটা ছিল তাদের জন্য বিশেষ গুণ । 


সত 


www.waytojannah.com 


Contents 


১৪০ তাফসীরে তাবারী (আমপারা) 


অতঃপর আল্লাহর কালাম ৪ ১৯১৯/1 শব্দের অর্থ হলো «১.০ ০5501০০ (5551 ১ 3 অর্থাৎ ‘তিনি যার 
নিকট হতে প্রতিশোধ গ্রহণ করতে ইচ্ছা করেন, অতি কঠোরভাবে তিনি তা নিয়ে থাকেন ।’ অতঃপর এ. .| 


শব্দের অর্থ হলো £ 4৪1১ | 4১৯০ ১৬৯৯৯। অর্থাৎ “যিনি ৪০০০৪ 
স্বপ্রশংসিত । 


1৯5$ 5 i) ১৬১৫১ 92 % সপ 4211৫ 2০ তত গণ ১৩ 29204 ও 
৬১৬) (১.) ০ ৫৩ ৩: ১০০/০2-৯০) আত IGN (৭) 
Oe 3267 46৩৩৩০৪৩72৫ ৩০৮5 9522 
৯. যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর সার্বভৌম ক্ষমতার অধিকারী । আর সেই আল্লাহ সব কিছুই 
দেখছেন। ১০. যারা ঈমানদার পুরুষ ও স্ত্রীলোকদের উপর নির্যাতন করেছে, অতঃপর তা থেকে তওবা 
করে নি, নিঃসন্দেহে তাদের জন্য জাহান্নামের আযাব রয়েছে এবং তাদের জন্য ভস্ম হওয়ার শাস্তিও 
নির্দিষ্ট আছে। 


তাফসীর 

এখানে আল্লাহ রাব্বুল আলামীন তার অসীম শক্তি ও কুদরতের ঘোষণা দিয়ে বলছেন, আকাশমণ্ডল ও 
পৃথিবীতে যাকিছু পরিদৃশ্যমান, তার সবকিছুর সার্বভৌম ক্ষমতার অধিকারী হলেন তিনিই। 

তঃপর আল্লাহ্‌র বাণী 8”: 1১:51 112 51115 অর্থাৎ আল্লাহ তা'আলা সব কিছুই দেখছেন। এখানে 
ধ সমস্ত কাফিরদের কাজকর্ম দেখার কথা বলা হয়েছে যা তারা ঈমানদার নর-নারীর সাথে করত। অতঃপর আল্লাহ 
পাকের কালাম ৪ Lal all (১১১৯ ০2311 | অর্থাৎ যারা ঈমানদার পুরুষ ও স্ত্রীলোকদের উপর 
যুলুম ও নির্যাতনের ষ্টাম রোলার চালিয়েছে, WENA HNC নার রাজ এরা হলো আল্লাহদ্রোহী 
কাফির । এটাই এই আয়াতের ব্যাখ্যা । 

মুহাম্মদ ইব্‌ন সা'দ...... চার বমরন CEES TEESE আল্লাহ্‌র বাণী ৪ -2১4| 31 
০৮১০৯০]।৩ ০৯৮০১।। /'-%& এই আয়াতে 1১559 শব্দের অর্থ ১০ অৰ্থাৎ যারা ঈমানদার পুরুষ ও 
সত্রীলোকদেরকে অগ্নিকৃণ্ডে জ্বালিয়ে ভস্মীভূত করেছে। 

মুহাম্মদ ইব্‌ন আমর......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ 155 ১১341 5,1 এই আয়াতে 
19১25 শব্দের অর্থ 1১১1১ অর্থাৎ যারা আযাব দিয়েছে বা শাস্তি প্রদান করেছে। Oo 

বাশার...... হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ 1,453 ০১1 
৯৭৪13 ১১৮০$]। এই আয়াতে বৰ্ণিত 5553 শব্দের অর্থ হলো ১.0, +১৬৪১ অর্থাৎ তাদেরকে 
অগ্নিকৃণ্ডে ভস্মীভূত করেছিল। 

হুসায়ন......যাহহাক হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ ১ ১১১] 1৯১০২ এর অর্থ 


৯১৪১৯ অর্থাৎ তাদেরকে আগুনে জ্বালিয়েছিল। 
ইব্‌ন হুমায়দ......জাফর হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী £ ১২০১১ 554 51% 
০০৮০১15 এর অর্থ +৯৬৪১৯ অর্থাৎ তাদেরকে অগ্নিকুণ্ড জ্বালিয়ে ভস্মীভূত করেছিল। 


www.waytojannah.com 


Contents 
সূরা বুর্জ ১৪১ 


তঃপর আল্লাহ্‌র কালাম £ 15,553 1 5 অর্থাৎ অতঃপর তারা তা হতে তওবা করে নাই । এখানে : 
কাফিরদের কথা বলা হয়েছে। যারা ঈমানদার নর-নারীর প্রতি এজন্যই অত্যাচারের ষ্টীম রোলার চালিয়েছিল 
যে, তারা আল্লাহ পাকেরএকত্ববাদের প্রতি বিশ্বাস আনয়ন করেছিল । তাদের পরিণতি সম্পর্কে আল্লাহ 
তা“আলারই ঘোষণা £ (৮১৯১1 ০১) ১৪৯ ০1১০ 148 অর্থাৎ তাদের জন্য আলমে আখিরাতে শাস্তির 
ব্যবস্থা রয়েছে এবং (2১511 ৬৮3) ১3 ১৯। ৮/১০+415 এবং তাদের জন্য দুনিয়াতে রয়েছে দহন 
যন্ত্রণা । যেমন ঃ 

আম্মার......রবী' হতে এরূপ বর্ণনা করেছেন যে, আলমে আখিরাতে তারা জাহান্নামের আযাবে গেরেফতার 
হবে এবং দুনিয়াতে রয়েছে তাদের জন্য কঠিন দহন যন্ত্রণা ৷ 


2১৫ ৫ 21272 


ys ১৪9 (০6০০ ১৯ ০৯৪ ১৯১০1৮১০150 0506) (11) 
১ ৬১৩৫ ৬১৮৩) 001) ৩4৫৩ 


lo. Pak EH SEU HOE ররর oe ete WES LC ee 
ঝর্ণাধারা সদা প্রবহমান, এটাই মহা সাফল্য । ১২. নিশ্চয়ই তোমার প্রতিপালকের পাকড়াও বড়ই শক্ত । 
তাফসীর 

এখানে আল্লাহ রাব্বুল আলামীন তার একত্ববাদে বিশ্বাসী সৎকর্মশীল মু'মিন নর-নারীদের জন্য জান্নাতের 
সুসংবাদ প্রদান করেছেন; যাদেরকে আল্লাহদ্ৰোহী কাফিররা আল্লাহ্‌র প্রতি ঈমান আনার কারণে ধরে ধরে প্রজ্জ্বলিত 
অগ্নিকৃ্ডে নিক্ষেপ করত । 

তঃপর আল্লাহ্‌র বাণী ৪ Lac এর অর্থ হলো তারা আল্লাহ তা'আলার নির্দেশের 

অনুসরণ করত। হারাম কাজ হতে দূরে থাকত এবং হালাল কাজে লিপ্ত থাকত। এদের জন্যই আল্লাহপাকের 
সুংসবাদ 9৮১81 ৮৯35 Soli অর্থাৎ তাদের জন্য এমন জান্নাত বা মনোরম 
বাগ-বাগিচা রয়েছে, যার পাদদেশে স্রোতাস্বিনীসমূহ সদা প্রবাহিত। তাদের জন্য পানীয় স্ব রূপ সরবরাহ করা 
হবে শরবত, দুধ ও বিশুদ্ধ মধু । আর এটাই হবে এ সমস্ত মুমিন নর-নারীর জন্য সবচেয়ে বড় সাফল্য । কেননা 
পার্থিব দুনিয়ায় আল্লাহ্‌র নির্দেশ প্রতিপালনের কারণে হালাল-হারাম বাছ-বিচারের ফলে, তাদের যে কঠিন জীবন 
এখানে পরিচালিত করতে হয়, তাদের উত্তম প্রতিদান ও প্রতিফল স্বরূপ তারা জান্নাতের এই অসীম নিয়ামতের 
অধিকারী হবে । 

অতঃপর আল্লাহ্‌র বাণী ৪ ১,১5] 2১ ০০: 01 এই আয়াতে আল্লাহ পাক তার হাবীব ও নবী মুহাম্মাদ 
(সা)-কে সম্বোধন করে বলছেন, হে মুহাম্মদ (সা)! নিশ্চয়ই তোমার প্রতিপালকের পাকড়াও বড়ই শক্ত ৷ অর্থাৎ তার 
বিরুদ্ধাচরণকারীদের নিকট হতে প্রতিশোধ গ্রহণে তিনি খুবই কঠিন। এ ব্যাপারে তিনি আদৌ কোনরূপ নমনীয়তা 
প্রদর্শন করেন না। যার প্রকৃষ্ট উদাহরণ হলো গর্ভকর্তাদের উপযুক্ত শাস্তি প্রদান উম্মতে মুহাম্মদীর জন্য নিদর্শন ও 
শিক্ষা গ্রহণের বস্তু হিসেবে এই ঘটনা এখানে উল্লেখ করা হয়েছে__-যাতে তারা তা হতে উপযুক্ত শিক্ষা গ্রহণ করে 
ইহকাল ও পরকালের শাস্তি হতে মুক্তি ও নিষ্কৃতি পেতে পারে। অন্যথায় তারাও আল্লাহদ্রোহী গর্তকর্তাদের ন্যায় 
কঠিন আযাবে গেরেফতার হবে। 


www.waytojannah.com 


Contents 


১৪২ তাফসীরে তাবারী (আমপারা) 


০ ১৪৯) Balls (10) © 3333 ।)১£511 5১5 (15) ০৬4৪১56৬৩5৫) (07) 
৫5৮ পা পুত 


১2৯6 2৩৯১১ OM 8১৯ লা ৬৫১৬ ৬৬৩৪ cv) SIE TOG (1৭) 


১৩. তিনিই প্রথমবার সৃষ্টি করেছেন এবং তিনিই পুনরায় সৃষ্টি করবেন । ১৪. আর তিনি প্রেমময়, 
ক্ষমাশীল, ১৫. সম্মানিত আরশের অধিপতি । ১৬. তিনি যা ইচ্ছা তাই করেন । ১৭-১৮. তোমরা কি ফিরাউন ও 
সামূদের সৈন্যদের খবর জানতে পাও নাই? 


তাফসীর 

এখানে মুফাসসিরগণ আল্লাহ তা'আলার বাণী ৪ ৬:৯3 9 {9422 +৯ 451 এই আয়াতের অর্থে মতভেদ 
করেছেন। কেউ কেউ বলেন (5৮ ৩৯ । এর অর্থ হলো নিশ্চয়ই আল্লাহ পাক তার সমস্ত সৃষ্টিকে নিজেই সৃজন 
করেছেন। অতঃপর তিনিই তাদেরকে মৃত্যুদান করে আবার পুনরুজ্জীবিত করবেন-_যা ১ ১. শব্দের দ্বারা পরিষ্কার 
বুঝা যায়। 

হুসায়ন......যাহহাক হতে বর্ণনা করেছেন যে, ১:৯১ ১১: -এর অর্থ হলো 51311 অর্থাৎ তিনি সমস্ত সৃষ্টির 
অস্তিত্ব দান করেন ও পুনরাবর্তন ঘটান । 

ইউনুস ......ইবৃন যায়দ হতে বর্ণনা করেছেন যে, ১১১ ৪54: এর অর্থ হলো আল্লাহপাক প্রত্যেকটি 
সৃষ্টিকে অস্তিত্ব দান করেছেন আবার ধ্বংসের পর কিয়ামতের দিন সমস্তকে পুনরায় সৃষ্টি করবেন। 

অবশ্য কারো কারো মতে ১ ', » ১,54১ -এর অর্থ হলো তিনি পাপীদেরকে বারবার শাস্তি প্রদান 
করবেন। ৃ ৃ 

মুহাম্মদ ইবৃন সা‘দ......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ 30০০ ৬৪ 49 
”*, এর অর্থ নিশ্চয়ই আল্লাহ তাদেরকে পুনঃপুনঃ শাস্তি প্রদান করবেন। 

গ্রন্থকারের নিকট এই আয়াতের এটাই উপযুক্ত অর্থ । কেননা আল্লাহ পাকের অন্য আয়াত দ্বারা এর বাস্তবতা 
প্রমাণিত হয় যে, তিনি কাফিরদেরকে দুনিয়া ও আখিরাতের কঠিন শাস্তি প্রদান করবেন। যথা ৪ 13 7413 
১:১৯। 4০1১০ 09 ১৫০ অর্থাৎ ‘তাদের জন্য আখিরাতে নির্ধারিত আছে জাহান্নাম এবং পৃথিবীতে তাদের 
জন্য আছে দহন শাস্তি’ অতএব দেখা যাচ্ছে যে, আল্লাহদ্রোহী কাফিরদের শাস্তির শুরু হলো দুনিয়া হতে, যার 
পুনরাবৃত্তি হবে আলমে আখিরাতে । আর আল্লাহ পাক প্রতিশোধ গ্রহণে যে অতি কঠোর, তা এ ১১১ 0। 
4১:51 এই আয়াতে পরিষ্কারভাবে বর্ণিত হয়েছে। কিন্তু আল্লাহ পাকের পরিচয় শুধুমাত্র কঠোর শাস্তি প্রদানকারী 
হিসেবেই নয়, বরং তিনি সৃষ্টির জন্য ক্ষমাশীল ও প্রেমময় । যেমন বর্ণিত হয়েছে ১'55511 “১5511 9৯ অর্থাৎ 
তিনি ক্ষমাশীল ও প্রেমময় । তিনি তার পাপী-তাপী বান্দাদের পাপ মোচনের জন্য সদাতৎপর, আর তিনি তার 
সৃষ্টিকে খুবই মহব্বত করেন। এটাই এই আয়াতের ব্যাখ্যা । 

আলী......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী ৪ ১১511 ১৯৯১]| এর অর্থ 
হলো ২১,৯41 বা বন্ধু। : 
ইউনুস......ইবৃন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ ১5:51 +4411 এর অর্থ হলো ০২৯১ 
বা দয়ালু। 


বি 


www.waytojannah.com 


Contents 


সূরা বুরুজ ১৪৩ 


অতঃপর আল্লাহ্‌র কালাম ৪ ১,৯]! ১১০11) এর অর্থ ১411 ১১১115১ বা মহান আরশের মালিক । 
এটাই এই আয়াতের তাফসীর। 

আলী...... হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ ১2-]! ১৯১৭১১ এর অর্থ 
PSII ১১০৯1৩১ | 

“ ক্বারী সাহেবগণ 4৯ শব্দের ক্রিআতে (পঠনে) মতবিরোধ করেছেন। মদীনা, মক্কা ও বসরার অধিকাংশ 
ক্বারীর মতে এবং কৃফার কোন কোন ক্বারীর মতে এর শেষ অক্ষরটি পেশবিশিষ্ট হবে । অবশ্য কৃফার অধিকাংশ 
কারীর মতে ১২1 শব্দটি ১১১*1| শব্দটির «১.০ বা বিশেষণ হওয়ার কারণে যেরবিশিষ্ট হবে । গ্রন্থকারের মতে 
দুটি পদ্ধতিই বিশেভাবে প্রচলিত । 

অতঃপর আল্লাহ্র বাণী ৪ % ১ =] J অর্থাৎ “তিনি যা ইচ্ছা তা করেন ।' তার ইচ্ছাশক্তির বিরোধিতা 
করার মত ক্ষমতা কারো নাই। তিনি বান্দার শত-সহস্র পাপে লিপ্ত হওয়া সত্ত্বেও যখন সে খালেসভাবে তওবা করে 
থাকে, তখন তিনি সে ব্যক্তির অপরাধ মার্জনা করে দেন। অপরপক্ষে অত্যাচারী যালিমরা যতই শক্তিশালী হোক না 
কেন, আল্লাহ্‌র শক্তির মুকাবিলায় তারা কিছুই নয়। কেননা আসমান ও যমীনের মধ্যে যা কিছু আছে, তিনিই তার 
একমাত্র অধিপতি । তার বিশেষ পরিচয় € Sal all 

তঃপর আল্লাহ্‌র বাণী ৪ ১/১ ৬:৬৯ 51 ১৯ এই আয়াতে আল্লাহ পাক স্বীয় হাবীব হযরত মুহাম্মদ 
(সা)-কে সম্বোধন করে বলছেন, হে মুহাম্মদ (সা)! তোমার নিকট ফিরাউন ও সামূদের সৈন্যবাছিনীর বৃত্তান্ত 
পৌছেছে কি £ যারা নিজেদের জনশক্তির অহমিকায় পৃথিবীতে আল্লাহদ্রোহিতায় লিপ্ত হয়েছিল, আল্লাহ্‌র প্রেরিত 
নবী-রাসূলগণের প্রতি অত্যচার করেছিল, যার পরিণতিতে তারা ধ্বংস হয়ে গিয়েছিল । 
ঃপর আল্লাহ্‌র বাণী ৪ 35৪ 9 ১০১৪ এই আয়াতে ফিরাউন ও সামুদ জাতির কথা স্পষ্টভাবে বর্ণনা করা 

হয়েছে। কেননা জনশক্তির অহমিকায় এরাই আল্লাহদ্রোহিতার সয়লাব বইয়ে দিয়েছিল, যার পরিণতিতে তারা 
আল্লাহ পাকের কঠোর আযাব বা গযবে গেরেফতার হয়ে ধ্বংস হয়ে যায় । 


2247 


A227 গস ৫ 5 * 
Bf (ry) ৫ ৮৪৯০ ০৪৮56 0220$ 01.) ৩৩9৪3 ৬৮০2 01৭) 
১ Esk 22৮0 (7) & ৩৫8 তা% 


১৯. বরং যারা কুফরী করেছে, তারা তো মিথ্যা আরোপ করায় রত। ২০. অথচ আল্লাহ তাদের অলক্ষ্যে 
তাদেরকে পরিবেষ্টন করে রয়েছেন। ২১. বস্তুত এটাই সম্মানিত কুরআন, ২২. যা সুরক্ষিত ফলকে 
লিপিবদ্ধ । 


তাফসীর 

এখানে আল্লাহ রাব্বুল আলামীন তার এ সমস্ত সত্য প্রত্যাখ্যানকারী কাফির বান্দার কথা উল্লেখ 
করেছেন, যারা আল্লাহ্র একতৃবাদ, হাশর-নশর, আখিরাত ইত্যাদি জিনিসকে মিথ্যা প্রতিপন্ন করত । যেমন 
ফিরাউন ও সামূদ জাতির লোকেরা করেছিল এবং যারা ফলশ্রুতিতে তারা আল্লাহ পাকের গযবে নিপতিত হয়ে 
ধ্বংস হয়েছিল । কেননা আল্লাহ্র ভাষায় ৪ 1০৯৮4915১০০ 4115 অৰ্থাৎ ‘আল্লাহ তাদের অলক্ষ্যে 
তাদেরকে পরিবেষ্টন করে আছেন’ । কাজেই সীমা অতিক্রম করে কারো পক্ষে নাজাত বা মুক্তির আশা করা আদৌ 
উচিত নয়। 


Wwww.waytojannah.com 


Contents 


১৪৪ তাফসীরে তাবারী (আমপারা) 


ঃপর আল্লাহ্‌র বাণী ৪%,১ ১1:১5 ৯:1, অর্থাৎ ‘এটাই সেই সম্মানিত কুরআন!’ যা সম্পর্কে কাফিররা 
বিভিন্ন ধরনের উক্তি করত যে, এটা কবিতা বা ছন্দময় কথার মালা । 

বাশার...... হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪,১1 $৯ 42 -এর 
অর্থ -১১৫:১1 বা মহিমান্বিত কুরআন । 

আবু কুরাইব নি সাঈদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র কালাম £ ১১০ ১1: $৯ ৫: -এর অর্থ হলো 
1354 ১1 বা মহা সম্মানিত কুরআন । 

অতঃপর আল্লাহ্‌র বাণী ৪ ১১৮৯০ 091 ৬৪ অর্থাৎ ‘সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ ।' এখানে আল্লাহ পাক 
ইরশাদ করেন যে, এই মহিমান্বিত কুরআন সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ । 

কারী সাহেবগণ ১9৪ শব্দের ক্রআতের মধ্যে মতপার্থক্য করেছেন । হিজাযের কারী আবূ জাফর ও ইব্‌ন 
কাসীর, কুফার ক্বারী আসেম, আমাশ, হামযা ও কিসাঈ এবং বসবার ক্বারী আবূ আমর ৬৪৯০ শব্দটির শেষ 
অক্ষরে যের দিয়ে পড়ার পক্ষপাতি। কিন্তু মক্কার ক্বারী ইব্‌ন মাহিসিন এবং মদীনার ক্বারী নাফে ৮১৯৯০ শব্দটির 
শেষ অক্ষরে পেশ দিয়ে পড়ার পক্ষে অভিমত ব্যক্ত করেছেন। 

গ্ন্থকারের নিকট £ ১৪৯ শব্দটি যের বা পেশ দিয়ে পড়ায় তেমন কোন আপত্তি নাই। কেননা এই দুই 
পদ্ধতির কিরআতই বহুল প্রচলিত। 

মুহাম্মদ ইব্‌ন বাশার......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, +! ৯ শব্দের অর্থ _/:51 4! বা মূল কিতাব । 

বাশার.......কাতাদাহ হতে বর্ণনা করেছেন যে, লাওহে মাহফ্য বা সুরক্ষিত ফলক । আল্লাহ্র নিকট এর 
তাৎপর্য এই যে, কুরআনের এই লিখন অক্ষয়, অব্যয়, চিরস্থায়ী ও আমোঘ । এটা আল্লাহ্‌র এমন এক সুরক্ষিত 
ফলকে খোদিত, যাতে কোনরূপ রদবদল বা পরিবর্তন পরিবর্ধন ঘটতে পারে না। এতে যা লিখিত আছে, তা 
অবশ্যই কার্যকর ও বাস্তবায়িত হবে । সারা দুনিয়ার লোক একত্রিত হয়ে এর প্রতিরোধ করতে চাইলেও তা করতে 
সক্ষম হবে না। 

আমর ইব্‌ন আলী......হযরত আনাস ইব্‌ন মালিক হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 8১1৮8 ১৯ | 
১৯৯৭ 091 ৬৪ ১১৯০ এর অর্থ হলো এই মহা সম্মানিত কুরআন সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ । 
অবশ্য কেউ কেউ বলেন, ৮৮৯ ০%1 "৮৪ এর অর্থ 4১/১! ২৫৯ ০3 অর্থাৎ হযরত ইসরাফিল 
(আ)-এর পেশানীতে তালিপিবদ্ধ। 

এখানেই সূরা বুরূজের তাফসীর শেষ হলো । 


www.waytojannah.com 





Contents 


2 £ ৩55 
১৭০৭। ৯১৪৫ 
সুরা তারিক 


মক্কায় অবতীর্ণ, আয়াত-১৭, রুকৃ-১। 


১৯৯১৭ ০৭ ১৮১০। 4117০ 
দয়াময়, পরম দয়ালু আল্লাহ্‌র নামে । 


(6 ৮১ ৫1৮ 
৩৫৩ শেঠি (৮) oO GG EINE or) ৫0514 "৮৫ 
র্‌ রঃ 2B ENG CN) 
৬০৫৯৯ (*) ১৪১৯৫ ৩১৪১৪ (9) ৩ ECGS ES ১৪৫৫৩ | 
(৮৮০ PUL (£) 
REACH (A) ৩ 525) 132) 0 Oe 2 (%) ৩৩1 
2 ’ 
০৮৪৬ ৮৪ 55 5240 0.) ৫%414522 (৭) 


১. আকাশের শপথ এবং শপথ রাত্রে আত্মপ্রকাশকারীর । ২. তুমি কি জানো রাত্রে আত্মপ্রকাশকারী কি? 
৩. তা এক উজ্জ্বল তারকা । ৪. এমন কোন প্রাণ নাই যার জন্য কোন সংরক্ষক নিযুক্ত নাই । ৫. অতএব মানুষ 
প্রণিধান করুক না কেন, তাকে কি জিনিস দিয়ে সৃষ্টি করা হয়েছে। ৬. তাকে সবেগে স্বলিত পানি হতে সৃষ্টি 
করা হয়েছে। ৭. যা পৃষ্ঠ ও বক্ষের মধ্য হতে নির্গত হয়। ৮. নিঃসন্দেহে সে ত্রষ্টা তাকে পুনরায় সৃষ্টি করতে 
সক্ষম । ৯. যেদিন গোপন তথ্য পরীক্ষিত হবে, ১০. সেদিন তার কোন সামর্থ্য থাকবে না এবং কোন 
সাহাষ্যকারীও তার জন্য আসবে না। 


তাফসীর 
এখানে আল্লাহ রাব্বুল আলামীন আকাশমগ্ডলের ও রাত্রির অন্ধকারে আত্মপ্রকাশকারী সমস্ত গ্রহ ও নক্ষত্রের 
শপথ করেছেন। এটাই এর তাফসীর । অবশ্য এই আয়াতের ব্যাখ্যায় বিভিন্ন মতামত দেখা যায়। যথা ৪. 
মুহাম্মদ ইব্ন-সা'দ......হযরত ইব্‌ন আব্বাস রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 8 ০... 11 
৪১৫ এর অর্থ 42৪ ৩৪ ৮০3 ০২১ অর্থাৎ শপথ আসমানের এবং রাত্রে আত্মপ্রকাশকারীর। ' 
বাশার......হযরত আবূ কাতাদাহ রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 8৪ (০9 5b, ০5119 
8১11 (5 4151 এই আয়াতে বর্ণিত 3 ১০]| শব্দের অর্থ রাত্রির অন্ধকারে আত্মপ্রকশিকারী এবং দিনের 
আলোতে আত্মগোপনকারী বস্তু বা গ্রহ-নক্ষত্ররাজি। 
ইব্‌ন আবদুল আ'লা......হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী £ $১/%419 
শব্দের অর্থ তারকারাজির আত্মপ্রকাশ, যা রাত্রিতে হয়ে থাকে । 
তাবারী__১৯ 


www.waytojannah.com 








Contents 


“ 


১৪৬ তাফসীরে তাবারী (আমপাবা) 


হুসায়ন......যাহহাক হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী ৪ 3১৮1) শব্দের অর্থ ২ ১||বা 
তারকা । 

অতঃপর আল্লাহ্র কালাম ৪5,01 5 41/551 05$ এই আয়াতে আল্লাহ পাক হযরত মুহাম্মদ (সা)-কে - 
সম্বোধন করে বলছেন হে নবী! ! তুমি কি জান রাত্রে আত্মপ্রকাশকারী কি? আল্লাহ পাক এর জবাব নিজেই দিয়ে 
বলেছেন - ৪১ ০2-11 অর্থাৎ রাত্রে আত্মপ্রকাশকারী বস্তু হলো জ্বল জুল করা তারকা। এটাই মুফাসসিরগণের 
নিকট এই আয়াতের ব্যাখ্যা ৷ 

আলী......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 8 54/1 ৮২:11 এর অর্থ 
উজ্জ্বল নক্ষত্ৰ ৷ | 

মুহাম্মদ ইবৃন সা‘দ......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, | ৮2 এর অর্থ উজ্জ্বল 
জ্বল জুল করা নক্ষত্ররাজি । 

ইব্‌ন হুমায়দ......ইকরামা হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম $ ০৪৫41 ০211 এর অর্থ হলো জুল 
জুল করা তারকা । 

মুহাম্মদ ইবন আমর... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম 8 511 (১1 এর অর্থ উজ্জ্বল 
নক্ষত্র । 

বাশার.২....হযরত আবূ কাতাদাহ রো) হতে বর্ণনা করেছেন যে, 3.411 শব্দের অর্থ হলো উজ্জ্বল জুল 
জ্বলে । 

ইব্‌ন আবদুল আ'লা.......হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £৪ ৮:11 
*,8511 এর অর্থ উজ্জ্বল জ্বল জুল করা নক্ষত্র ৷ 

₹ ইউনুস......ইব্ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম ৪ :-1%11 +১11 এই আয়াতে বর্ণিত 
all শব্দের অর্থ আরববাসীদের নিকট সুরাইয়ানক্ষত্র এবং ৮.৪! শব্দের অর্থ জুহল নক্ষত্র যা বহু উর্ধ্বে 
অবস্থিত এবং উজ্জ্বল জুল জ্বল করা অবস্থায় দেখা যায়। 

অতঃপর আল্লাহ্র বাণী 8 ৪ 4০ 1 ১.5 5 ')। অর্থাৎ “এমন কোন প্রাণী নাই, যার জন্য কোন 
তত্বাবধায়ক নিযুক্ত নাই ৷’ 

ক্বারী সাহেবগণ এই আয়াতে বর্ণিত (1 শব্দটির ক্রিআতে মতপার্থক্য করেছেন, মদীনার ক্বারী আবু 
জাফর এবং কুফার ক্বারী হামযার মতানুযায়ী শব্দটির (২. অক্ষরটি তাশদীদযুক্ত হবে। ক্বারী হাসানের অভিমতও 
এইরূপ । 

আহমদ ইব্‌ন ইউসুফ......হাসান হতে বর্ণনা করেছেন যে, তারা আল্লাহ্র কালাম ৪ 12 ৮৪০ এ 5 
৪ এই আয়াতে বর্ণিত (1 শব্দটির ১১০ অক্ষরটিকে তাশদীদ সহকারে পড়তেন। মদীনার ক্বারী নাফে ও 
ব্রার ক্বারী আব্‌ আমরের অভিমতও তাদের অনু্ূপ। অবশ্য (০ শব্দটির অক্ষরটিকে যদি তাশদীদ ব্যতীত 
পড়া হয়, তবে তখন আয়াতটি এরূপ হবে ১৯1৫1০1০০১০ 4৫ ১ যার পরিপ্রেক্ষিতে অক্ষরটি ০ | এর 
জওয়াব স্বরূপ ব্যবহৃত হবে। অবশ্য (০1 শব্দটির ১, অক্ষরটিকে তাশদীদ সহকারে পড়ার বিপক্ষে অনেকেই 
অভিমত পেশ করেছেন, যন্বধ্যে স্বীয় অন্যতম । তাদের মতে ( 3১৯ ) হুযায়লের ক্রিআতে 
(| এর স্থানে 2। শব্দ ব্যবহৃত হয়েছে যথা ১৮ ৮4:12 %1১০১০ 4 ১ | এটিও বিশুদ্ধ ক্বিরআত হিসেবে 
পরিচিত । 


www.waytojannah.com 


Contents 


সূরা তারিক ১৪৭ 
আহমদ ইব্‌ন ইউসুফ.....ইব্‌ন আওন হতে বর্ণনা করেছেন যে, আমি ইব্ন সিরীনের নিকট এই আয়াত, যথা £ 


hale Ue 0,48০ এ 31 তিলাওয়াত করলে তিনি অসন্তুষ্টি প্রকাশ করেন এবং আশ্চর্য হয়ে বলেন ৪ 
সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! তুমি কি তিলাওয়াত করলে, আয়াত হবে ঃ ১৮৯ Ue Ud ০০৯০৫ ও | অর্থাৎ 
প্রত্যেক ব্যক্তির জন্য অবশ্য অবশ্যই একজন তত্ত্বাবধায়ক নিযুক্ত আছে, যারা ভালমন্দ সমস্ত কাজের সংরক্ষণকারী | 
এটাই এই আয়াতের ব্যাখ্যা ৷ ্‌ 
মুহাম্মদ ইব্‌ন সা'দ.......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ | 
8৮৯08151051 ০০৮১ এর অর্থ এমন কোন প্রাণ নাই, যার জন্য কোন সংরক্ষক ফেরেশতা নিযুক্ত 
হয় নাই। 
বাশার.....হযরত আবূ কাতাদা (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী £ (61০051১০8১4 0 
১ ৪৯ এর অর্থ হলো, হে বনী আদম! আল্লাহ তা'আলা তোমাদের হায়াত-মউত, ক দৌলতও খাবতীর 
কাজের সংরক্ষক হিসেবে ফেরেশতামণ্ডলী নিযুক্ত করেছেন। যারা সব সময় স্ব স্ব দায়িত্বে সদা মোতায়েন ও ব্যস্ত 
রয়েছেন । তোমাদের মৃত্যুর পর পরই তারা তোমাদের আত্মাকে আল্লাহ্‌র নিকট পৌছিয়ে দেবেন । 
ঃপর আল্লাহ্র বাণী £ 91৯ ১০১৪। ১১১5 এই আয়াতে আল্লাহ রাববুল আলামীন হাশর-নশর ও 

মৃত্যুর পর পুনরুথানে অবিশ্বাসী কাফিরদেরকে লক্ষ্য করে বলছেন, তারা যেন নিজেদের সৃষ্টি সম্পর্কে গভীরভাবে 
চিন্তা ও বিচার-বিশ্লেষণ করে । কেননা তারা আল্লাহ পাকের কুদরত ও মৃত্যুর পর পুনরুখিত হওয়াকে কিভাবে 
অস্বীকার করতে পারে; যখন নিজেদের সৃষ্টিতত্ব এই যে, আল্লাহ্‌র ভাষায় 8351১ ৮ ১৮৭ 34 অর্থাৎ তাকে 
সবেগে স্থলিত পানি হতে সৃষ্টি করা হয়েছে। এখানে আহলে আরবদের অভিমত অনুযায়ী 5৯/১ শব্দটির অর্থ 
৬৯ শব্দের মত হবে অর্থাৎ সবেগে স্বলিত ৷ 

অতঃপর আল্লাহ্র কালাম ৪ -.15119 4/-০1। ১১ ১০০ ০১১: অর্থাৎ যা নির্গত হয় নরের মেরুদণ্ড ও 
নারীর পঞ্চরাস্থির মধ্যে হতে। 

মুফাসসিরগণ _১১/১-1| শব্দের অর্থ ও এর অবস্থান স্থিতি সম্পর্কে মতভেদ করেছেন। কেউ কেউ বলেন £ 
০1১১ শব্দের অর্থ পুরুষের বুকের অস্থি বা মহিলাদের পাঁজরের হাড়। 

আবদুর রহমান ইব্‌ন আসওয়াদ রর হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ 

২1৩419০1741 322 এই আয়াতে 1,5 শব্দের অর্থ বুকের অস্থি বা পাঁজরের হাড়। 

“আবু সালেহ রি হযরত ইব্‌ন আব্বাস রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম ৪৮ ৮০ ০১৯ 
1০115 ৮44। এই আয়াতে বর্ণিত -.১1১51| শব্দের অর্থ নারীদের পঞ্জরাস্থি ৰ 
_. ইয়াকুব......ইকরামা হতে বর্ণনা করেছেন যে, _এ।১-1| এর অর্থ বুকের অস্থি বা পাজরের হাড়। 

ইব্‌ন মুসান্না...... ইক্রামা হতে বর্ণনা করেছেন যে, 51,51, ০/৭ ১১১০ ০১১ এই আয়াতে 
বর্ণিত --4। শব্দের অর্থ নরের মেরুদণ্ড এবং 41,511 শব্দের অর্থ নারীর পঞ্জরাস্থি। 
আবু কুরাইব......সাঈদ ইব্‌ন যুবায়র হতে বর্ণনা করেছেন যে, 1,51 শব্দের অর্থ হলো বক্ষদেশ । 

ইউনুস......ইবৃন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 8 S519 | ১২২ ০০১ ০৯১ এই 
আয়াতে বর্ণিত -.!.০1| শব্দের অর্থ মেরুদণ্ড এবং -,০1 ১:11 শব্দের অর্থ বক্ষদেশ। কেউ কেউ বলেন ঃ বক্ষ ও 
স্কন্ধদেশের সমস্ত অংশকে 51১4) বলা হয়। 

আৰু কুরাইব......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, এ51-1| বলা হয় বক্ষ ও স্বন্ধদেশের সমস্ত অংশকে । 


www.waytojannah.com 


Contents 


১৪৮ তাফসীরে তাবারী (আমপারা) 


মুহাম্মদ ইব্‌ন আমর...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, -.১1১]| বলা হয় গলার নীচের অংশকে । 

ইব্‌ন হুমায়দ...... সুফিয়ান হতে বর্ণনা করেছেন যে, _1.০1| হলো নরের মেরুদণ্ড এবং _41,:11 হলো 
নারীর পঞ্জারাস্থি। কারো কারো _-,-/| শব্দের অর্থ হলো দুটি হস্ত, দুটি পদ এবং দুটি চক্ষু। 

মুহাম্মদ ইবৃন সা‘দ......হযরত ইব্‌ন আব্বাস রো) হতে বর্ণনা করেছেন যে, etal sat gota 
5, 54০41 এই আয়াতে বৰ্ণিত _1১5|| শব্দের অর্থ মানবদেহের বিভিন্ন অংগ-প্রতংগের সমষ্টি, যথা ৪ 
দুই হাত, দুই পা ও দুইটি চক্ষু ৷ 

ইব্ন হুমায়দ...... যাহহাক হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 8 1 ০৯11 ১১ ০০ ০৮১ 
এই আয়াতে বর্ণিত _.1১5|| শব্দের অর্থ হলো ১১১11) ১1১১4। বা দুইটি হাত ও দুইটি পা। 

মিহরান....... সুফিয়ান হতে বর্ণনা করেছেন যে, =| হলো নরের বীর্য এবং ১1১৩ || হলো 
নারীর বীর্য। 

হুসায়ন......যাহহাক হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম ৫ ০1519 -4--41০১২ ১০ ০১১ এই 
আয়াতে বর্ণিত _,:1১:|| শব্দের অর্থ হলো ব্যক্তির দুই হাত, দুই পা ও দুইটি চক্ষু। 

মুহাম্মদ ইবৃন ইসহাক......মুয়াম্মার ইব্‌ন আবু হাবীবাহ আল-মাদানী হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী £ 
AAs ০1৯41 ৯১৪ ১০ ০৯১০ এর অর্থ নর-নারীর প্রজনন শুক্র, যা দ্বারা সন্তানের সৃষ্টি হয় । তা মেরুদন্ড 
ও পাজরের হাড়ের মধ্যবর্তী দেহ সত্তা হতে নিঃসৃত হয় । এ জন্য বলা হয়েছে ৪ মানুষকে সেই পানি হতে সৃষ্টি করা 
হয়েছে যা পিঠ ও বুকের মাঝ হতে বের হয়। 

অতঃপর আল্লাহ্‌র বাণী ৪ ১4/31/৮৯১০ £ «| অর্থাৎ “নিঃসন্দেহে তিনি (পৃষ্টা) তাকে পুনরায় সৃষ্টি করতে 
সক্ষম ৷’ এখানে আল্লাহ তা'আলা স্বীয় কুদরতের বহিঃপ্রকাশ করার জন্য মানব জাতিকে সম্বোধন করে বলছেন ৪ 
আমি যেভাবে সবেগে স্থলিত এক ফোটা নাপাক বীর্য হতে তোমাদেরকে এমন সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি, 
তেমনি তোমাদের মৃত্যুর পর আবার তোমাদের অস্তিত্ব প্রদানে আমি সম্পূর্ণ সক্ষম। মুফাসসিরগণ আল্লাহ্‌র বাণী ৪ 
১481 2৯9 ০15 এট এই আয়াতে বর্ণিত 4২৯১ শব্দটির ৪ অক্ষরটি কার ইংগিতবাহী, তা নিয়ে মতভেদ 
করেছেন । কেউ কেউ বলেন, তা »₹০ শব্দটির অর্থ প্রকাশের জন্য ব্যবহৃত হয়েছে। 

আবার কেউ কেউ বলেন, এর অর্থ হলো স্বলিত বীর্য, যাকে আল্লাহ পাক পুনরায় স্বীয় বৈশিষ্ট্যে সৃষ্টি করতে 
সম্পূর্ণ সক্ষম । 

ইবৃন মুসান্না...... ইকরামা হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 8481 ৫,৯১৮ £%1 এর অর্থ হলো 
. 4.০1| বা পৃষ্ঠদেশ। মি | 

উবায়দ ইব্‌ন ইসমাঈল.....মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 8:১৪ 4২2) ২41০ 41-এর 
অর্থ হলো নিশ্চয়ই তিনি পানিকে প্রস্রাব নিঃসৃত হওয়ার পথে ফিরিয়ে আনতে সক্ষম । ৰ 

নাসর ইবৃন আবদুর রহমান...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম ৪ 22১ 415 41 
"১১৪1 এর অর্থ হলো নিশ্চয়ই তিনি স্থলিত বীর্যকে প্রস্রাব নিঃসৃত হওয়ার পথে বের করতে সক্ষম । 

মুহাম্মদ ইব্‌ন আমর......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 8 545] «= .91 «51 এর অর্থ 
হলো ৬/3| ৪ বা প্রস্রাব নিঃসৃত হওয়ার পথের মধ্যে ৷ 

ইব্‌ন হুমায়দ......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, 40৪1 4০১১ 415 29 এর অর্থ হলো নিশ্চয়ই তিনি 
পানিকে প্রস্রাব নিঃসৃত হওয়ার পথে ফিরিয়ে আনতে সক্ষম। 


www.waytojannah.com 


Contents 


সূরা তারিক | ১৪৯ 


অবশ্য কেউ কেউ বলেন, এই আয়াতের অর্থ হলো নিশ্চয়ই আল্লাহ রাববুল আলামীন মানুষকে প্রথমে যেরূপ 
নাপাক পানি বা বীর্য হতে সৃষ্টি করেছেন, তার মৃত্যুর পর আবার তাকে এঁ পানি হতে সৃষ্টি করতে সক্ষম । 

হুসায়ন......যাহহাক হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের কালাম ৪১481 4) 412 4%| এর অর্থ হলো 
নিশ্চয়ই তিনি মানুষকে তার সৃষ্টির প্রথমে যেরূপ ছিল, সে অবস্থায় পুনরায় সৃষ্টি করতে সক্ষম । কেউ কেউ বলেন, 
এর অর্থ হলো আল্লাহ পাক স্বলিত বীর্যকে নিয়ন্ত্রিত করতে অবশ্যই সক্ষম ৷ 

ইউনুস......ইবৃন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ ১৪] «৯৯১ ৮5 | এর অর্থ হলো 
আল্লাহ পাক স্বলিত বীর্যকে নিয়ন্ত্রণে অবশ্যই সক্ষম । তিনি তা হতে তার ইচ্ছামত কিছু সৃষ্টি করা এবং না করার 
ব্যাপারে সম্পূর্ণরূপে ক্ষমতাবান। কারো কারো মতে এই আয়াতের অর্থ হলো £ নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামীন 
মানুষকে তার বৃদ্ধাবস্থা হতে পুনরায় বাল্যাবস্থায় রূপান্তরিত করতে সম্পূর্ণরূপে সক্ষম | 

ইব্‌ন হুমায়দ......যাহহাক হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ ১4০৪] ৭২৯১ ০/০ | এর অর্থ হলো 
আল্লাহ পাক বৃদ্ধকে যুবকে, যুবককে শিশুতে এবং শিশুকে বীর্যতে রূপান্তরিত করতে সম্পূর্ণ সক্ষম । যেরূপ তিনি 
বীর্য হতে ক্রমবিবর্তনের মাধ্যমে মানুষকে বৃদ্ধাবস্থায় রূপান্তরিত করতে সক্ষম । কেউ কেউ বলেন, এর অর্থ হলো, 
আল্লাহ পাক মানুষের মৃত্যুর পর পুনরুজ্জীবিত করতে সম্পূর্ণরূপে সক্ষম । 

বাশার...... হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ «২১ 4 *_১। 
sli এর অর্থ হলো নিশ্চয়ই আল্লাহ তা'আলা মানুষের মৃত্যুর পর তার পুনরুখান ও পুনরুজ্জীবনে সম্পূর্ণ 
রূপে সক্ষম । 

গ্রন্থকার বলেন £ উপরোক্ত আয়াত সম্পর্কে যে বিভিন্ন মতামত ব্যক্ত হয়েছে, এর মধ্যে তার নিকট গ্রহণীয় মত 
এই যে, আল্লাহ পাক বীর্য হতে মানুষকে যেভাবে সৃষ্টি করতে সক্ষম, ঠিক একইভাবে মৃত্যুর পর মানুষের জড়দেহ 
বিনষ্ট হওয়া সত্ত্বেও তাকে সৃষ্টি করতে সম্পূর্ণরূপে সক্ষম । যেমন আল্লাহ পাকের কালাম ৪ ১1১4. 11 ৮১5 ১: 
অর্থাৎ যেদিন গোপন তথ্য পরীক্ষিত হবে; এই আয়াতটি উপরোক্ত আয়াত '১331 4.১ 912 251 এই আয়াতের 
অর্থের সাথে সম্পৃক্ত। স্পষ্টত এখানে কিয়ামত সংঘটিত হওয়ার কথা ব্যক্ত হয়েছে। 

অতঃপর আল্লাহ্‌র বাণী ৪ ০1০ ০৪25 152 অর্থাৎ যেদিন গোপন তথ্যাদি পরীক্ষা-নিরীক্ষা করা হবে, যা 
- কিয়ামতের সময় অনুষ্ঠিত হবে । এই সময় পার্থিব জীবনে মানুষের প্রতিটি কৃতকাজকর্ম প্রকাশ হবে এবং কিছুই 
গোপন থাকবে না। যার ভিত্তিতে প্রত্যেকের শেষ পরিণতি শান্তি বা শাস্তির জন্য নির্ধারিত হবে । 

আবদুল্লাহ ইব্‌ন সালিহ......আতা ইব্‌ন আবু বিরাহ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম ৪ ৮১ 
+%1]1 এই আয়াতে বর্ণিত ১০| ১. || বা গোপন তথ্যাদির অর্থ হলো নামায-রোযা ও নাপাকির গোসল 
ইত্যাদি । যারা এ নির্দেশগুলো বাস্তব জীবনে সঠিকরূপে প্রতিপালন না করা সত্ত্বেও করেছে বলে দাবি করে, তাদের 
নিকট হতে এই ব্যাপারে কড়াকড়িভাবে হিসাব গ্রহণ করা হবে। 

বাশার......হযরত আবূ কাতাদাহ রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 8 ১০1১...|| 55০ এর 
অর্থ যেদিন মানুষের কৃত গোপন কার্যাবলীর পরীক্ষা-নিরীক্ষা করা হবে এবং তা সকলের সামনে প্রকাশিত হবে। 

ইব্ন হুমায়দ...... ডিজিজ আল্লাহ্র বাণী £ LA গা 
অর্থ হলো যেদিন মানুষের গোপন তথ্যাদি পরীক্ষিত হবে টি 
অতপর আল্লহির বলী /১৪স ইত আৰ ধু দিন তীর কৌন শক্তি সিখ্যার্াকার ন এবং 
তাকে সাহায্যকারীও কেউই হেলা এই রি সাকীদের কথা বাড কলর কিয়ামতের 


www.waytojannah.com 


Contents 


১৫০ তাফসীরে তাবারী (আমপারা) 


দিন কঠিন ভয়াবহ শাস্তিতে গেরেফতার হবে। কিন্তু আক্ষেপ, সে শাস্তি হতে পরিত্রাণ পাওয়ার কোন রাস্তাই তাদের 
থাকবে না। কেননা আন্নাহ্‌র নির্দেশের বিরোধিতা করার মত ক্ষমতা যেরূপ কারো হবে না, তদ্রপ তার 
সাহায্যকারীও কেউই থাকবে না। 

বাশীর......হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ % 9 2৪ ১০ 4118 

১০5 এই আয়াতের অর্থ হলো ৪ 4111 ১০ ১১-০ অর্থাৎ আল্লাহ্র আযাব হতে পরিত্রাণ পাওয়ার জন্য তার 
(কোন শক্তি এবং সাহায্যকারী থাকবে না। 

ইব্‌ন আবদুল আ'লা......হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৫ ০০ 4103 
১০১ 59 ৮৪ এই আয়াতে বর্ণিত 595৪ ও ১০১ শব্দের অর্থ শক্তি ও সাহায্যকারী অর্থাৎ কিয়ামতের দিন 
পাপীদের জন্য আল্লাহ্‌র আযাব হতে পরিত্রাণ লাভের কোন রাস্তাই থাকবে না। তারা না শক্তির সাহায্যে আল্লাহ্‌র 
আযাবের মুকাবিলা করতে পারবে, না তাদের সাহায্য ও সুপারিশ করার জন্য কেউই তৎপর-হবে। 

আলী ইব্‌ন সাহল......সুফিয়ান সাওরী হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম ৪ 39 ৪৮ ০০ Ue 
১০৭, এই আয়াতে বর্ণিত 5 ১511 শব্দের অর্থ ঃ ১০.০|| বা নিকটাত্মীয় এবং ১,১11 শব্দের অর্থ হলো _৪1-|| বা 
অংগীকাবকাবী । 


৬৫৪02545) (১) SAMSON (১) CASEIN (১১) 
৪৫৫৩৩০ঠি (১৯) BIT 952956280১5) 395662৩51১9 


কটি এরা ঞ 


01৩০5১০৫১৫৭ CAO RS OW) 
১১. শপথ বৃষ্টি বর্ষণকারী আকাশের, ১২. এবং দীর্ণ বক্ষ যমীনের, ১৩. নিশ্চয়ই এটা এক পরীক্ষিত চূড়ান্ত 
বাণী ১৪. এবং এটা কোন প্রহসন নয় । ১৫. এই লোকেরা কিছু ষড়যন্ত্র করেছে, ১৬. এবং আমিও একটা 
বিশেষ পরিকল্পনা করেছি । ১৭. অতএব হে নবী, এই সত্য প্রত্যাখ্যানকারীদেরকে কিছুটা অবকাশ দাও এবং 
কিছু সময় তাদের অবস্থায় পরিত্যাগ কর । 


তাফসীর 

এখানে আল্লাহ রাব্বুল আলামীন ইরশাদ করেন £ ॥= 1 ০9 ৮১49 এই আয়াতে ০১। =, 
EOIN FADE oss AONE SOV CaN C00 Pott জ্পপ CU RE 
বৃষ্টিপাত__যে জন্য শব্দটি এখানেও ব্যবহৃত হয়েছে। কেননা এটা একবার বর্ষণ হয়েই ক্ষান্ত হয় না; বরং বর্ষা 
ঝতুতে বারবার এবং অন্যান্য খতুতে একাধিকবার বর্ষিত হয়ে থাকে। আর বৃষ্টিপাত মাঝে মাঝে সব ঝতুতেই হয়ে 
থাকে । সাধারণত বৃষ্টিপাতের ফলেই শুষ্ক যমীন নব জীবনপ্রাপ্ত হয়ে মানুষের জীবন ধারণোপযোগী খাদ্যশস্যের 
যোগান দিয়ে থাকে । এটা আল্লাহ পাকের কুদরতের বহিঃপ্রকাশ মাত্র । 

ইব্‌ন হুমায়াদ...... হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, ৮₹৯]| , ০3 4০৮ এর অর্থ হলো 
পরিপূর্ণ মেঘমালা । 

আলী...... হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, সিটি aide ০3 ৭ এর 
অর্থ হলো বারিপূর্ণ মেঘপুঞ্জ। বউ টোল ও PINE দি 23 এতে 

. মুহাম্মদ ইব্ন সাদ... হযরত ইন আরব, হতে বর্ণনা করেছেন যে, আজহা ২:৮৮ 
রী ৭৯ এই আয়াতে বৰ্ণিত ৮৯১৭! শব্দের অর্থ হল্ো বৃষ্টিপাত কি কর ভি এডি 


০ 
অজ 


www.waytojannah.com 





Contents 


সূরা তারিক ১৫১ 


ইয়াকুব......হাসান হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ ॥১',/। ৩১ ২1, এই আয়াতের অর্থ 
হলো বৃষ্টিপূর্ণ আকাশের শপথ, যার দ্বারা মানুষের রিযক উৎপন্ন হয় এবং তা বারবার বর্ষিত হয়ে থাকে। 

মুহাম্মদ ইব্‌ন আমর......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ ৮:১4 = ০১ ০৮০৩ এর অর্থ 
আয়াতে বৃষ্টিকে ৮৯১ বলার কারণ এই যে, দুনিয়ার সমুদ্রসমূহ হতে পানি বাম্পরূপে উদ্বিত হয়ে পুনরায় তা 
বৃষ্টিরূপে পৃথিবীর বুকে ফিরে আসে । 

বাশার...... হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, ৯১4 ০ ৭১:15 এর অর্থ হলো 
বারবার বৃষ্টিপাতের ফলে বান্দার রিযকের বন্দোবস্ত হয়ে থাকে, যদি তা না হতো, তবে মানুষ, জীবজন্তু, পশুপক্ষী 
ও অন্যান্য প্রাণীর দুনিয়ায় জীবন ধারণ করা সম্ভব হতো না; বরং সকলেই ধ্বংস হয়ে যেত। 

ইব্‌ন আবদুল আ'লা......হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী ৪ ৷ 
৮৯১] ০1১ এর অর্থ হলো প্রতি বৎসর বর্ষিত বৃষ্টিপাত । 

হুসায়ন......যাহহাক হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ ৯১1! ২১ ০০415 এই আয়াতে বর্ণিত 
€৯১ শব্দের অর্থ হলো বৃষ্টিপাত । 

কেউ কেউ বলেন, উপরোক্ত আয়াতের অর্থ হলো £ চন্দ্র-সূর্য_যা বারবার উদিত ও অস্তমিত হয়ে থাকে । 

ইউনুস......ইব্ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ ৮৯১1 ১1১ (59 এর অর্থ চন্দ্র-সূর্য 
ও তারকারাজি, যা আকাশে বারবার উদিত ও অস্তমিত হয়ে থাকে । : 

অতঃপর আল্লাহ্‌র বাণী £ £:১০|| ৩০1১ ১০1 অর্থাৎ 'দীর্ণবক্ষ যমীনের শপথ ।' এর তাৎপর্য এই যে, 
আকাশ হতে বৃষ্টিপাতের ফলে শুষ্ক যমীন সজীব হয়ে উঠে, যার ফলে এর বুক বিদীর্ণ করে গাছপালা ও লতা-গুলা, 
শাক-সজী ও অন্যান্য ফসলাদি উৎপন্ন হয়ে থাকে । 

ইব্‌ন হুমায়দ......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী ৪ ০3 ৯১১১ 
৮১ এই আয়াতে বর্ণিত £১]! ০০3 এর অর্থ ০11 ৩১ অর্থাৎ বৃক্ষরাজিপূর্ণ যমীনের শপথ__যা 
যমীনের বক্ষ বিদীর্ণ করে উদগত হয়। 

মুহাম্মদ ইব্‌ন সাঁ“দ......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম ৪ ০,।3 ১৯১৯, 
৯১: এর অর্থ হলো দীর্ণবক্ষ যমীনের শপথ, যা উদ্ভিদ উদগত হওয়ার কারণে বিদীর্ণ হয়ে থাকে । 

ইয়াকুব......হাসান হতে বর্ণনা করেছেন যে, | ০1১ ০১৯১১1, এর অর্থ উদ্ভিদ সম্বলিত পৃথিবীর শপথ! 
যা উদগত হওয়ার ফলে যমীনের বক্ষ বিদীর্ণ হয়ে থাকে। 

হযরত ইকরামা রো)-কে উক্ত আয়াতের অর্থ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি একইরূপ অভিমত ব্যক্ত 
করেন। 

মুহাম্মদ ইব্‌ন আমর......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ £ ১..11 ০১১ ১৯১5 এর অর্থ 
দীর্ণবক্ষ যমীনের শপথ! যা ফলের গাছ ও উত্ভিদরাজি উদগত হওয়ার কারণে বিদীর্ণ হয় এবং যা তোমরা 
অবলোকন করে থাক । 

ইব্‌ন উবায়দ......হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ 513 ১০১1৪ 
£ ১:৭! এর অর্থ উদ্ভিদরাজি;ুস্রা সা্টিক্তেদ কর উদ্দগ হয়ে থাকে । 

ইউনুস......ইবৃন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ + ১৬১০J। ০3 ০৯১৯, এই আয়াত 
তিলাওয়াত করার সাথে সাথে তিনি কালাম পাকের এই আয়াতও তিলাওয়াত করেন। যথা ঃ 


www.waytojannah.com 


Contents 
১৫২ তাফসীরে তাবারী (আমপারা) 


৮117902১০9৯ ক 5 (৪ oH (ইত £ অর্থাৎ “আমি যমীনের বক্ষ বিদীর্ণ করে 
তাতে দানা, অংগুর ইত্যাদি উৎপন্ন করি ।' 
হুসায়ন......যাহহাক হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ ৮5০ ৩5 ০৯,১9 এই আয়াতের তাৎপর্য 
০,/১4| বা উদ্ভিদরাজি। 
তঃপর আল্লাহ্র কালাম 8 1+$ 181 4৫1 'এই কুরআন সত্য ও মিথ্যার মধ্যে মীমাংসাকারী ।' অর্থাৎ এটা 
এপ থান বরাত বোন পল বরদনছি 
আলী......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী 81.২% ',41 451 এই আয়াতে 
০১ শব্দের অর্থ হলো 5= বা সত্য । | 
বাশার......হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী ৪/০3)", 51 41 এই 
আয়াতে বর্ণিত J. শব্দের অর্থ ১৫৯ বা আদেশ। | 
তঃপর আল্লাহ পাকের কালাম ৪:14] ৯ (5 অর্থাৎ ‘এটা প্রহসন নয়।’ এর মধ্যে আজে-বাজে, বাতিল 
কোন কিছুর অবতারণা আদৌ করা হয় নি; বরং এটা সম্পূর্ণ সত্য বর্ণনাযুক্ত গ্রন্থ। 
আলী...... টি টা যানত বার গার রাডার আল্লাহ্‌র বাণী $ 4১41 ৯৯৭৪ এর অর্থ 
এটি বাতিল গ্রন্থ নয় । 
মুহাম্মদ ইবৃন আমর......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ ১/10 ১৯15৪ এই আয়াতে 
বর্ণিত J; শব্দের অর্থ _=! বা খেলাধুলা । 
তঃপর আল্লাহ পাকের কালাম 814: : 93১2921%1 অর্থাৎ “তারা ভীষণ কৌশলের আশ্রয় গ্রহণ করে' এবং 
তারা আল্লাহ, তাঁর প্রেরিত রাসূল, আযাব-সওয়াব ও আখিরাতের প্রতি মিথ্যা ভাবাপন্ন এবং ঠা্টা-বিদ্বপকারী । যার 
সঠিক জবাব স্বরূপ আল্লাহ পাকের কালাম ৪134 4:19 এবং ‘আমিও ভীষণ কৌশল করি’ এবং তাদেরকে 
পাপকর্মে অহরহ লিপ্ত রাখি__যাতে পরকালের কঠিন আযাবে তারা গেরেফতার হয়। 
অতঃপর আল্লাহ রাব্বুল আলামীনের কালাম £ ১১ &1| 14 এবং হে মুহাম্মদ! তুমি সত্য 
প্রত্যাখ্যানকারীদের ব্যাপারে বেশি ব্যস্ততা দেখিও না, বরং তাদেরকে তাদের অবস্থার উপর ছেড়ে দাও। যেমন 
কালাম পাকের ভাষায় 81১3১ ৮$1$০1 বরং তুমি তাদেরকে কিছু সময়ের জন্য অবকাশ প্রদান কর, যাতে তাদের 
পাপের ভার আরো পরিপূর্ণ করতে পারে এবং জাহান্নামের কঠিন আযাবে গেরেফতার হয় । 
আবূ সালিহ......ইবৃন আব্বাস রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪1425১14181 এই আয়াতে 
বর্ণিত |, শব্দের অর্থ (১১১৪ বা অতি সত্তর । 
বাশার ......হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, এখানে 14১9) শব্দের অর্থ ১151| বা কম 
সময়ের জন্য । 
ইউনুস......ইব্ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ঃ 59) ১4151 ০১১৪০। 4৫৮৪ এর অর্থ 
হে নবী! তুমি সত্য প্রত্যাখ্যানকারীদেরকে অবকাশ দাও এবং তাদের ব্যাপারে কোনরূপ সিদ্ধান্ত গ্রহণে তাড়াহুড়া 
বরা দিবার লতা লা নার সব 
কিছুরই বন্দোবস্ত তীর নিকট অবশ্যই রয়েছে এবইধখা রয়ে তারা শতেন্মাফাতিছবেগাচ জা [সিল ৯ ০০০ 
Ee শর উড যে লযগাক্র বালি তক লাগা দা , লটক 


\ 
www.waytojannah.com 


Contents 


6 #0 £প 9৯ 


sell হ হি 
সূরা আ'লা 


মক্কায় অবতীর্ণ, আয়াত-১৯, কুকু-১। 
১৯৯০ es A 411০২ 
দয়াময়, পরম দয়ালু আল্লাহ্র নামে । 


ও 


Gus (5) $s EH Gs (1) 8৫১৫ ALA Hi (*) SEMI Fr ( 
১2) 254, (৮) 06585 শাল ৬৫১৪: (৭) Sus Is « (6) ) & 754 


টিনার ন্রানারার রাত 
করেছেন এবং ভারসাম্য স্থাপন করেছেন । ৩. যিনি তকদীর নির্ধারণ করেছেন ও পরে পথ দেখিয়েছেন । ৪. 
যিনি উদ্ভিদ তৃণাদি উৎপাদন করেছেন। ৫. পরে সেগুলোকে কালো আবর্জনায় পরিণত করেছেন। ৬. আমি 
তোমাকে পাঠ করাতে থাকব, যাতে তুমি তা বিস্মৃত না হও, ৭. অবশ্য আল্লাহ যা ইচ্ছা করবেন তা ব্যতীত । 
তিনি প্রকাশ্য ও অপ্রকাশ্য সব বিষয়েই জ্ঞাত । 


তাফসীর 

মুফাসসিরগণ আল্লাহ্‌র বাণী £ 5১1 4০০ ৮০৭ (5১৭ এই আয়াতের ব্যাখ্যায় মতভেদ করেছেন। কেউ 
কেউ বলেন, এর অর্থ হলো, হে নবী! তুমি তোমার মহান শ্রেষ্ঠ প্রতিপালকের নামের তসবীহ কর; ধার সমতুল্য 
আর কেউই নাই। আর কেউ কেউ যখন এই আয়াত তিলাওয়াত করতেন, তখন ,112%| (৮১) 1৯১৭ 
পড়তেন । 

ইয়াক্ব ইব্‌ন ইবরাহীম... “হযরত ইব্‌ন উমর (রা) হতে বর্ণনা করেছেন যে, তিনি ০৮4০1 এ.) | ৮.০ 
তিলাওয়াত করার পর 11231 :%.) ১0৯4 বলতেন । উবাই ইব্ন-কাবও এরূপ করতেন । 

ইব্‌ন বাশার...... হযরত আলী (রা) হতে এইরূপ শ্রবণ করেছেন যে, যখনই তিনি 1291 41১) ০০ ৮১০০ 
এই আয়াত তিলাওয়াত করতেন, তখনই এই তসবীহ 4121 ৮) ১.০১ পড়তেন। | 

ইবন ছ্য়ায়দ.... হযরত, ইবন সুবাস রো) হতে বর্ণনা করেছেন য়ে যুখনই তিনি এ ১৫৪ 


a 


oil ত্ন্যিঃয়াত করতেই বলতেন she DL -“রং যখনই সূরা 


- প্‌ 
EA ba Tes 
০ 9 - 


যথা £ ০৯৮০] (5৮৯5 0145 ১০৪৯ 413 nll অর্থাৎ ‘তিনি কি মৃতকে জীবিত করতে সক্ষম. 
তাবারী__২০ 






17 


www.waytojannah.com 





Contents 


১৫৪ তাফসীরে তাবারী (আমপারা) 


ww ree rf BG 


তিলাওয়াত করতেন; তখন বলতেন 1,411 4.৯: হ্যা হে আমার প্রতিপালক! আপনি অবশ্যই 
এতে সক্ষম ৷' 


বাশার......হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, তি তিনি 14%1 4১ ৮ ০১০৭ এই আয়াত 
তিলাওয়াত করে বলতেন, রাসূলুল্লাহ (সা) এই আয়াত তিলাওয়াতের পর 5541 (৮১১ ৩০৯: পড়তেন । 

ইবৃন হুমায়দ...... যিয়াদ ইব্‌ন আবদুল্লাহ হতে বর্ণনা করেছেন যে, আমি হযরত ইব্‌ন আব্বাস (রা)-কে 
মাগরিবের নামাযে ৪1০91 ০12) ০০ চে এই সূরা তিলাওয়াত করার পর 1531 ৮১১ ১৮৯১ বলতে 
শুনেছি। 

কেউ কেউ বলেন, এই আয়াতের দ্বারা আল্লাহ পাকের নামের মাহাত্ম্যকে সমুন্নত করা হয়েছে। কেননা 
তসবীহযোগ্য নাম মাত্র একটিই । তাই কালামের ভাষায় নির্দেশ দেয়া হয়েছে £ তোমার মহান প্রতিপালকের নামের 
তসবীহ ও পবিত্রতা ঘোষণা কর। এর দ্বারা কাফির-মুশরিকদের পূজিত তথাকথিত প্রভু লাত, মানাত, উযযা ও 
হোবলের পূজার অসারতা বর্ণিত হয়েছে । কেননা এরা মানুষের হাতে গড়া মূর্তি বৈ কিছুই নয়, কাজেই তাদের 
মধ্যে প্রভৃত্বের কোন সত্তাই থাকতে পারে না। আল্লাহ সম্পর্কে এরূপ ভুল ধারণা পোষণের ফলেই দুনিয়ায় বহু 
প্রকারের বাতিল আকীদা ও মতাদর্শের উদ্ভব ঘটেছে এবং এ কারণেই আল্লাহ্র মহান পবিত্র সত্তার জন্য ভুল নামের 
প্রচলন ঘটেছে । অতএব আকীদা বা মৌল বিশ্বাস ও মতাদর্শকে নির্ভুল ও সঠিক করার জন্য মহান আল্লাহ 
টার কেবল রানার নালা সার সাগর রান যা তার জন্য উপযুক্ত ও শোভনীয় বিবেচিত 
হতে পারে। 

কারো কারো মতে (৮1541 এ-৪১ ₹ চে ২7 এই আয়াতের অর্থ হলো হে নবী মুহাম্মদ! তোমার রবের 
যিকির নামাযের দ্বারা সুসম্পন্ন কর । কেননা তার প্রতি ভয় রাখা ও তার নামের যিকির করা তোমার জন্য অবশ্যই 
কর্তব্য ৷ 

গ্রন্থকারের নিকট বিশুদ্ধ অভিমত এই যে, /০১। 42১ 4! [০ এই আয়াত দ্বারা বাতিল মা'বৃদদের 
পূজা-অর্চনাকে সম্পূর্ণভাবে পরিত্যাগ করার নির্দেশ দেয়া হয়েছে এবং একমাত্র আল্লাহ তাবারাকা ওয়া তা'আলার 
পবিত্র নামের তসবীহ পাঠ করার জন্য বলা হয়েছে । যেমন হযরত নবী করীম (সা) ও সাহাবায়ে কিরাম (রা) হতে 
বর্ণিত আছে যে, যখনই তারা (5/০%| 4১) ১! ২ তিলাওয়াত করতেন, তখনই 74541 ৮১১ ১১১০, 
বলতেন। ৰ 

অতঃপর আল্লাহ্‌র বাণী 8 ১৪ 34 (5311 অর্থাৎ “যিনি সব কিছু সৃষ্টি করেছেন এবং এদের মধ্যে 
ভারসাম্য স্থাপন করেছেন ।” এখানে আল্লাহ পাকের কুদরতের কথা বলা হয়েছে, যিনি পৃথিবীর সব কিছুই 
সৃষ্টি করেছেন এবং এদের ভারসাম্য ও অনুপাত ঠিকভাবে কায়েম করেছেন। তিনি প্রত্যেক সৃষ্টিকে এমন 
আকার-আকৃতি ও রূপ-প্রতিকৃতি দিয়ে সৃষ্টি করেছেন যে, সে জিনিসের তা থেকে নিজা কোনরূপ চিন্তাই 
করা যায় না। 

অতঃপর আল্লাহ পাকের কালাম 8 ৪৫৪ EEE ETS SEE ET 
দেখিয়েছেন’, এখানে কারো কারো মতে (৪১৫৪ শব্দের তাৎপর্য হলো তিনি মানুষকে ভাল ও মন্দের রাস্তা বলে 
দিয়েছেন এবং চতুষ্পদ জন্তুকে চারণভূমির সন্ধান দিয়েছেন। 
___সুহবান্মদ ইন আমর........ মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ 5৬৫২ ১১ এর অর্থ হলো 
ভিন বর জনা” কলন ও ও অঁকল্যাপের পথ নিশি-করেছে বং ৮8) ভূমি: 





সপ প্রলে শু প্ৰকশ ও 


॥ 2 
Re লি ~ 
u 2 i 
এ 


www.waytojannah.com 


Contents 
সূরা আ'লা ১৫৫ 


গ্রন্থকার বলেন 8 তার মতে বিশুদ্ধ অভিমত এটাই যে, 54৫% এর তাৎপর্য হলো আল্লাহপাক হিদীয়াতকে 
সকলের জন্য উন্মুক্ত রেখেছেন, যারা এর অভিলাষী হবে, তারা অবশ্যই তা প্রাপ্ত হবে । অন্যথায় গুমরাহীর অতল 
গহবরে নিমজ্জিত হবে । 

মিসরের সমস্ত কারী ১৫৪ ১১% ৪১1 এই আয়াতে বর্ণিত ১১ শব্দের |1১অক্ষরটির উপর তাশদীদ দেয়ার 
পক্ষে অভিমত ব্যক্ত করেছেন । কিন্তু কিসাঈর অভিমত এই যে, এটা তাশদীদ ছাড়া হবে । গ্রন্থকারের মতে তাশদীদ 
সহকারে পড়াই উত্তম, কেননা অধিকাংশের অভিমতই গ্রহণীয়। 

তঃপর আল্লাহ্র বাণী 8৪ ০১০11 0১২ 3113 অর্থাৎ যিনি উত্তিদ-তৃণাদি উৎপন্ন করেছেন।' যা খেয়ে 

জীবজন্তু ও পশুপক্ষী জীবন ধারণ করে থাকে। 

ইয়াকুব ইব্‌ন মুকাররাম...... নি বানান লারা Ce TEN HS 1 
তৃণাদি। 
এ রা 

অতঃপর আল্লাহ্র কালাম £ ৪৯ ০.5 41555 অর্থাৎ “পরে তিনি সেগুলোকে কালো আবর্জনায় পরিণত 
করেছেন ।” এখানে আল্লাহ পাকের কুদরতের মহিমা প্রকাশিত হয়েছে যে, তিনি কেবল বসন্ত খতু-ই আনেন না, 
শীতের জরাও তিনি এনে দেন। তিনি যে শ্যামল-সবুজ উদ্ভিদ সৃষ্টি করেন, তার মনোরম সতেজতা ও শ্যামলিমা 
দেখে চক্ষু জুড়ায়। মন আনন্দে নেচে উঠে । আবার তিনি-ই সেই উদ্ভিদকে পীতবর্ণ, শুষ্ক ও কালো করে এমন 
আবর্জনায় পরিণত করেন যা বাতাসে উড়ে নিয়ে যায়, বন্যা ভাসিয়ে কোন সুদূরে বিলীন করে দেয়। এটা পরস্পর 
বিরোধী দৃশ্য । এ কারণে কেউ এই দুনিয়ায় কেবল বসন্তের মনোরম দৃশ্যই অবলোকন করবে, শীতের জরা তাকে 
কখনও স্পর্শ করবে না; এরূপ ভুল ধারণায় পড়া কোন বুদ্ধিমান ব্যক্তির পক্ষেই উচিত নয় । 

আলী......হযরত ইব্‌ন আব্বাস রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪.1 25 এর অর্থ (১.২ 
| ১২১ বা ধূসর আবর্জনা । 

মুহাম্মদ ইব্‌ন আমর...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র কালাম £ 5৯1 *55 এর অর্থ হলো 
কালো আবর্জনা । 

বাশার......হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র কালাম 8 ৪৯৯1 ০৪4 এর অর্থ 
পীতবর্ণ ধারণের পর শুষ্ক হওয়া । 

ইউনুস...... ইব্‌ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম £ (5৯৯1 ০55 «1৯৪ এর অর্থ তিনিই 
সেই উত্তিদকে পীতবর্ণ, শুষ্ক ও কালো করে এমন আবর্জনায় পরিণত করেন, যা বাতাসের উড়িয়ে নিয়ে যায়, কিংবা 
বন্যা ভাসিয়ে কোন সুদূরে বিলীন করে দেয় । 

অতঃপর আল্লাহ্‌র বাণী ৪ (৮১০ 9.৯ ৩১১৪. অর্থাৎ “আমি তোমাকে পাঠ করাতে থাকব, যাতে তুমি তা 
বিশ্বৃত না হও ৷’ 5111 20:5০ %। আল্লাহ্‌ যা ইচ্ছা করবেন তা ব্যতীত। এ বাণী হযরত মুহাম্মদ (সা)-কে লক্ষ্য 
করে বলা হয়েছে। কেননা তিনি কুরআনের শব্দসমূহ ভুলে যাওয়ার ভয়ে বার বার আবৃত্তি করতেন। হযরত 
জিব্রাঈল (আ) ওহী শুনিয়ে শেষ করার আগেই নবী করীম (সা) ভুলে যাওয়ার ভয়ে তার প্রথমাংশ আবৃত্তি করতে 
তয় রাবতেম এ সর্ব লআন্লাহ সহা দলই জী কান্দীক শা) ভল্টিচিযভা বদিভলননকুং বরুন, $4 স্রামিষ্ঠ 
বা তা ই 
হয়ে যাবে। ENE গা ভা হি দু 


www.waytojannah.com 


Contents 


১৫৬ তাফসীরে তাবারী (আমপারা) 


মুহাম্মদ ইবৃন আমর......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম 8 ১5 ১3 4,5 এর 
তাৎপর্য এই যে, কুরআন অবতরণের সময় তার শব্দসমূহ ভুলে যাওয়ার ভয়ে নবী করীম (সা) তা বারবার আবৃত্তি 
করতেন। যার পরিপ্রেক্ষিতে তাকে বলা হলো ঃ ওহী নাযিল হওয়ার সময় তুমি চুপচাপ থাক । আমি তোমাকে তা 
পড়িয়ে দেব, এবং চিরকালের জন্য তা তোমার মুখস্থ হয়ে যাবে। অবশ্য কোন আয়াত যদি আল্লাহ্‌র নির্দেশে 
মনসূখ বা বাতিল হয়, সেগুলো ব্যতীত । 

বাশার......হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, 5:১5 ১৪ ১ ১৪১, এর তাৎপর্য এই যে, 
রাসূলুল্লাহ্‌ (সা) আল্লাহ্‌র তরফ হতে ওহী স্বরূপ যা পাঠ করতেন, তা কখনও বিস্মৃত হতেন না। অবশ্য আল্লাহ্‌ যা 
ইচ্ছা করবেন তা ব্যতীত। কেউ কেউ বলেন এখানে ১ শব্দের অর্থ হলো 45 বা পরিহার করা । আবার 
কারো কারো মতে এর অর্থ “হে মুহাম্মদ (সা) তুমি তোমার প্রভুর তরফ হতে যা পাঠ করবে, কখনও তার আমল 
পরিহার করবে না'অবশ্য আল্লাহ্‌ যা ইচ্ছা করবেন এবং তা মন্সূখ বাতিল বলে ঘোষণা দেবেন, তা ব্যতীত ।' 

অতঃপর আল্লাহ্‌র বাণী £ ০৯১: ৮০ ০1 ১০5 £% অর্থাৎ “তিনি প্রকাশ্য ও অপ্রকাশ্য যা কিছু আছে 
সর্ব বিষয়ে জ্ঞাত।' এর তাৎপর্য এই যে, আল্লাহ্‌ পাক সবকিছুই, প্রতিটি জিনিসই জানেন; তা বাহ্যিক হোক, 
কি গোপনীয়। কিন্তু যে প্রসংগে এখানে আয়াতটি বলা হয়েছে, সেদিকে দৃষ্টি রেখে বিবেচনা করলে মনে হয় 
নবী করীম (সা)-এর প্রকাশ্য ও অপ্রকাশ্য সমস্ত আমলের সাথে সাথে, তিনি হযরত জিব্রাঈল (আ)-এর পড়ার 
সংগে সংগে যে তা পড়ে যাচ্ছিলেন, আল্লাহ্‌ তাও যেরূপ জানতেন; তদ্রুপ তিনি ভুলে যাওয়ার ভয়ে যে এরূপ 
করছিলেন; আল্লাহ্‌ তাও জানতেন । কাজেই তাকে এইরূপ নিশ্চয়তা প্রদান করা হলো যে, আপনি তা কখনও ভুলে 
যাবেন না: 


1228 ৮ Er ৮ 1% ই EC EMS CR 22 রা 
Ok i ().) ০৮৩১ 526 ৩:58 (5) & 4৮209545115) 

2 2১৯৭০ SAE Id {ই \ HA 
১৩৩টি ON OSM ILGN 01) ৫৫2 (১) 
০১ ॥ 5৮৮ 2, 


৮ জামি তোরা বৰক সতত করো লেন 5 কালেই তরি ডা দেন দাও বিভা কল্যক্র হর 
১০. যে ব্যক্তি ভয় করে, সে উপদেশ গ্রহণ করবে । ১১. আর যে তা উপেক্ষা করবে সে চরম হতভাগ্য, 
১২. সে ভয়াবহ অগ্নিতে প্রবেশ করবে । ১৩. অতঃপর সে তাতে না মরবে, না বাঁচবে । 


তাফসীর 

এখানে আল্লাহ্‌ রাব্বুল আলামীন তার হাবীবকে সম্বোধন করে বলছেন, হে মুহাম্মদ (সা)! আমি তোমাকে 
একটি সহজ শরীয়ত দান করেছি, যার উপর আমল করা খুবই সহজ । 

অতঃপর আল্লাহ্‌র বাণী ৪ ০:১৫%/1 ০২৪১ 51 45 এই আয়াতে আল্লাহ্‌ পাক নবী করীম (সা)-কে উদ্দেশ্য 
করে বলছেন, ‘হে মুহাম্মদ (সো) তুমি আমার পথভোলা, গুমরাহ বান্দাদেরকে সৎপথে আনয়নের জন্য উপদেশ ও 
নসীহত প্রদান করতে থাক । তাদেরকে দোযখের শাস্তির ভীতি প্রদর্শন কর এবং জান্নাতের সুসংবাদ প্রদান কর, 
হয়ত তা তাদের জন্য কল্যাণকর হতেও পারে ।' এখানে আল্লাহ্‌ পাক "১৪ এই নির্দেশসূচক শব্দ ব্যবহার করে 
ভার হাৰকে বলছেন হে মবীণন্আমি লীনেরণতবলীগের কালারেটতোগাকে ফোলয়লজ্অপুষিধায় ফেলভেচচাই মাও 
অঈ্কসদঘতদেখীনোংধধধিরকে শোনানো তারার দায়িত্বানয় বরই ভতাষরিদায়িভহসরঙ্ক্রে মলীহাতা করা 
এই মনে করে যে, কেউ না কেউ তা থেকে অবশ্যই উপকৃত হচ্ছে, কল্যাণ লাভ করছে। | চাহে আও 


www.waytojannah.com 


Contents 


সূরা আ'লা ১৫৭ 


৮০ ৪ 


অতঃপর আল্লাহ্‌র কালাম £ 4,১ ০ +৫, অর্থাৎ ‘যে ব্যক্তি ভয় করে, সে উপদেশ গ্রহণ করবে । 
কেননা কেবল এরূপ ব্যক্তিই চিন্তা করবে, আমি ভুল পথে যাচ্ছি না তো? অতএব যে লোক তাকে হিদায়াত ও 
গুমরাহীর পার্থক্য বুঝাবে এবং সৌভাগ্য ও কল্যাণ লাভের পথ দেখাবে, তার উপদেশ কেবল এই ব্যক্তিই পূর্ণ 
মনোযোগ সহকারে শুনতে প্রস্তুত হবে। 
বাশার... হযরত আবূ কাতাদাহ রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম £ ০, $% | ১,১৪ 
(১৯১০ 5 1৫51৮508০81 অর্থাৎ ‘তুমি উপদেশ দাও, যদি তা কল্যাণকর হয় । আর যে ব্যক্তি ভয় করে, সে 
উপদেশ গ্রহণ করবে’ ৷ এখানে মানুষকে কল্যাণ ও হিদায়াতের দিকে আহবান করার জন্য নবী করীম (সা)-কে বলা 
- হয়েছে। কাকেও জোরপূর্বক ধর্মান্তরিত করার জন্য নির্দেশ দেয়া হয় নি; বরং উপদেশ প্রদানের ফলেই হয়ত 
অনেকে তা গ্রহণের জন্য তৈরি হয়ে যাবে । 
অতঃপর আল্লাহ্‌র বাণী 8 ,5৪-531 (4১১25 'আর যে তা উপেক্ষা করবে, সেই-ই চরম হতভাগ্য" এবং 
তার পরিণতি এরূপ হবে; যেমন আল্লাহ্‌র বাণী (৪১:51) 711 1০,5311 অর্থাৎ সে ভয়াবহ অগ্নিতে প্রবিষ্ট 
হবে। এখানে জাহান্নামের অগ্নিকে ১১৫]। 95 বা ভয়াবহ অগ্নি” বলে উল্লেখ করা হয়েছে। 
অতঃপর আল্লাহ্‌র কালাম ৪ ৮১৯2 49 (4৪ ১০2১ ১) ‘অতঃপর সে তাতে না মরবে, না বাচবে ৷’ অর্থাৎ 
সেখানে তার মৃত্যু না হওয়ার ফলে আযাব হতেও নিষ্কৃতি মিলবে না। ঠিক তেমনি বাঁচার মত বাচবেও না। 
সুতরাং সে ব্যক্তি জীবনের কোন স্বাদ-ই উপভোগ করতে সক্ষম হবে না। কেউ কেউ বলেন, পুরাকালে আরবে 
এরূপ প্রবাদ বাক্য প্রচলিত ছিল যে, যখন কেউ কঠিনভাবে কোনরূপ বিপদগ্রস্থ হতো, তখন তার জন্য তারা এরূপ 
বলত ৪", ৯ 9 ,২ $53 অর্থাৎ ‘না সে জীবিত বা মৃত, বরং কিংকর্তব্যবিমূঢ়।' আল্লাহ্‌ রাব্বুল আলামীন 
তাদের প্রচলিত প্রবাদ বাক্যের অনুরূপ বাক্য, তার পবিত্র কালামেও তাই অতি চমৎকার উপমাসহ ব্যবহার 
করেছেন। 


) ৮ ১. পা ১৮52 গর্ত 


8৯০০] ৩55৮ ৩৩ ON) ১০৩৫০ (1০) ৪৫%248 (১৫) 
OI ০৪০৮) ০$৪/৩৩ ও OM ১ 82545 ৮7১৯2 (১) ৩৩১১ 


৫০242 29 ০৯৮০ (৭) 

১৪. নিশ্চয়ই সেই ব্যক্তি সফলতা লাভ করবে, যে পবিত্র, ১৫. এবং তার প্রতিপালকের নাম স্মরণ করে ও 

নামায আদায় করে । ১৬. কিন্তু তোমরা তো দুনিয়ার জীবনকেই প্রাধান্য দিচ্ছ। ১৭. অথচ পরকাল অধিক 

কল্যাণময় ও চিরস্থায়ী, ১৮. পূর্বে অবতীর্ণ গ্রন্থসমূহেও এ কথাই বলা হয়েছিল । ১৯. ইব্রাহীম ও মুসার 
সহীফাসমুহে। 


তাফসীর 

এখানে আল্লাহ্‌ পাক সেই ব্যক্তির জন্য মুক্তি ও সফলতার কথা বর্ণনা করেছেন, যে কুফর ও শিরক হতে তওবা 
করে ঈমান এনেছে, খারাপ অভ্যাস পরিত্যাগ করে ভাল অভ্যাস আয়ত্ব করেছে এবং ঈমান বিরোধী আমল 
পরিত্যাগ করে, ঈমান অনুযায়ী নেক আমল অবলম্বন করেছে। 

আলী...... হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ 55১5 ৮১০ 081 ১ এর 
অর্থ $ “যে ব্যক্তি শিরক হতে পবিত্র হয়েছে, সে কল্যাণ লাভ করেছে।' 


www.waytojannah.com 


Contents 


১৫৮ তাফসীরে তাবারী (আমপারা) 


মুহাম্মদ ইব্‌ন মুসান্না......হিশাম হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র কালাম £ 542 ১০ ৮11 "৪ এর অর্থ 
হলো যে ব্যক্তির আমল পবিত্র, সে মুক্তিপ্রাপ্ত হয়েছে। 

ইব্‌ন আবদুল আ'লা...... রর সা 
হলো যে ব্যক্তি আল্লাহ-ভীতি সহকারে ভালকাজ করেছে, সে কল্যাণ ও মুক্তি লাভ করেছেন। 

. সা'দ ইব্‌ন আবদুল্লাহ ইব্‌ন হাকাম রি ইক্রামা হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম £ 
১৫2০ তে এই আয়াতের অর্থ হলো যে ব্যক্তি কালেমা %_1 || 1 €19 পাঠ করল, সে মুক্তি ও 
কল্যাণপ্রাপ্ত হলো। কেউ কেউ বলেন, এর অর্থ যে ব্যক্তি তার মালের যাকাত প্রদান করল, সে মুক্তি ও কল্যাণ 
লাভ করল । 

ইবন হুমায়দ......আবুল আহওয়াস হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪,5৫5 ++ 091 ১5 এর অর্থ ৪ 
যে শিরক ও কুফরী হতে তওবা করে ঈমান এনে পবিত্র হলো, সে কল্যাণ ও মুক্তির অধিকারী হলো । 

মুহাম্মদ ইব্‌ন আমারা...... আবুল আহ্ওয়াস হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ ৫১5 ১০ ci 43 
এই আয়াতে বর্ণিত 53 শব্দের অর্থ কুফর ও শিরক হতে তওবা করে ঈমান গ্রহণ, খারাপ চরিত্র পরিত্যাগ করে 
ভাল চরিত্র গ্রহণ এবং ঈমান বিরোধী আমল পরিত্যাগ করে নেক আমল করা। 

মুহাম্মদ ইব্‌ন আমারা ভিন্ন সুত্রে......আবুল আহ্ওয়াস হতে বর্ণনা করেছেন যে, যখন তোমাদের কারো নিকট 
কোন ব্যক্তি কোন প্রশ্ন নিয়ে আগমন করে, তখন তাকে নামায পড়ার নির্দেশ দেওয়ার পূর্বে পবিত্রতা অর্জনের 
নির্দেশ প্রদান করবে । কেননা আল্লাহ্‌ তা'আলা বর্ণনা করেছেন £ ০ (2১ ০০ ১433 ৫93 ১০ ০1 4৪ 
অর্থাৎ “নিশ্চয়ই সেই ব্যক্তি সফলতা লাভ করবে যে, পবিত্র এবং তার প্রতিপালকের নাম স্মরণ করে ও নামায 
আদায় করে ।' এখানে নামায আদায়ের পূর্বে পবিত্রতা অর্জন করার কথা বলা হয়েছে। 

বাশার......হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম $ 95১০ শে ১ এর 
অর্থ ৪ যে ব্যক্তি তার মালকে পবিত্র করেছে এবং স্রষ্টার সন্তুষ্টি অর্জনে সক্ষম হয়েছে, সে সফলতা অর্জন করেছে। 
কেউ কেউ বলেন ৪৫১5 শব্দের অর্থ সাদ্কাতুল ফিত্র । 

আমর ইবৃন আবদুল হামিদ......আবৃ খাল্ফা হতে বর্ণনা করেছেন যে, একদা আমি আবুল আলিয়ার নিকট 
উপস্থিত হলে তিনি আমাকে বলেন, আগামীকাল যখন তুমি ঈদের জামাতে যাবে, তখন আমার সংগে যাবে। 

অতঃপর আমি তার সাথে গমনকালে তিনি আমাকে জিজ্ঞেসে করলেন, তুমি কিছু পানাহার করেছ কি? তদুত্তরে 
আমি বললাম হ্যা, করেছি। অতঃপর তিনি এই আয়াত £ 14047885858 
তিলাওয়াত করে বললেন ঃ নিশ্চয়ই মদীনাবাসীরা পানি পান করানোর চেয়ে উত্তম সাদ্‌কা হিসেবে অন্য কিছুকে 
গণ্য করতেন না। অর্থাৎ তারা পানি পান করানোকে পবিত্রতা অর্জনের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে 
করতেন । র 

অতঃপর আল্লাহ্‌র বাণী ৪ 1.5 (2 ১: ১435 এবং সে তার প্রতিপালকের নাম স্মরণ করে ও নামায 
আদায় করে । এখানে আল্লাহ্র নাম স্মরণ অর্থ দিল হতে আল্লাহ্‌র নাম স্মরণ করা এবং মুখে আল্লাহ্‌র নাম উচ্চারণ 
করা। এই উভয় পন্থায় আল্লাহ্‌র নাম স্মরণ করাকেই যিকরুল্লাহ বা আল্লাহ্র যিকর বলা হয় । 

আলী...... হযরত ইব্ন আব্বাস রো) হতে বর্ণনা করেছেন যে, , ০:5, ০০ 435 এর অর্থ একান্ত 
এবং একনিষ্ভাবে আল্লাহর নামের যিকর করা। অর্থাৎ আল্লাহ্গতপ্রাণ হওয়া এবং সর্বক্ষণ দিল ও মুখে তার 
স্বরণ করা। অতঃপর = অর্থাৎ সে নামায আদায় করে । এখানের পাঁচ ওয়াক্ত নামায আদায়ের প্রতি ইংগিত 
করা হয়েছে। 


www.waytojannah.com 


] 


Contents 


সূরা আ'লা ১৫৯ 


আলী......হযরত ইবন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ ০4 এর অর্থ £ ' 7. 
১০৯। ৯৩1০০ অৰ্থাৎ যে ব্যক্তি পাচ ওয়াক্ত নামায আদায় করে। কেউ কেউ বলেন, এখানে = শব্দের অর্থ 
ঈদুল ফিতরের নামায । কারো কারো মতে এখানে : 4.০ শব্দের অর্থ দু'আ। 

£পর আল্লাহ্‌ পাকের কালাম 81545,1| $১৯১৯| 5%5 1 অথচ “তোমরা তো দুনিয়ার জীবনকেই 
প্রাধান্য দিয়ে থাক ৷’ এখানে আল্লাহ পাক সমস্ত মানব গোষ্ঠীকে সম্বোধন করে বলছেন, তোমরা কেবল বৈষয়িক 
সুখ-শান্তি, আনন্দ-স্কৃর্তি, আরাম-আয়েশ ও ভোগ-বিলাসের চিন্তায় মশগুল আছ এবং এসবেরই জন্য তোমরা 
নিজেদের সমস্ত চেষ্টা-সাধনা ও তৎপরতা নিযুক্ত করেছ। এখানে তোমরা যা কিছু লাভ কর, মনে কর তাই 
তোমাদের আসল পাওনা এবং যা হতে বঞ্চিত হও, মনে কর তাই তোমাদের আসল ক্ষতি বা লোকসান । আসলে 
পরকালই হলো স্থিতিশীল এবং তার নিয়ামতসমূহ হলো অবিনশ্বর ও চিরস্থায়ী । 

বাশার......হযরত আবূ কাতাদাহ রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ $$ ০১১১১ এ 
।-১.1| এর অর্থ তোমরা দুনিয়ার নশ্বর জীবনকেই প্রাধান্য দিয়ে থাক। 

অতঃপর আল্লাহ্‌র বাণী £ (৪১) "১১১ ১১১১ অর্থাৎ “পরকাল অধিক কল্যাণময় ও চিরস্থায়ী।' এখানে 
পরকালের জীবনকে দুই দিক দিয়া দুনিয়ার উপর প্রাধান্য দেয়া হয়েছে। একটি এই যে, সেখানকার আরাম-আনন্দ 
ও স্বাদ-সুখ দুনিয়ার সমস্ত নিয়ামতের তুলনায় উত্তম ও অধিক এবং দ্বিতীয় এই যে, ইহকাল নশ্বর ও স্থিতিহীন এবং 
পরকালের নিয়ামতসমূহ অবিনশ্বর ও চিরস্থায়ী । 

ইব্‌নে হুমায়দ...... ,আরফাযা আস-সাকাফী হতে বর্ণনা করেছেন যে, একদা হযরত ইব্‌ন মাসউদ (রা) সূরা 
159 3 ০৭ ০ তিলাওয়াত করা শুরু করেন। অতঃপর তিনি যখন (১5১11 ৯৬-৯| ১৩১১৯১ এ2 এই 
আয়াত তিলাওয়াত করেন, তখন তার সংগীদেরকে সম্বোধন করে বলেন, আমরা কি আখিরাতের চেয়ে দুনিয়াকে 
বেশি ভালবাসি? এতদশ্রবণে তার সাথীরা সকলেই চুপচাপ থাকলে, তিনি আবার বললেন, হ্যা, আমরা আখিরাতের 
তুলনায় দুনিয়াকে এই কারণেই বেশি ভালবাসি যে, দুনিয়ার সুখ-সম্ভোগ, খাওয়া-পরা, সুন্দরী নারী ইত্যাদির 
আকর্ষণে আমরা মোহিত । আসলে এই সবই ক্ষণস্থায়ী জীবনের সাথী, আখিরাতের যিন্দেগীই চিরস্থায়ী ও 
অবিনশ্বর । 

ক্বারী সাহেবগণ (১.1 { 8১201 ১৮8২. এই আয়াতের ক্রিআতের (পঠন পদ্ধতি) মধ্যে মতপার্থক্য 
করেছেন। মিসরের অধিকাংশ কারীর মতে ১১%%5 4; হবে। কিন্তু কারী আবূ আমরের অভিমত এই যে, 
১১১১ না হয়ে ১১১১৬ হবে। ক্বারী উবাই ১১১১১ ৩3 পড়ার পক্ষে অভিমত পেশ করেছেন এবং এই 
ক্বিআত প্রথম ক্রিআত ১:১১ (2 অর্থাৎ ৩, যোগে পড়ার মতকে সমর্থন করে । 

অতঃপর আল্লাহ্র বাণী £ dV all ৪115৯ 01 অর্থাৎ ‘পূর্বে অবতীর্ণ গ্রন্থসমূহেও এ কথা বলা 
হয়েছে।” মুফাসসিরগণ এই আয়াতে বর্ণিত 15 শব্দটির ছারা কিসের ইংগিত করা হয়েছে সে ব্যাপারে মতভেদ 
করেছেন। কেউ কেউ বলেন, এর দ্বারা সূরা (৮1 ০1 এ 2১ ১০ দেহ এর আয়াতসমূহের প্রতি ইংগিত 
করা হয়েছে। ৃ 

ইব্‌ন হুমায়দ......ইকরামা হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ Asal এন জি | 
০৮০১ ০৯০৭। ২১০ । এই আয়াতে বর্ণিত 1১৯ শব্দ দ্বারা সূরা ০৫০১ এ, 7... ৭, এর সমস্ত 
আয়াতের প্রতি ইংগিত করা হয়েছে। 

ইব্‌ন হুমায়দ....... আবুল আলিয়া হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী £ ৪৮৯০০) 5] ডি 


www.waytojannah.com 


Contents 


১৬০ তাফসীরে তাবারী (আমপারা) 


ses All I 91331 -এর অর্থ, এই সুরার ঘটনা হযরত ইব্রাহীম ও মূসা (আ)-এর সহীফায়ও 
বর্ণনা করা হয়েছে। 
, কেউ কেউ বলেন, আল্লাহ পাক এই সূরায় যা বর্ণনা করেছেন তা হযরত ইব্রাহীম ও মূসা (আ)-এর 
সহীফাতেও বর্ণনা করেছেন। 

ইব্‌ন আবদুল আ-'লা......হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ 5৪11১ | 
1%1 -৮৯-এ। এর তাৎপর্য এই যে, আল্লাহ্‌ তা'আলা এই সূরার মধ্যে যে নির্দেশাবলী অবতীর্ণ করেছেন, তা 
পূর্বেই হযরত ইব্রাহীম ও মুসা আ)-এর প্রতি অবতরণকৃত সহীফাতেও নাধিল করেছিলেন । 

কেউ কেউ বলেন £ কেবল 5৪9 "১4 $১১/ এই আয়াতটি পূর্ববর্তী সহীফাতেও বর্ণিত হয়েছে। 

বাশার........ হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী ৪ « & 113 ৯৭) 
515 -৮৯+। এই আয়াতের পূর্ববর্তী আয়াতটি ৮:/১:৮:৯ ৮১৯১১ সহীফায়ে ইব্রাহীম ও মৃসাতেও 
উল্লেখিত আছে। 

ইউনুস......ইবন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌ তাবারাকা ওয়া তাআলার বাণী £ ৬113৯ ৩) 
০০১০৩7১৯1৮১ ৮৯5০15817৮৯ এই আয়াতে বর্ণিত হযরত ইব্রাহীম ও মুসা (আ)- -এর 
সহীফাতেও যে আয়াতটি বর্ণিত হওয়ার প্রতি ইংগিত করা হয়েছে; ত তা হলো (৪:19 ১ ৯১১১1 অর্থাৎ 

পরকালের জীবনই উত্তম ও চিরস্থায়ী । 

শ্রস্থকার বলেন £ এ ব্যাপারে বিশুদ্ধ অভিমত তার নিকট এই যে, আল্লাহ্‌র বাণী £ 

০২০0০ DAN ০41 ১১০০ ০3৮১০3০০41৭ DR ০৪5 ১০ আম 

এই আয়াত কয়টি পূর্ববর্তী সহীফা, হযরত ইব্রাহীম ও মূসা (আ)-এর প্রতি যা অবতীর্ণ হয়েছিল, সেখানেও 
বর্ণিত আছে। অতঃপর _&৯.০ শব্দটি বহুবচন, এর একবচন শব্দ হলো ২৪-২৯.০ । 

বাশার......হযরত আবূ কাতদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, হযরত ইব্রাহীম (আ)-এর সহীফা তার নিকট 
রমযানের প্রথম রাত্রে অবতীর্ণ হয়েছিল, তাওরাত রমযানের ষষ্ঠ রাত্রিতে, যাবুর রমযানের দ্বাদশ রাত্রিতে, ইন্যীল 
অষ্টাদশ রাজনীতে এবং ফুরকান রমযানের চব্বিশতম রজনীতে অবতীর্ণ হয়। 

সূরা আ'লার তাফ্সীর এখানেই সমাপ্ত হলো । 


www.waytojannah.com 


Contents 


PM -) feet 


lll ১ ১২৪ 


সূরা গাশিয়াহ 


' মক্কায় অবতীর্ণ, আয়াত-২৬, রুকু-১। 
ral ০০৯০ 44175 
দয়াময়, পরম দয়ালু আল্লাহ্র নামে। 
১৪০৪ চে (1) SAS ১০ ১৪5 () রা stop rh 1 


৩ 2৮৩৫০ IHN 53284 C2 (0) ৩5006 5) 


১৪৮৩534৫504: (%) 

১. তোমার নিকট সেই আচ্ছন্নকারী কঠিন বিপদের খবর পৌছেছে কি? ২. সেদিন অনেকেই হবে 

অধোবদন, ৩. কঠোর ক্রান্তি-শ্রান্তিতে কাতর; ৪. ওরা প্রবেশ করবে জ্বলন্ত অগ্নিতে, ৫. তাদেরকে ফুটন্ত কূপের 

পানি পান করতে দেয়া হবে । ৬. আর কাটাযুক্ত ঘাস ছাড়া তাদের জন্য অন্য কোন খাদ্য থাকবে না। ৭. যা 
ওদেরকে না পরিপুষ্ট করবে, না ক্ষুধা নিবৃত্তি করবে । 


তাফসীর 

এখানে আল্লাহ্‌ রাব্বুল আলামীন তার প্রিয় নবীকে সম্বোধন করে বলছেন “হে মুহাম্মদ (সা) তোমার নিকট 
কি সেই আচ্ছন্নকারী কঠিন বিপদের কাহিনী বা খবর পৌছেছে । মুফাসসিরগণ হ_১ 4.2 শব্দের অর্থে বিভিন্ন 
মত পোষণ করেছেন। কেউ কেউ বলেন এর অর্থ হলো কিয়ামতের খবর । যার বিভীষিকায় মানুষ আচ্ছন্ন হয়ে 
পড়বে। 

আলী......হযরত ইব্‌ন আব্বাস রো) হতে বর্ণনা করেছেন যে, 2,511 শব্দটি কিয়ামতের অন্যতম নাম । যা 
দ্বারা আল্লাহ্‌ পাক তার বান্দাদের সতর্ক ও ভীতি প্রদর্শন করেছেন। 

বাশার.....হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ ১5011 ২১১ 51051 a 
এই আয়াতে বর্ণিত ২:21 শব্দের অর্থ হলো £2...!1 বা কিয়ামত । | 

মুহাম্মদ ইব্‌ন সা‘দ......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ 514 
2১২১1 ৮১১৯ এই আয়াতে বৰ্ণিত {4,5 শব্দের অর্থ হলো {০1 বা কিয়ামত । কেউ কেউ বলেন $ 
২301 শব্দের অর্থ এ অগ্নি, যা কাফিরদের মুখমণ্ডলকে সমাচ্ছন্ন করবে। 
তাবারী-_২১ 


www.waytojannah.com 


Contents 


১৬২ তাফসীরে তাবারী (আমপারা) 


আবু কুরাইব......সাঈদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ 2, 5২]। ৬১১ এ) ৯ এখানে বর্ণিত 
২2511 শব্দের অর্থ হলো 1 বা আগুন। এখানে আল্লাহ্‌ পাক {5 ]। শব্দ ব্যবহার করে তার অসীম 
জ্ঞানের সন্ধান বান্দার সামনে তুলে ধরেছেন। কেননা এর অর্থ কিয়ামত বা দোযখের আগুন দুই-ই হতে পারে; যা 
সকলকে সমাচ্ছন্ন করবে। 

অতঃপর আল্লাহ্‌ তারাবাকা ওয়া তা'আলার বাণী ৪ 2.45 ১৯০১১ অর্থাৎ “সেদিন অনেকেই হবে 
অধোবদন' । এরা হবে আল্লাহদ্রোহী কাফির-স্শরিক যারা স্বীয় অপরাধ ও পাপের কারণে লজ্জিত ও শংকিত 

বাশার......হযরত আবু কাতাদাহ রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌ পাকের কালাম ৪ ২:০৮, 
8.5 এই আয়াতে বৰ্ণিত“ 5১ এর অর্থ হলো 5113 বা লজ্জিত ও অপমানিত হওয়া। 7 

ইব্‌ন আবদুল আলা...... হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী ৪ 55 এর 
অর্থ হলো ১1 ৪ ২৩ অর্থাৎ দোযখে অধোবদন অবস্থায় থাকবে । 

অতঃপর আল্লাহ্র বাণী ৪৫০%. এর অর্থ তারা দোযখের মধ্যে শাস্তির কারণে অত্যন্ত ক্লান্ত রাত 
অবস্থায় থাকবে । . 

মুহাম্মদ ইবৃন সা"দ......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী $০০৫ 
এর অর্থ তারা এরূপ আমল করবে, যাতে তারা দোযখের কঠিন আযাবে গেরেফতার হবে। 

বাশার...... হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, %..১/ 21০2 এর অর্থ হলো যারা দুনিয়ার 
যিন্দেগীতে অহঙ্কারবশত আল্লাহ্‌র নাফরমানীতে লিপ্ত হবে, তারা দোযখে প্রবিষ্ট হবে। 

ইবন আবদুল আ'লা..... হযরত আবূ কাতাদাহ রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £০৫ ২০2 
এর অর্থ তারা দোযখের কঠিন শাস্তির কারণে কঠোর ব্রান্তি-শ্রান্তিতে কাতর হবে। | 

ইউনুস......ইব্ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী ৪4০%. এর অর্থ দোযখবাসীদের 
চেয়ে আর কেউই কঠোর ক্লান্তি-শ্রান্তিতে কাতর হবে না। ৃ ৃ 

অতঃপর আল্লাহ্র বাণী ৪ 2১ ০৮৯ 1015 175 “ওরা জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করবে'। এখানে উপরোক্ত 
আল্লাহদ্বোহী কাফিরদের কথা বলা হয়েছে, যারা জাহান্নামের তীব্র অগ্নি শিখায় ভম্মীভূত হরে। 

ক্বারী সাহেবগণ উপরোক্ত আয়াতের 41০5 শব্দটির ক্িরআতে মতবিরোধ করেছেন। কুফার অধিকাংশ 
কারীর মতে ০5 শব্দটির -, অক্ষরটি জবরবিশিষ্ট হবে এটা ক্বারী আবু আমেরেরও অভিমত । অপরপক্ষে কেউ 
কেউ বলেন, উক্ত অক্ষর পেশবিশিষ্ট হবে, যেমন তার পরবর্তী শব্দ ৪.১ এর ৩, অক্ষরটি পেশবিশিষ্ট । 

গ্রন্থকার বলেন ঃ উপরে বর্ণিত উভয় ক্রিআতই বিশুদ্ধ । 

তঃপর আল্লাহ্র কালাম ঃ 2০1০৮০১০৮৮০ অর্থাৎ ‘তাদেরকে দোযখের ফুটন্ত কূপের পানি পান 

করতে দেয়া হবে ।' এখানে দোষখীদের পানীয় সম্পর্কে বলা হয়েছে, যা অত্যন্ত গরম হবে, তাদের পিপাসা 
দূরীকরণের জন্য এ ফুটন্ত পানিই সরবরাহ করা হবে । কিন্তু এতে পিপাসা দূর হওয়া তো দূরের কথা, আরো বেশি 
পিপাসার্ত ও কষ্টের সম্মুখীন হবে। 

মুহাম্মদ ইব্ন্‌ সা‘দ......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ ১ ৮৪. 
2291০3০ এর অর্থ এমন পানি তাদের পান করার জন্য দেয়া হবে, যা হবে টগবগে ফুটন্ত । 


www.waytojannah.com 


Contents 


সূরা গাশিয়াহ ১৬৩ 


ইয়াকুব......হাসান হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র পাকের কালাম ৪ ₹51 ৬৮০১০ ৯.১ অর্থাৎ 
জাহান্নামের অধিবাসীদেরকে এমন ফুটন্ত টগবগে কূপের পানি পান করতে দেয়া হবে, যা দুনিয়া সৃষ্টির প্রথম হতে 
উত্তপ্ত করা হচ্ছে। 

ইয়াকুবও এই অভিমত ব্যক্ত করেছেন, তবে তিনি দুনিয়া সৃষ্টির সাথে আকাশরাজি সৃষ্টির কথাও সংযোজিত 
করেছেন। 

মুহাম্মদ ইব্‌ন আমর......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ হ:১। ৬২০ ৬ এর অর্থ টগবগে 
ফুটন্ত কূপের পানি হতে । 

বাশার.....হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ £১1 ০ ১, ৪.০ এর 
অর্থ জাহান্নামবাসীদেরকে এমন টগবগে ফুটন্ত পানি পান করতে দেয়া হবে, যা আসমান ও যমীন সৃষ্টির আদি হতে 
উত্তপ্ত করা হচ্ছে। 

ইব্‌ন আবদুল আ'লা......হাসান হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 8 ২:51 ০.০ ৮০ এর অর্থ উত্তপ্ত 
কূপের পানি, বা টগবগে ফুটন্ত পানি, যা ভীষণ উত্তপ্ত। 

ইউনুস...... ইব্‌ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম ৪ ২১1২০ ১. ৮৪. এর অর্থ ঃ 
৯০০৮ হ১/ বা এমন ফুটন্ত পানি যা সেখানে উপস্থিত হবে, তা দেঁযিখবাসীদেরকে পান করতে দেয়া 
হবে। 

অতঃপর আল্লাহ্‌র বাণী ৮২০ ৬৮৭ 21 2৮৮৫1 ০০2] অর্থাৎ ‘তাদের জন্য খাদ্য হিসেবে কাটাযুক্ত ঘাস 
ছাড়া আর কিছুই থাকবে না।' এখানে জাহান্নামীদের খাদ্য সম্পর্কে বলা হয়েছে যার নাম “দারী', আরবদের নিকট 
০১৯ হলো একপ্রকার ঘাসের নাম; যাকে তারা 3-.৬|| -ও বলে থাকে । আহলে হিজায শুকনো ঘাসকে উক্ত 
নামে অভিহিত করে থাকে। 

মুহম্মদ ইবৃন সা'দ......হযরত ইবৃন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ঃ Selb tf al 
১১-৯ "১০ ]| এই আয়াতে বর্ণিত%১-১। শব্দের অর্থ কীটাযুক্ত ঘাস । 

মুহাম্মদ ইবৃন্‌ উবায়দ......ইকরামা হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ ১০১/৪০ 27 
(23> এই আয়াতে বর্ণিত ৮১১ শব্দের অর্থ কাঁটাযুক্ত ঘাস ৷ 

ইয়াকুব..... ইক্রামা হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম ০১০ ১০ 91 ৮১১ ১৫4 ০.4 এই আয়াতে 
বর্ণিত ১৯৯ শব্দের অর্থ হলো এক প্রকার কাটাযুক্ত ঘাস । আহুলে কুরায়শ যখন তা সবুজ থাকত, তখন একে 
শাব্রাক বলত এবং যখন তা শুষ্ক হয়ে যেত, তখন তাকে ? ৮2>! বলত । 

ইব্‌ন বাশার......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী £ ৮১:৯2 YALL 1 ০43 এই 
আয়াতে বর্ণিত ০২-১। শব্দের অর্থ শাব্রাক। 

ইব্‌ন হুমায়দ......মুজাহিদ হতে একইরূপ অভিমত ব্যক্ত করেছেন। 

_ মুহাম্মদ ইব্‌ন আমর......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, ৮:১০ শব্দের অর্থ শুকনা কীটাযুক্ত ঘাস। 

ইব্‌ন আবদুল আ'লা......হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, এ, = ০ %। এর অর্থ শুকনো 
কাটাযুক্ত ঘাস। 

বাশার...... হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী ৪ ১০ ০b 
৮.০ এই আয়াতে বর্ণিত ৮১৯০ বলা হয়েছে জাহান্নামীদের জন্য নির্ধারিত একপ্রকার টার গাধার 
যা কীটায়ুক্ত হবে। 


www.waytojannah.com 


Contents 
১৬৪ তাফসীরে তাবারী (আমপারা) 


মুহাম্মদ ইব্‌ন উবায়দ...... সুরাইক ইব্‌ন আবদুল্লাহ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র কালাম ৪ 4 ৮1 

১১০ ১৭ ১/০৬১ এই আয়াতে বর্ণিত ০১-৯ শব্দের অর্থ শাব্রাক। 
আবু কুরাইবৃ......সাঈদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ ০:১১ ০৯ ঠ1 (৮৮১41 ১] এই 

আয়াতে বর্ণিত ৮১১০ শব্দের অর্থ ৪১/৯০| বা প্রস্তর অর্থাৎ জাহান্নামীদের জন্য পাথর ছাড়া অন্য কোন খাদ্য 
থাকবে না। 

কেউ কেউ বলেন, ₹+১--১|| শব্দের অর্থ হলো এক প্রকার আগুনের বৃক্ষ । 

আলী......হযরত ইব্‌ন আববাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ ১.০ &1 eb 721 
১০০ এই আয়াতে বর্ণিত ০১১৬ শব্দের অর্থ এক প্রকার আগুনের গাছ। 

ইউনুস...... ইব্‌ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম ৪ 7৯:1০, 91-11-৮4১1 
এই আয়াতে বর্ণিত ১2.| বলা হয় দোযখের এক প্রকার কাঁটাযুক্ত গাছকে এবং দুনিয়াতে ₹ ১ || বলা 
হয় কাটাযুক্ত পত্রহীন শুকনো গাছকে । 

কেউ কেউ বলেন ৷ হলো জাহান্নামের এক প্রকার আগুনের তৈরি কাটা । 

অতএব আল্লাহ পাকের বাণী ৪৮৬৯ ০০০ ৬৯১৪ ১৪ ৩৯১০৪ 2 অর্থাৎ এই কাঁটাযুক্ত ঘাস যা দোষখীরা খাদ্য 
হিসেবে প্রাপ্ত হবে, সেগুলো না তাদেরকে পরিপুষ্ট বানাবে এবং না তাদের ক্ষুধা নিবৃত্তি করবে । এটা কিয়ামতের 
দিনের অবস্থা হবে, যখন দোযখীরা জাহান্নামে এবং জান্নাতীরা বেহেশতে প্রবেশ করবে । 


Oe Es iG (\.) টা (5) CUES NA 525 (A) 
6 2৫65 


১2 ক পা ১৫০ 
OAs 4 370 G23 (২৮) 6 82১5 ৩০৩৬1) ORES GI SS (৭১) 
€ 452৩৫ ৪ A 37 জর 321 24 37 
০৩৯১০ )1৮$ (২২) সিহোিনি 6; (২০) © re 2 ৮৫ ৪9225 এ ও 1£) 
৮. সেদিন অনেকের মুখমণ্ডলগ্ডলো আনন্দোজ্জ্বল হবে, ৯. কেননা সেদিন তারা নিজেদের চেষ্টা ও 
সাধনার জন্য পরিতৃপ্ত হবে । ১০. তারা উন্নত উচ্চ মর্যাদাসম্পন্ন জান্নাতে অবস্থান করবে । ১১. সেখানে তারা 
কোনরূপ বাজে কথাবার্তা শুনবে না। ১২. তথায় প্রবহমান ঝর্ণাধারা হবে । ১৩. তাতে উচ্চ আসনসমূহ থাকবে 
১৪. এবং পানির পাব্রসমূহ সুসজ্জিত হবে । ১৫. এতে সারি সারি উপাধান থাকবে ১৬. এবং মুল্যবান সুকোমল 
শয্যা বিছানো হবে । 


তাফসীর 

এখানে আল্লাহ্‌ রাব্বুল আলামীন কিয়ামতের দিন মু'মিন বান্দাদের অবস্থা কিরূপ হবে; সে প্রসংগে বলছেন যে, 
সেদিন তাদের মুখমণ্ডল চাকচিক্যময় হাসি-খুশিতে ভরপুর হবে । কেননা সেদিন তারা তাদের পার্থিব জীবনের 
কৃতকর্মের পুরস্কার যথাযথভাবে পাওয়ার কারণে খুবই খুশি ও পরিতৃপ্ত হবে। 

অতঃপর আল্লাহ্র বাণী ৪ ২20৮০ ২৯ ৬৪ অর্থাৎ “তারা উন্নত উচ্চ মর্যাদাসম্পন্ন জান্নাতে অবস্থান করবে ।' 
যেখানে তারা কোনরূপ বাজে কথাবার্তা ও আচার-আচরণ শুনবে না বা দেখবে না। এটা জান্নাতের অসংখ্য ও 
অপরিমেয় নিয়ামতসমূহের মধ্যে অন্যতম নিয়ামত স্বরূপ হবে । এখানে ২২3 শব্দের অর্থ আজে বাজে বা বেহুদা 


eo 


www.waytojannah.com 


ha _ 


La. cms ia নিত 7 





Contents 


সূরা গাশিয়াহ ১৬৫ 


কথাবার্তা । অবশ্য কুফার কোন কোন ব্যাকরণবিদের অভিমত এই যে, 2১3 16১৪ ০০-৬5 3 এই আয়াতে বর্ণিত 
£59 শব্দের অর্থ ১3511 ০০ 2১41৯ অর্থাৎ মিথ্যা হলফ বা শপথকারী। 

“মুহাম্মদ ইব্‌ন সাঁদ......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 816১ 4... 
২১ এই আয়াতে বর্ণিত ২১ শব্দের অর্থ ঃ ৪১052 55431 (6৬ ৮৮৮০5 Y অর্থাৎ “তারা সেখানে কোনরূপ 
কষ্টদায়ক বাজে কথাবার্তা শ্রবণ করবে না৷” 

মুহাম্মদ ইব্‌ন আমর......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ 55১ (4৯ ৫১০০2 3 এই 
আয়াতে বর্ণিত ₹১2% শব্দের অর্থ 8 (22: অর্থাৎ গালি-গালাজ। চি 

বাশার......হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 8 £:১3 (৫. ৮.5 3 এর 
অর্থ 82905 %9 91515185155 % অর্থাৎ তারা সেখানে কোনরূপ বাজে কথাবার্তা ও গালি-গালাজ শ্রবণ 
করবেনা । ৃ ৃ 

ইব্‌ন আবদুল আ'লা......হযরত আবু কাতাদাহ (রা) হতে একইরূপ অভিমত ব্যক্ত করেছেন। 

ক্বারী সাহেবগণ ২১ শব্দের ক্রিআতের মধ্যে মতপার্থক্য করেছেন। কৃফার অধিকাংশ ক্বারী এবং মদীনার 
মুহসিনের অভিমত অনুযায়ী অক্ষরটি পেশবিশিষ্ট হবে, যথা ০5 | 

গ্রন্থকার বলেন ঃ দুইটি ক্ররিআতই প্রসিদ্ধ, অতএব যেভাবেই তা পড়া হোক না কেন (-০: বা (০.3) তা 
শুদ্ধ হবে। 

অতঃপর আল্লাহ্‌র বাণী ৪ ২2১ ০০ (৫-4 অর্থাৎ “স্খোনে থাকবে প্রবহমান ঝর্ণাধারা ।' এখানে জান্নাতের 
বহমান প্রত্রবণের কথা বলা হয়েছে, যার প্রবাহ কোনদিনই স্তব্ধ বা বন্ধ হবে না। সেখানে উচ্চ আসনসমূহ থাকবে, 
সেখানে বসে জন্নাতীরা বেহেশতের নিয়ামতরাজি দর্শন ও উপভোগ করতে সক্ষম হবে । 

কেউ কেউ বলেন ৪২৪১ ')১ (8৪ এই আয়াতে বর্ণিত ২০) শব্দের স্থানে 2০০, বা সজ্জিত 
শব্দ হবে। | 

মুহাম্মদ ইব্‌ন সা‘দ......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ ১১৭ ৮2৪ 
২০৯১০ এই আয়াতে বর্ণিত ২০১: শব্দের অর্থ হবে 2০০০ বা সুসজ্জিত। 

অতঃপর আল্লাহ্‌র কালাম £ ২০০৮, 181 অর্থাৎ “সেখানে প্রস্তুত থাকবে সংরক্ষিত পানপাত্র।” এখানে 
',/581 শব্দটি _' শব্দের বহুবচন, যার অর্থ পানপাত্রসমূহ। অতঃপর ২০:০5, শব্দের অর্থ পরিপূর্ণ প্রবহমান 
নদী; যা সব সময় পরিপূর্ণ থাকে এবং কোন সময়ের জন্য খালি হয় না। যখনই বেহেশতীরা পান করবার আগ্রহ 
প্রকাশ করবে, তখনই তাকে পরিপূর্ণ পাবে। 

অতঃপর আল্লাহ্‌র বাণী ৪ ২ ৯১ ১০-০ 3০ অর্থাৎ 'গি্দা-বালিশসমূহ সারিবদ্ধভাবে থাকবে? এবং 
বি 21১79 5৪ অর্থাৎ জান্নাতে মূল্যবান সুকোমল গালিচা বিছানো থাকবে । এখানে বেহেশতের 
আয়েশ- আরামের জন্য প্রদত্ত আল্লাহর নিয়ামতসমূহের বর্ণনা প্রদান করা হয়েছে। কেননা উপরোক্ত সমস্ত 
বিষয়ই পার্থিব দুনিয়াতেও আরাম-আয়েশের উপকরণ হিসেবে অবশ্যই ব্যবহৃত হয়ে থাকে । কাজেই জান্নাতী 
নিসা Ue বারা অর: বার রর টান রাতকে ররর দম গদ 
করবেন। 





www.waytojannah.com 


Contents 


১৬৬ তাফসীরে তাবারী (আমপারা) 


আলী......হযরত ইব্ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £43,৯০১ ৩১৮১৩ এর অর্থ 
সারি সারি সাজান উপাধান বা বালিশ । 


মুহাম্মদ ইব্‌ন সা'দ নর হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম ১৮১ 
২৮৮০০ এখানে “ ১০ শব্দের অর্থ ১.2! বা বসিবার স্থানসমূহ । 

বাশার......হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ ৪,৯০০ 3১৮০১ এই 
আয়াতে বর্ণিত : ৩-/-৯১। শব্দের অর্থ /১০-5511 বা বালিশসমূহ। 

অতঃপর আল্লাহ্র কালাম £ 8,১০ ০1,59 অর্থাৎ “মূল্যবান সুকোমল বিছানো গালিচা’, যা আরাম- 
আয়েশের অন্যতম বিশেষ উপকরণ । জান্নাতীদের জন্য আল্লাহ্‌ পাকের প্রদত্ত অনবদ্য নিয়ামত স্বরূপ । 

আহ্মদ ইব্‌ন মানসূর......আবদুল্লাহ ইব্‌ন আম্মার হতে বর্ণনা করেছেন, যিনি বলেছেন যে, আমি হযরত উমর 
ইব্ন খাত্তাব (রা)-কে একদা গালিচার উপর দাড়িয়ে নামায পড়তে দেখেছি । 

বাশার.....হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 5,১০ 2 1১১৪ এই 
আয়াতে বর্ণিত 29১. শব্দের অর্থ ২০০,০11 বিছানো শয্যা । 


Aw 


382 (5) BEHLING 0908২৪৮৮০৪৯ এ) SSE Ov 
৪ ৩০৭১০৩৫৫৪৭৫) (০ BES HI 


১৭. তারা কি উষ্ট্রের প্রতি লক্ষ্য করে না EC EEN CE TEE ১৮. এবং কিভাবে আকাশ 
উর্ধে স্থাপিত হয়েছে ১৯. এবং কিভাবে পর্বতমালাকে সংস্থাপিত করা হয়েছে ২০. এবং ভূতলকে কিভাবে 
সমতল করা হয়েছে? 


তাফসীর 

আল্লাহ তাআলা উপরোক্ত আয়াত কয়টিতে তার কুদরতের অন্যতম নিদর্শনাবলী_ হিসেবে আল্লাহদ্রোহী 
কাফিরদের জন্য বর্ণনা করেছেন যারা পরকালের কথাবার্তা শুনে বলত যে, এসব কেমন করে হবে? এর জবাব 
স্বরূপ আল্লাহ্‌ বলছেন, এরা কি তাদের চতুর্দিকের পরিবেশের উপর দৃষ্টিপাত করে না? তাদের নিত্য ব্যবহৃত এই 
উষ্ট্র কিরূপে সৃষ্টি হলো, এই আকাশমণ্ডল কিভাবে শূন্যে স্থাপিত হলো, এই পাহাড়রাজি কিরূপে মাথা উঁচু করে 
দাড়িয়ে থাকতে পারছে, এই পৃথিবী কিভাবে বিস্তীর্ণ হয়ে আছে ? এই সব কি তাদের মনে কোনরূপ প্রশ্নই জাগায় 
না? বস্তুত যদি এসব হতে পারে, তবে পরকালে আর একটি জগত সৃষ্টিতে অসুবিধা কি? সেখানে বেহেশত ও 
দোযখ কেন নির্মিত হতে পরবে না? তাই আরবের বিশাল ধূসর মরুভূমিতে চলাচলের কাজে ব্যবহারের জন্য যে 
সব গুণবিশিষ্ট ও ক্ষমতাসম্পন্ন জন্তুর প্রয়োজন ছিল, আল্লাহ্‌ পাক ঠিক সেইসব গুণের ধারক হিসেবে উদ্থরকে সৃষ্টি 
করেছেন। যার অনুরূপ কোন সৃষ্টি করতে সমস্ত সৃষ্টি জগতই অক্ষম । 

বাশার......হুযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌ পাক যখন পথভ্রষ্ট বান্দাদের সামনে 
জান্নাতের অসংখ্য ও অতুলনীয় নিয়ামতরাজির বর্ণনা পেশ করলেন, তখন তারা একে অবাস্তব ও অসম্ভব মনে করে 
বসল । যার ফলশ্রুতি হিসেবে আল্লাহ্‌ পাক নাযিল করলেন £ 581১ _১১৫ 1১১1 (511 ১১০১ ১51 অর্থাৎ 
তারা কি উ্ট্রের প্রতি দৃষ্টিপাত করে না? তাকে উষর বিশাল মরুভূমিতে চলাচলের কাজে ব্যবহারের জন্য বিশেষ 
গুণ ও যোগ্যতাসম্পন্ন জন্তু হিসেবে সৃষ্টি করা হয়েছে। যা তারা সব সময় স্বচক্ষে দর্শন ও কাজে ব্যবহার 
করে থাকে। 


www.waytojannah.com 





Contents 


সূরা গাশিয়াহ ১৬৭ 


ইবনুল মুসান্না........ আবূ ইসহাক হতে বর্ণনা করেছেন, একদা সুরাইহ্‌ সবাইকে সম্বোধন করে বলেন, 
চলুন আমরা উ্ট্রের সৃষ্টি কৌশল সম্পর্কে চিন্তা ও গবেষণা করি যে, কিভাবে একে আল্লাহ্‌ পাক তৈরি 
করলেন । 

অতঃপর আল্লাহ্‌র বাণী 8০০৪) এ: | 511 অর্থাৎ ‘এই আকাশমগ্ডলী কিভাবে উর্ধ্বে সংস্থাপিত 
হলো?’ এটাও আল্লাহ্‌ পাকের অনন্ত অসীম কুদরতের বহিঃপ্রকাশ বৈ আর কিছুই নয়। কেননা আকাশমণ্ডলীর 
সংস্থাপন ইত্যাদি কিরূপে হলো? এটা কোন সৃষ্টি জীবের সৃষ্টি নয়, বরং তাদের পক্ষে এইরূপ সৃষ্টি সম্ভবও নয়; বরং 
তা আল্লাহ্‌ পাকের অসীম শক্তির নমুনামাত্র ৷ 

অতঃপর আল্লাহ্‌র কালাম ৪ ০০১ 354 11 5119 'এবং এই পাহাড়রাজি কিরূপে মাথা উঁচু করে 
দাড়িয়ে থাকতে পেরেছে ? যা কখনও কাৎ হয়ে পড়ে যায় না। বরং ধরিত্রীর পক্ষ ভেদ করে উর্ধমুখী হয়ে দাড়িয়ে 
আছে। এটা আল্লাহ্‌ পাকের অসীম কুদরত ছাড়া আর কিছুই নয়। 

বাশার......হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী £ _৯ ৯11 5113 
৩,১০১ এই আয়াতের অর্থ এই যে, এই পর্বতমালা ধরিত্রীর বক্ষভেদ করে কিভাবে উর্ধ্বমুখী হয়ে দাড়িয়ে আছে? 
এর অভ্যন্তরে নানা রঙ ও বর্ণের মাটি, পাথর ও বিবিধ প্রকারের খনিজ পদার্থ কেমন করে সঞ্চিত হতে পারল? এ 
সব কি কোন মহাশক্তিমান, নিরঙ্কুশ ক্ষমতার মালিক, অতুলনীয় বিজ্ঞানী ও শিল্পী ছাড়া আর কারও পক্ষে সম্ভব? 
অবশ্যই নয়। 

তঃপর আল্লাহ্‌ পাকের বাণী ৪ ০,1৮৬ ৬১4 ১৯১৪) 5119 “এবং এই ধরণী কিভাবে বিস্তীর্ণ হয়ে 

আছে?’ যা আমাদের চোখের সামনে বিদ্যমান । 

বাশার......হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ & 4 ১০১১৪ ৮1 
০৮ অৰ্থাৎ তারা কি ভূ-মণ্ডল দেখে না, কিভাবে একে বিছিয়ে দেয়া হয়েছে ? যিনি আপন কুদরতের 
দ্বারা এতকিছু করতে সক্ষম, তিনি কি বেহেশতের মধ্যে তার ইচ্ছামত সব কিছুই সৃষ্টি করতে পারবেন না? 
অবশ্যই পারবেন । 


A ৮৮৫ 2/ 272 2 রি পা এর্তর | VAs পা কতা নি ৬ ৩৭: রর 
53৮৭) (1) ০ ১৮১ (০৮৫০ ৩০ (YY) ১5৩৩৩01৩75৬ 0১) 

৬৫০৩) 0৭) 9583৩/$) Co) টিসি সবে (5) 
২১. অতএব (হে নবী!) তুমি কেবল উপদেশ দিতে থাক । কেননা তুমি তো একজন উপদেশ দানকারী 

মাত্র । ২২. এদের উপর জবরদস্তিকারী তো নও । ২৩. অবশ্য যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেবে এবং অস্বীকার 

করবে, ২৪. আল্লাহ্‌ পাক তাকে কঠিন কঠোর শাস্তি প্রদান করবেন । ২৫. তাদেরকে তো আমারই নিকট 

প্রত্যাবর্তন করতে হবে । ২৬. অতঃপর তাদের হিসাব-নিকাশ গ্রহণ আমারই দায়িত্ব 

তাফসীর 


এখানে আল্লাহ্‌ রাব্বুল আলামীন তার নবী মুহাম্মদ (সা)-কে সম্বেধন করে বলছেন, হে নবী! তুমি কেবল 
লোককে হিদায়াতের জন্য উপদেশ প্রদান করতে থাক; কেননা তোমার দায়িত্ই হলো উপদেশ দেয়া । এর পরেও 


Sh 


www.waytojannah.com 





Contents 


১৬৮ তাফসীরে তাবারী (আমপারা) 


যারা সত (দীন গ্রহণ করা হতে বিষুখ থাকবে; তাদের জন্য জবরদস্তি দীনকে মানতে বাধ্য করা তোমার কাজ নয়; 
বরং তোমার কাজ হলো সত্য-মিথ্যা, ভালমন্দ, ভুল-ঠিক-এর পার্থক্য স্পষ্ট করে বলে দেয়া এবং অন্যায় ও বাতিল 
পথে যারা চলবে, তার অনিবার্য পরিণতির কথা সকলকে জানিয়ে দেয়া । অতএব তুমি তোমার নিজ দায়িত্বে 
অবশ্যই নিয়োজিত থাকবে । 

আলী......হযরত ইব্ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ ০৯০৯৯২৫০০০০ এই 
আয়াতে বর্ণিত... শব্দের অর্থ১/:-: 1:4০ ০... অর্থাৎ তুমি তাদের উপর জবরদস্তিকারী তো নও । 

বাশার .....হযরত আবূ কাতাদাহ রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম ঃ ৪ aes ৫১1০ Sl 
এর অর্থ আমার প্রত্যেক বান্দার জন্য তুমি জবরদস্তিকারী তো আদৌ নও। 

মুহাম্মদ ইব্‌ন আমর........মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, ১ ২.১ শব্দের অর্থ ১. বা 

ইউনুস......ইব্ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী ৪ ৪ ৫205541৮6১০ ০0০৪ 
১৮১৭০ এই আয়াতে নবী করীম (সা)-কে প্রচারকের দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে প্রতিপালনের নির্দেশ প্রদান 
করা হয়েছে এবং শক্তি প্রয়োগের মাধ্যমে দীন প্রচারের কাজ হতে বিরত থাকার জন্য বলা হয়েছে। কেননা আল্লাহ্‌ 
পাক নবী করীম সো)-কে দারোগা হিসেবে প্রেরণ করেন নাই যে, লোকদেরকে জোর পূর্বক ধর্মান্তরিত করবেন । 
বরং উপদেশ ও নসীহত প্রর্দানের পরও কেউ যদি হিদায়াত গ্রহণ না করে, তবে তার ব্যাপারে নবী করীম (সা)-কে 
নীরব থাকার জন্য নির্দেশ দেয়া হয়েছে এবং জোর-জবরদস্তি পূর্বক দীন গ্রহণে বাধ্য করতে নিষেধ করা হয়েছে। 
কেননা কালাম পাকে আছে £ ২৮০১০] ৮৮১০ ৪৮২১৫। 905 অর্থাৎ ‘নিশ্চয়ই উপদেশ মুমিনদের জন্য 
উপকারী ।” 

ইব্‌ন বাশার......জাবির ইব্‌ন আবদুল্লাহ রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র নবী বলছেন “আমি আল্লাহ্‌র 
তরফ হতে এরূপ অদিষ্ট হয়েছি যে, যতক্ষণ না লোকেরা কালেমা লা-ইলাহা ইল্লাল্লাহু স্বীকার করে; ততক্ষণ পর্যন্ত 
আমি যেন তাদের সাথে যুদ্ধ পরিচালিত করতে থাকি । অতঃপর যখন তারা উক্ত কালেমাকে স্বীকার করে পড়তে 
থাকবে, তখন তাদের জান ও মালের নিরাপত্তা আমার তরফ হতে প্রাপ্ত হবে । অবশ্য কেউ কারো হক নষ্ট করলে 
তজ্জন্য আল্লাহ্র দরবারে সে ব্যক্তি জবাবদিহি করতে বাধ্য থাকবে । অতঃপর তিনি এই আয়াত তিলাওয়াত 
করেন ঃ ১০০০ 5 3 ০4১০ চা Li অর্থাৎ “হে নবী! তুমিতো উপদেশ প্রদানকারী মাত্র; ওদের 
উপর জবরদস্তিকারী নও ৷’ 

ইব্‌ন হুমায়দ......আবু জুবায়র মুহাম্মদ ইব্‌ন মুসলিম হতে বর্ণনা করেছেন যে, আমি জাবির ইব্‌ন আবদুল্লাহকে 
বলতে শুনেছি, যিনি রাসূলুল্লাহ্‌ সো)-কে বলতে শুনেছেন; আল্লাহ্র বাণী £ 86:45 54১45 ০১1৯ 
১,৮০০ অর্থাৎ “হে নবী! তুমি উপদেশ দিতে থাক । কেননা তুমিতো একজন উপদেশদানকারী মাত্র । এদের 
উপর জবরদস্তিকারী তো নও ৷” 

ইউসুফ ইব্ন মুসা......হযরত জাবির রো) সূত্রে রাসূলুল্লাহ্‌ (সা) হতে একইরূপ বক্তব্য পেশ করেছেন। _ 

অতঃপর আল্লাহ্‌র বাণী 8 ১ & 4, 1১5০ 51 অর্থাৎ ‘যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেবে ও অস্বীকার 
করবে ।' এখানে আল্লাহ্‌ পাক তার নবীকে সম্বোধন করে বলছেন, হে মুহম্মদ (সা)! তুমি তোমার কওম বা 
সম্প্রদায়ের লোকদেরকে উপদেশ প্রদান করতে থাক । এর মধ্যে যারা তোমার উপদেশ শ্রবণ করা সত্ত্বেও সত্য 
দীনকে গ্রহণ করবে না এবং মুখ ফিরিয়ে চলে যাবে ও আমাকে অস্বীকার করবে, তাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক 
শাস্তির ব্যবস্থা রয়েছে। 


www.waytojannah.com 


Contents 


সূরা গাশিয়াহ | ১৬৯ 


যেমন কালাম পাকের ভাষায় 8 ,,২%। 15511 111 54555 অর্থাৎ ‘আল্লাহ্‌ পাক তাকে কঠিন কঠোর শাস্তি 
প্রদান করবেন ৷’ তাদের কুফরির জন্য দুনিয়াতে তাদেরকে যেরূপ শাস্তি প্রদান করবেন, তদ্রপ আখিরাতেও তাদের 
জন্য জাহান্নামের কঠিন আযাব নির্ধারিত রয়েছে। 

অতঃপর আল্লাহ্‌ পাকের বাণী ৪4---1:1- ৩11১1+4%211211 ও ১। অর্থাৎ “তাদেরকে তো আমারই 
নিকট প্রত্যাবর্তন করতে হবে । অতঃপর তাদের হিসাব গ্রহণও আমারই দায়িতৃ ।' এখানে আল্লাহদ্রোহী ও আল্লাহকে 
অস্বীকারকারীদেরকে চ্যালেঞ্জ প্রদান করা হয়েছে যে, তারা যাই চিন্তা করুক না কেন, তাদেরকে অবশ্যই আমার 
নিকট ফিরে আসতে হবে এবং পার্থিব যিন্দেগীতে তাদের কৃত যাবতীয় ক্রিয়াকাপ্ডের হিসাবও আমার নিকট পেশ 
করতে হবে । বিনা হিসাব-নিকাশে এমনিতেই কাকেও ছেড়ে দেয়া হবে না। 

মুহাম্মদ ইব্‌ন আমর...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী $ ১১৫১ ৮15 ৮5 %। অর্থাৎ 
যে মুখ ফিরিয়ে নেয় এবং অস্বীকার করে, তার হিসাব-নিকাশ আল্লাহ্‌ পাক অবশ্যই কঠোরভাবে গ্রহণ 
করবেন। 

বাশার......হযরত আবু কাতাদাহ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র কালাম £ ০ ₹২৫:21 ৮| 3 
its a CEOS এর অথ VV তাদেরকে আমার নিবট রাত করতে হবে এবং তা বিশ) 
অবশ্যই আমি গ্রহণ করব। 

সূরা গাশিয়ার তাফসীর এখানেই শেষ হলো । 


তাবারী-_২২ 


www.waytojannah.com 


Contents 


মক্কায় অবতীর্ণ, আয়াত-৩০, রুকু-১। ্ 


১৯০ ১ ১১০০৭ 4111 755 
দয়াময়, পরম দয়ালু আল্লাহর নামে । 


২৬151 25 (5) O ১১৪ 5 ALES (0) ০১৯০০৫% (1) ০১15 (২) 
যা 

১৯৪৬৯১০৪৩১৩ (০) 

১. শপথ ফজরের, ২. শপথ দশ রাতের, ৩. শপথ তার, যা জোড় ও যা বেজোড় ৪. এবং শপথ রাত্রির, 
যখন তার অবসান হয়, ৫. এ সবে কোন বুদ্ধিমান ব্যক্তির জন্য কোন শপথ আছে কি? 


তাফসীর 
এখানে আল্লাহ্‌ রাব্বুল আলামীন ‘ফজর’ বা ইশার শপথ করেছেন মুফারসসীরগণ এর শব্দের ব্যাখ্যার 
মতভেদ করেছেন । কেউ কেউ বলেন এর অর্থ হলো দিবস। 
ইব্‌ন হুমায়দ...... হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী 8 ১১৪11 এর অর্থ 
+ হলো {| বা দিন। কারো কারো মতে এর অর্থ হলো চে১-4| 5১.০ বা সকালের নামায, যাকে ফজরের 
নামাযও বলা হয়। 
মুহাম্মদ ইব্ন্‌ সা‘দ...... হযরত ইব্‌ন আব্বাস রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী £ ১৯19 এর 
তাৎপর্য হলো ফজরের নামায । কেউ কেউ বলেন এর অর্থ উষাকাল । 
ইয়া“কুব...... ইকরামা হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম £ ১২৪11 এর অর্থ প্রভাতকাল। 
ইউনুস...... আবদুল্লাহ ইব্‌ন যুবায়র হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ ১২৮1৩ বলে আল্লাহ্‌ পাক 
তার শপথ করেছেন। 
অতঃপর আল্লাহ্র বাণী £ ১.০ 1015 অর্থাৎ “দশ রত্রির শপথ ৷’ মুফাসসিরগণ এই দশ রাত সম্পর্কে 
মতপার্থক্য প্রকাশ করেছেন। কেউ কেউ বলেন এটা যিলহজ্জ মাসের প্রথম দশ রাত্রি 
ূ ইব্‌ন বাশার...... হযরত ইব্‌ন আব্বাস রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌ পাক এখানে যে দশ রজনীর 
ৃ শপথ করেছেন, তা হলো যিলহজ্জের প্রথম দশ রাত্রি । 
মুহাম্মদ ইব্‌ন সা'দ...... হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৮২০ 1015 
এর তাৎপর্য হলো এটা যিলহজ্জের প্রথম দশ রাত্রি । কেউ কেউ বলেন, এর অর্থ মুহররম মাসের প্রথম দশ 
রজনী | 


www.waytojannah.com 


ca ৩ চি mm wl + গালি 


Contents 
সূরা ফাজর ১৭১ 


ইউনুস....:. আবদুল্লাহ ইব্‌ন যুবায়র হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম £ 4,০ J, এর অর্থ 
যিলহজ্জের প্রথম হতে দশ রজনী পর্যন্ত । 

ইয়া‘কুব...... হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌ পাক এই সূরার মধ্যে যে দশ রাত্রির 
শপথ করেছেন, এটা যিলহজ্জ মাসের প্রথম দশ রজনী । 

ইব্‌ন বাশার...... মাসরূক হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ১.০ J], এই আয়াতে আল্লাহ্‌ পাক যে 
দশ, রাতের শপথ করেছেন, তা দশই-যিলহজ্জের রাত্রি, এ রাতে আল্লাহ্‌ তা'আলা হযরত মুসা (আ)-এর সাথে 
ওয়াদা করেছেন । 

ইয়াকুব ইব্ন আলিয়া...... ইকরামা হতে বর্ণনা করেছেন যে, ১.০ 45415 এর অর্থ দশই যিলহজ্জ । 

ইব্‌ন হুমায়দ...... হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, ১০ J] এর অর্থ দশই 
যিলহজ্জের রাত্রি । 

মুহাম্মদ ইব্‌ন আমর...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী £ ১.০ 405 এর অর্থ দশই 
যিলহজ্জ । 

বাশার...... হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আমরা £ ১০০,41১ সম্পর্কে এরূপ 
বলাবলি করতাম যে, তা যিলহজ্জের প্রথম দশ রাত্রি । 

ইব্‌ন আবদুল আ'লা...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, সমস্ত বৎসরের মধ্যে এ দশ রজনী উত্তম, যা 
আল্লাহ্‌ পাক হযরত (সা)-এর জন্য বর্ধিত করেছেন। 

ইব্‌ন আবদুল আ'লা...... মাসরূক হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৫ ১০০০ 045 এর অর্থ এই দশটি 
রজনী সমস্তুবৎসরের মধ্যে উত্তম । 

হুসায়ন...... যাহহাক হতে এরূপ বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম 8 ১.০ ০19 এর অর্থ যিলহজ্জ 
মাসের প্রথম দশ রজনী । মি 

ইউনুস...... ইব্‌ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ ১.০ 11১1 এর অর্থ যিলহজ্জের প্রথম 
দশ রজনী । 

কেউ কেউ বলেন, এর অর্থ মুহারম মাসের প্রথম দশ রাত্রি । 

গ্রন্থকারের মতে বিশুদ্ধ অভিমত এই যে, এটা যিলহজ্জের প্রথম দশ রাত্রি । এ মতের উপর অনেকেই 
একমত । 

যায়দ ইব্‌ন খাব্বাব...... হযরত জাবির (রা) হতে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) আল্লাহ্‌র বাণী $ 
১০০০০৯১৯৪1৩ এই আয়াত সম্পর্কে এরূপ অভিমত ব্যক্ত করেছেন যে, এটার অর্থ যিলহজ্জ মাসের প্রথম 
দশ রজনী ।' 

অতঃপর আল্লাহ্‌র বাণী £ ১5 ৩1১ 1০5 0৯ ৯০০2131415 55115 5/9 অর্থাৎ শপথ জোড় ও 
বেজোড়ের এবং রাত্রির, যখন তার অবসান হয়। এ সবে কোন বুদ্ধিমান ব্যক্তির জন্য কোন শপথ আছে কি? 
মুফাসসিরগণ 5,11 শব্দের ব্যাখ্যায় মতভেদ করেছেন। কেউ কেউ বলেন, || শব্দের অর্থ হলো কুরবানীর 
দিন এবং ,5 | শব্দের অর্থ হলো আরাফাতের দিন । 

ইব্‌ন বাশার...... হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, 4.5 হলো আরাফাতের দিন এবং 
১5341 হলো কুরবানীর দিন। 


www.waytojannah.com 


Contents 


১৭২ তাফসীরে তাবারী (আমপারা) 


ইয়া“ক্ব...... হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, ৮৪11 হলো কুরবানীর দিবস এবং ১১৪1) 
হলো আরাফাতের দিন । 

ইব্‌ন বাশার...... হযরত আবু কাতাদাহ হতে বর্ণনা করেছেন যে, ₹৪.:1| হলো কুরবানীর দিন এবং ১3১|। 
হলো আরাফাতের দিন! 

ইব্‌ন হুমায়দ...... ইকরামা হতে বর্ণনা করেছেন যে, ₹৪.:1| হলো কুরবানীর দিন এবং ১31| হলো 
আরাফাতের দিন। কেউ কেউ বলেন ঃ ৫৪11 হলো কুরবানীর দিনগুলি । 

ইয়াক্ব...... ইকরামা হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ১১১1) ৮৮১1১ এই আয়াতে বর্ণিত 55! 
হলো, কুরবানীর দিন এবং ১১11 $ হলো আরাফাতের দিবস। 

ইব্‌ন হুমায়দ...... ইকরামা হতে বর্ণনা করেছেন যে, &৪.০.1| হলো কুরবানীর দিন এবং ১১11১ হলো 
আরাফাতের দিন। 

মিহরান...... যাহ্হাক হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌ তা'আলা দশরাতের, জোড় ও বেজোড়ের যে শপথ 
করেছেন, তা এ কারণে যে, এদের শ্রেষ্ঠত্ রয়েছে অন্য সমস্ত দিনের এবং রাতের উপর । অতঃপর ৮৯৫এ। শব্দের 
অর্থ হলো কুরবানীর দিন এবং ১$1| হলো আরাফাতের দিন। 

বাশার...... আবু কাতাদাহ হতে বর্ণনা করেছেন যে, হযরত ইকরামা বলতেন ₹১.১1| হলো কুরবানীর দিন 

১১৬]। হলো আরাফাতের দিন । 

| সস হীরা ইক্রামা হতে বর্ণনা করেছেন যে, আরাফাতের দিন হলো ১১11 এবং 
কুরবানীর দিন হলো ॥& “২ || এবং যিলহজ্জের ৯ তারিখ হলো আরাফাতের দিন এবং ১০ তারিখ হলো 
কুরবানীর দিন। 

হুসায়ন...... যাহ্হাক হতে বর্ণনা করেছেন যে, ₹৪.4.1|$ হলো কুরবানীর দিন এবং ১০।$ হলো আরাফাতের 
দিন। কেউ কেউ বলেন ৪ €৪..1| হলো কুরবানীর পরের দুইদিন এবং ১|। হলো তৃতীয় দিন। 

ইউনুস...... যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম ৪ ১:১।১/৯২।।১ এর অর্থ ০৮০| হলো 
কুরবানীর পরের দুই দিন এবং ১৭১11 হলো শেষ দিন। যেমন আল্লাহ্‌ পাকের কালামের ভাষায় 3 15 ১৭১ 
4215 Al ১০৪ ১৯০ ০৪৩ le 751 9-৪০৯৯52 অর্থাৎ “যে ব্যক্তি কুরবানীর জন্য প্রথম দুই দিন ব্যতিব্যস্ত 
চড়ার অদ্রুপ যে বিলম্ব করে, তারও কোন অপরাধ নেই” । কেউ কেউ বলেন ঃ ₹৪.1| হলো 
সমস্ত সৃষ্টি জগত এবং ১১৯]| হলো একমাত্র আল্লাহ্‌ রাব্বুল আলামীন । 

টপ টহ হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, ১১$1| হলো একমাত্র আল্লাহ্‌ 
রাববুল আলামীন এবং ৮৪২.|| হলো তোমরা সহ সমস্ত সৃষ্টি জগত । 

কারো কারো মতে (৯২11 হলো ফজরের নামায এবং ১3|। হলো মাগ্রিবের নামায । 

মুহাম্মদ ইব্‌ন আমর...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, সমস্ত সৃষ্টিই হলো জোড় যেরূপ আসমান-যমীন, 
স্থলভাগ-জলভাগ, পি গার Te রদ 
অর্থাৎ তিনি একক, অং 

ইয়াকুব...... বজ বির হেবা করেল আল্লাহ্‌র বাণী ঃ ০৪৯১১ ০01, ৮৮44 ১০১ অর্থাৎ 
‘আমি প্রত্যেক জিনিসকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি’ । যেমন বেঈমান-ঈমানদার, ভাল-মন্দ, হিদায়াত-গুমরাহী, 
রাত্র-দিন, আসমান-যমীন, জিন্ন-ইন্‌সান ইত্যাদি এবং একমাত্র বেজোড় একক সত্তা হলেন মহীয়ান, গরীয়ান আল্লাহ 
রাব্বুল আলামীন। 


www.waytojannah.com 


Contents 


সূরা ফাজর ১৭৩ 


আবদুল আ'লা ইব্‌ন ওয়াসেল...... আবু সালেহ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 8 ১১11১ ৮৯115 
এর তাৎপর্য এই যে, আল্লাহ্‌ পাক সৃষ্টি জগতের প্রত্যেক সৃষ্টিকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, কিন্তু তিনিই 
একমাত্র একক, অংশীহীন, মহান স্রষ্টা । 

মুহাম্মদ ইব্‌ন আমারাহ...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, ৮:11 অর্থ হলো জোড় এবং || 5 অর্থ 
হলো বেজোড়। 

ইব্‌ন হুমায়দ...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ ১১511) ৮৯:51 এই আয়াতে বর্ণিত 
১১911 শব্দের, অর্থ আল্লাহ এবং তার সৃষ্ট সমস্ত জিনিসই হলো ৯ বা জোড় । কেউ কেউ বলেন ৪ এই আয়াতের 
অর্থ হলো সৃষ্টি জগত যা জোড় ও বেজোড়ে সৃষ্টি হয়েছে। 

ইব্‌ন সাওর...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, টার নিলি রর পরার ররর কাজেই 
আল্লাহ্‌ পাক তাকে সৃষ্টির শপথ করেছেন। 

ইব্‌ন সাওর...... হাসান হতে বর্ণনা করেছেন যে, সমস্ত সৃষ্টিই জোড় ও বেজোড়ের সমন্বয়ে সৃষ্ট; কাজেই তিনি 
তার সৃষ্টি-জগতের শপথ করেছেন । 

হযরত হাসান রো) তার পিতা হতে বর্ণনা করেছেন, যিনি বলতেন £ আল্লাহ্‌ পাক সমস্ত সৃষ্টি জগতকে জোড় 
ও বেজোড়ের সমবয়ে সৃষ্টি করেছেন; অতঃপর তিনি তার সৃষ্টির শপথ করেছেন যা তোমরা দর্শন করতে সক্ষম বা 
অক্ষম । কেউ কেউ বলেন ঃ এর অর্থ হলো পাচ ওয়াক্তের ফরয নামায; যন্মধ্যে জোড়ও রয়েছে যেমন, ফজর ও 
যোহর এবং বেজোড়ও রয়েছে যথা, মাগরিবের নামায । 

বাশার...... ইম্রান ইব্‌ন হুসায়ন (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ ১১৬]।3 ৮4/9 -এর 
অর্থ ঃ হলো ৯১/.০| বা নামায । | 

ইব্‌ন আবদুল আ'লা......... হযরত আবূ কাতদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ঃ 
১৩11১ ৮৮১45 এর তাৎপর্য হলো পাচ ওয়াক্ত ফরয নামায, যন্মধ্যে জোড় ও বেজোড় রাকাত রয়েছে। ইম্রানও 
এই অভিমত ব্যক্ত করেছেন। 

ইব্‌ন হুমায়দ...... রবী“ ইব্‌ন আনাস হতে বর্ণনা করেছেন যে, ১১৯1১ ৮৯৮113 এর অর্থ হলো 
মাগ্রিবের নামায অর্থাৎ তার প্রথম দুই রাকাত হলো (-& বা জোড় এবং শেষ বা তৃতীয় রাকাত হলো ১৩ 
বা বেজোড়। 

নাসর ইব্‌ন আলী.......ইমূরান ইব্‌ন হুসায়ন (রা) সূত্রে নবী করীম (সা) হতে বর্ণনা করেছেন যে, 

১১৩৭1 ৮৯5৩ এর অর্থ হলো পাচ ওয়াক্তের নামায; যন্মুধ্যে জোড় ও বেজোড় উভয়ই রয়েছে। 

ইব্‌ন বাশার...... হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যিনি বসরার একজন শায়খ ইমরান ইব্‌ন 
ইসাম (রা) সূত্রে সরাসরি নবী করীম (সা) হতে বর্ণনা করেছেন যে, ১5 »1/ ০৯০11) হলো পাঁচ ওয়াক্তের নামায, 
যনধ্যে জোড় ও বেজোড় রয়েছে। 

আবু কুরাইব...... ন ইৰ বালান রিটন রর A রদ 
হতে, তিনি রাসূলুল্লাহ (সা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ ১+৯]| 9 ৫৯১19 এর অর্থ পাচ ওয়াক্তের 
নামাষ- _যন্মধ্যে জোড় ও বেজোড় উভয়ই আছে। 

বাশার...... হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, ৮:৬1| 5 ৮৮:13 এর অর্থ নামায__ যনাধ্যে 
জোড় ও বেজোড় সবই শামিল । 


www.waytojannah.com 


Contents 


১৭৪ তাফসীরে তাবারী (আমপারা) 


ইব্ন বাশার...... হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন; যাকে উক্ত আয়াত সম্পর্কে প্রশ্ন করা হলে, 
তিনি হাসান হতে বর্ণনা করেন যে; তা হলো জোড় ও বেজোড় সংখ্যা । 

হযরত ইব্‌ন যুবায়র (রা) নবী করীম (সা) হতেও এ ধরনের একটি হাদীস বর্ণনা করেছেন । 

আবদুল্লাহ্‌ ইব্‌ন আবু যিয়াদ...... জাবির (রা) হতে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলেছেন ৪-৮৪.|। 

হলো দুইদিন এবং 5,11, হলো একদিনের নাম। 

গ্রন্থকারের অভিমত এই যে, আল্লাহ্‌ তা'আলা জোড় ও বেজোড়ের শপথ করে প্রকৃতপক্ষে সমস্ত জিনিসের-ই 
শপথ করেছেন। কেননা দুনিয়ার প্রত্যেকটি জিনিস হয় জোড় না হয় বেজোড়; হয় যুক্ত, নয়ত একক ও অনন্য 

হবে । কাজেই তিনি জোড় ও বেজোড়কে কোন কিছুর সাথে নির্দিষ্ট করেননি । 

ক্বারী সাহেবগণ ১১1) শব্দের 91) অক্ষরটির ক্রিআতে মতপার্থক্য করেছেন। মক্কা, মদীনা ও বসরার 
অধিকাংশ ক্বারী ও কৃফার কোন কোন কারীর অভিমত এই যে, ১1১ অক্ষরটি “যের' বিশিষ্ট হবে। 

গ্রন্থকার বলেন £ঃ আরবী ভাষায় যেহেতু দুইটি ক্রিআতই বহুল প্রচলিত ও প্রসিদ্ধ, সেহেতু ১15 অক্ষরটি “যের 
বা যবর' দ্বারা পড়াতে কোনরূপ অশুদ্ধ হবে না। 

অতঃপর আল্লাহ্‌র কালাম ৪ ১2131 113 “এবং রাত্রির শপথ যখন এর অবসান হয়।' কেউ কেউ বলেন, 
তা হলো মুজদালিফাতে অবস্থানের রাত্রি। 

ইউনুস......আবদুল্লাহ ইব্‌ন যুবায়র (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ১. [51 111) -এর অর্থ 
হলো রাত্রির শপথ যখন তা অবসান-প্রায় হয়ে আসে । অর্থাৎ সূর্যাস্তের সাথে সাথে যে অন্ধকার সারা দুনিয়াকে 
আচ্ছন্ন করে ফেলে, রাত্রির শেষে উষার আগমনে এর অবসান হয় ৷ 

মুহাম্মদ ইবৃন সা'দ......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ ৯. 131 J 
-এর অর্থ যখন রাত্রির অবসান হয়। 
- মুহাম্মদ ইবৃন আম্মারাহ......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, ১.১ 131 12119 -এর অর্থ রাত্রির যখন 
অবসান হয়। 

ইব্‌ন হুমায়দ......ইব্ন আলিয়া হতে বর্ণনা করেছেন যে, ১.১ 131 ১119 এর অর্থ যখন রাত্রির শেষ হয়। 

ইব্‌ন আবদুল আ'লা...... হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন বে, ৯০210114115 -এর অর্থ 
যখন রাত্রির অবসান হয়। 

ইউনুস....... ইব্ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী 8 7.4১1351 1১119 অর্থাৎ যখন রাত্রি 
চলে যায় । Ml 

ইব্‌ন হুমায়দ....... ইকরামা হতে বর্ণনা করেছেন যে, ১ 13! 4/9 -এর অর্থ যখন রাত্রি শেষ 
হয়ে যায়। 

কারী সাহেবগণ ১. শব্দের ক্রিআতে (পঠন পদ্ধতিতে) মতপার্থক্য করেছেন। শাম ও ইরাকের অধিকাংশ 
কারীর অভিমত এই যে, ৬. শব্দটি এ মিনির মান ানীকারাকাররার হে সরলা বাং রানের অর? 
জামাত ০. শব্দটিকে ৫ সহ পড়ার পক্ষে অভিমত ব্যক্ত করেছেন। 

অতঃপর আল্লাহ্‌র বাণী ৪ ০২. (534 3 ০11১ 5% (৯ অর্থাৎ “এই সবের মধ্যে কোন বুদ্ধিমান ব্যক্তির জন্য 
কোন শপথ আছে কি ?' এখানে আল্লাহ্‌ পাক বলেন, উপরে তিনি যে সমস্ত জিনিসের শপথ করেছেন, নিশ্চয়ই 
বুদ্ধিমান মানুষের জন্য তা হতে শিক্ষা গ্রহণের ব্যবস্থা আছে। কেননা এ জিনিস কয়টি অকাট্যভাবে প্রমাণ করে যে, 


www.waytojannah.com 


Contents 
সূরা ফাজর ১৭৫ 


এক মহা শক্তিমান আল্লাহ এই সমগ্র বিশ্বলোকের উপর নিজস্ব শক্তিবলে রাজত্ব করেছেন। তিনি এরূপ কোন 
কাজই করেন না যা যুক্তি বিরোধী, উদ্দেশ্যহীন ও অবাঞ্চিত এবং তার প্রত্যেকটি কাজই সুস্পষ্টরূপে এক 
বিজ্ঞানমূলক পরিকল্পনার উপর ভিত্তিশীল। 

৷ আৰু কুরাইব ও আবূ সায়িব রর হযরত ইব্‌ন আব্বাস (রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী ঃ 

১৯৯ (১ এর অর্থ ৪ জ্ঞানী ও বুদ্ধিমান ব্যক্তি। 

নি হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ১২ (531 এর অর্থ জ্ঞানী ও 

বোধসম্পন্ন ব্যক্তি। 

মুহাম্মদ ইব্‌ন সা'দ কা হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম 441১ ৪৪ 4 

০৯৯ 5], এই আয়াতে বর্ণিত ৯৯ ৪১ বলা হয়েছে জ্ঞানী-গুণী ও বোধসম্পন্ন ব্যক্তিকে । 

(ইব্‌ন হুমায়দ মা হযরত ত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, ৯২ (53: -এর অর্থ জ্ঞানী ও বুদ্ধিমান ৷ 

মিহরান....... হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, ১৯৯ ৪১ -এর অর্থ জ্ঞানী গুণী ও 
বোধসম্পন্র ব্যক্তি । 

মুহাম্মদ ইবৃন আমর ...... মুজাহিদ হতে বর্ণনা রুরেছেন যে, আল্লাহর বাণী ৪ ১৯ ৪ ১ ০ 02 
এই আয়াতে বর্ণিত ১২ | এর অর্থ |; ১- বা জ্ঞানসম্পন্ন ব্যক্তি । 

হারিস...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, ১'১= (3! এর অর্থ জ্ঞানী ও বোধসম্পন ব্যক্তি 

মুহাম্মদ ইবৃন্‌ আম্মারাহ..... মুজহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম ৪ (531... U১ 
22> এই আয়াতে বর্ণিত ০৯৯ 534 এর অর্থ জ্ঞানী-গুণী ও বোধসম্পন্ন ব্যক্তি। 

হাসান ইব্‌ন আরাফা......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, ০ 5১! এর অর্থ 4৮০ ৫১! বা 
জ্ঞানসম্পর ব্যক্তি । 

-ইয়াকুব......হাসান হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ ০ ৯ (531.3 541 :,51/১ এই আয়াতে 
বর্ণিত »৯৯ এ! এর অর্থ 1০ 5১ বা ধৈর্যশীল ও সহিঞ্চু ব্যক্তি । 

ইব্‌ন আবদুল আ'লা......হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ ১৯ 5১] 
এর অর্থ জ্ঞানী-গুণী ব্যক্তি। 

বাশার......হ্যরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম 8 (53113 1১:৮১ ১৯ 
০২৯ এই আয়াতে বর্ণিত ১২ ১4 এর অর্থ জ্ঞানী-গুণী ও বিবেকসম্পরন ব্যক্তি। 

ইউনুস.....ইব্ন যায়দ. হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী ঃ রা ERA 
আয়াতে বর্ণিত ১৯৯ (531 এর অর্থ জ্ঞান-বুদ্ধি ও বিবেকসম্পন্ ব্যক্তি । 


১৬৬54 /৮ (5) BISA) (%) 5১৬44 OS HII ) 

Ye rr 3 

0265862 0552 ().) 8১80750155৫ 02১1 25) 624 
উ ১ 21545 025 ON) 


৬. ভুমি কি দেখ নাই, তোমার প্রতিপালক আদ্‌ বংশের, ৭. ইরাম গোত্রের প্রতি কিরূপ আচরণ 
করেছিলেন যারা সুউচ্চ প্রাসাদের অধিকারী ছিল? ৮. দুনিয়ার দেশসমূহে যাদের মত কোন জাতি পয়দা করা 


www.waytojannah.com 








Contents 


১৭৬ g তাফসীরে তাবারী (আমপারা) 


হয় নাই। ৯. আর সামূদ জাতির প্রতি, যারা “কুরা' উপত্যকায় পাথর কেটে গৃহ নির্মাণ করেছিল । ১০. সেই 
গে লৌহ শলাকাধারী ফিরাউনের প্রতিও? ১১. যারা দুনিয়ার বিভিন্ন দেশে সীমালংঘন করেছিল । 


তাফসীর 

এখানে আল্লাহ রাব্বুল আলামীন তার হাবীব ও রাসূল মুহাম্মদ (সা)-কে লক্ষ্য করে আ‘দ-ই-ইরাম বা 
প্রাচীনতম আদ জাতির ঘটনার কথা বর্ণনা করেছেন, যাদের হিদায়াতের জন্য আল্লাহ পাক হুদ (আ)-কে প্রেরণ 
করেছিলেন কিন্তু তারা হিদায়াত কবুল না করায় তাদের উপর আযাব নাযিল হয়েছিল। মুফাসসিরগণ | শব্দের 
অর্থ বর্ণনায় মতভেদ করেছেন। কেউ কেউ বলেন, ইরাম হলো একটি শহরের নাম । অবশ্য কারো কারো মতে 
ইস্কান্ার শহরকে ইরাম বলা হতো। 

ইউনুস......কারযী হতে বর্ণনা করেছেন যে, ১৮৯11 = ১ £১! বা ভিম্তশালী ইরাম শহর’ দ্বারা ইস্কান্দার 
শহরকে বুঝান হয়েছে। আবূ জাফর ও অন্যান্যদের অভিমত অনুযায়ী ইরাম হলো দামেশক নগরী । 

মুহাম্মদ ইব্‌ন আবদুল্লাহ হিলালী (যিনি বসরার অধিবাসী)...... আল-মাক্বিরী হতে বর্ণনা করেছেন যে, 
আল্লাহ্‌র বাণী ৪ ১৮11 ৩1১ 1১1 ১০০ এই আয়াতে বর্ণিত ইরাম শব্দ দ্বারা দামেশক শহরকে বুঝান হয়েছে। 
কেউ কেউ বলেন, ইরাম একটি জাতির নাম। | 

, মুহাম্মদ ইব্‌ন আমারাহ...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ ১১! হলো একটি হ₹০| বা 
জাতি। 

কারো কারো মতে এর অর্থ হলো ২1,551! বা পুরাতন । 

মুহাম্মদ ইব্‌ন আমর......মুজহিদ হতে বর্ণনা করেছেন যে, NEE LS OE EGA teu CEO 
পুরাতন । 

কেউ কেডু বলেন, ইরাম হলো আদ জাতির একটি সম্প্রদায় । 

বাশার......হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র কালাম ই 4) 4৪ 5 ০11 
sll 15 (51 ১০৪ এই আয়াতে বর্ণিত ₹১। শব্দের অর্থ হলো এটা আদ্‌ জাতির অন্তর্গত একটি দল বা 
সম্প্রদায় । 

ইব্‌ন আবদুল আ'লা......হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, ইরাম হলো আ'‘দ জাতির 
অন্তর্গত একটি সম্প্রদায় । 

কেউ কেউ বলেন, আদ জাতির পিতামহের নাম ছিল ইরাম । 

ইব্‌ন হুমায়দ...... ইব্‌ন ইসহাক হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম 8 4.২ :42১ / ৪৫ 23141 
"০২ ৩3 (| এই আয়াতে বর্ণিত ইরাম-এর বংশ পরিক্রমা নিম্নরূপ যথা £ঃ আ'দ ইব্‌ন্‌ ইরাম ইব্‌ন আউস ইবৃন 
সাম্‌ ইব্‌ন নৃহ। 

কারো কারো মতে ₹১। শব্দের অর্থ হলো ধ্বংসকারী । 

মুহাম্মদ ইব্‌ন সাদ ......হযরত ইব্ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ _ ৪৫ ১৯11 
৯৮11 ০০13 91 এ 42১ ৪ এই আয়াতে ₹১। শব্দের ব্যাখ্যায় 41/411 শব্দের ব্যবহার হয়েছে অর্থাৎ 
ইরামকে ধ্বংসকারী বা তার বংশধরদের ধ্বংসকারী । 

গ্রন্থকার বলেন $ বিশুদ্ধ অভিমত এই যে, ইরাম হলো একটি শহরের নাম, যেখানে আদ জাতি অবস্থান করত । 
এইজন্য আদ শব্দের সাথে তার সংযোগ করা হয়েছে। 


www.waytojannah.com 


Contents 


Kl dla ১৭৭ 


অবশ্য কেউ কেউ বলেন, এটা একটা সম্প্রদায়ের নাম । 

মুজাহিদ বলেন, ইরাম হলো প্রাচীনতম আদ জাতি, যার প্রতি আল্লাহ্‌ পাক হযরত হুদ (আ)-কে প্রেরণ 
করেছিলেন। কিন্তু তারা হিদায়াত গ্রহণ না করায় তাদের প্রতি আযাব নাযিল হয়েছিল এবং তারা ধ্বংস হয়ে 
গিয়েছিল। 
- তাত পর অলির বা 1691.5 রাত গট জাতত গাৱ এখানে আগ জাতি গিয়ারের 
ব্যবহার করেছেন। এটার কারণ এই যে, তারা শারীরিক আকার-আকৃতিতে খুবই লম্বা ছিল । অথবা এরূপ বলার 
কারণ এই যে, তার উঁচু উঁচু প্রাসাদ ও দালান-কোঠা নির্মাণ করত । সম্ভবত দুনিয়ায় উঁচু স্তম্ভের উপর ইমারত তৈরির 
কাজ সর্ব প্রথম এ জাতির লোকেরাই শুরু করেছিল। 

মুহাম্মদ ইব্‌ন সা‘দ......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ 411 =, |; এর 
অর্থ উচ্চ প্রাসাদের নির্মাণকারী, যা উঁচু স্তম্ভের অনুরূপ । 

মুহম্মদ ইব্ন্‌ আমারাহ........মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ ॥০=!। ১13 বা সুউচ্চ 
প্রাসাদের মালিক, তারা পশুপালনের জন্য চারণভূমি ও জলাশয়ে গমন করলেও কাজকর্ম শেষে স্ব-স্ব আবাস 
ভূমিতে ফিরে যেত। 

মুহাম্মদ ইব্‌ন আমর......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ 11 ৩1১ এর অর্থ সুউচ্চ 
প্রাসাদের মালিক। মি 

বাশার......হযরত আবূ কাতাদাহ (রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ ॥-»]| ০1১ এর অর্থ উঁচু 
উচু প্রাসাদ ও দালান-কোঠার মালিক। . 

কেউ কেউ বলেন, ১.৬]| ৩/5 বা 'স্তম্ভশালী’ কথাটি আ‘দ্‌ জাতির পরিচয় স্বরূপ ব্যবহৃত হয়েছে। 
ইউনুস.......ইবৃন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম ৪ ॥ * ]| ৩1১৯১! এই আয়াতে 
প্রাচীন আ‘দ্‌ জাতিকে ইরাম বলা হয়েছে। এই কারণে যে, তারা নৃহের পৌত্র ও সম-এর পুত্র, ইরাম-এর 
বংশধর ছিল। এদেরকে ১/০]| ৩15 বা স্তম্ভশালী’ বলার কারণ এই যে, তারা উঁচু উঁচু প্রাসাদ ও দালান-কোঠা 
নির্মাণ করত । দুনিয়ার উঁচু স্তম্ভের উপর ইমারত দাড় করানোর কাজ সর্ব প্রথম এই জাতির লোকেরাই শুরু 
করেছিল । 

কারো কারো মতে তাদের শারীরিক কাঠামো ও শক্তির বর্ণনার জন্য ১০]| 5১1) শব্দটি ব্যবহৃত হয়েছে। 
হুসায়ন.....যাহহাক হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ ১০11 ০.১ এর অর্থ অদ্ভুত দৈহিক শক্তির 
মালিক বা অধিকারী । 

অতঃপর আল্লাহ্‌ পাকের কালাম ৪ ১১০ ৮০৪ 1৫1১০ 3৯4৫4 অর্থাৎ ‘যাদের মত কোন জাতি দুনিয়ার 
দেশসমূহে আর পয়দা করা হয় নি'। এখানে আল্লাহ্‌ তা'আলা আশ্দ্‌ জাতির কথা উল্লেখ করেছেন যারা তৎকালীন 
পৃথিবীতে এক অতুলনীয় জাতি ছিল। শক্তি ও জীকজমকের দিক দিয়া তখনকার দুনিয়ায় তাদের সমতুল্য অন্য 
কোন জাতিরই অস্তিত্ব ছিল না। এমনকি দৈহিক শক্তিতে ও গঠনে আল্লাহ পাক তাদেরকে খুবই সমৃদ্ধশালী 
বানিয়েছিলেন। 

বাশার......হযরত আবূ কাতাদাহ রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 8৪ (41১০ ১1১১1 ৮211 
১9 অর্থাৎ “যাদের সমতুল্য আর কোন জাতি দুনিয়ায় পয়দা করা হয় নি" । কথিত আছে যে, দৈহিক গঠনে 
তাদের উচ্চতা ছিল বার গজ । এর সাথে পার্থিব জীকজমকের দিক দিয়াও তখনকার দুনিয়ায় তাদের সমতুল্য অন্য 
কোন জাতিরই অস্তিত্ব ছিল না। 
তাবারী-_২৩ 


www.waytojannah.com 


Contents 


১৭৮ তাফসীরে তাবারী (আমপারা) 


ইউনুস.....ইব্ন যায়দ হতে আল্লাহ্‌র বাণী ৪ ১১)। ৬৪ (81 51৯১1 ৯511 সম্পর্কে উপরোক্ত অভিমতের 
অনুরূপ মতামত ব্যক্ত করেছেন। OO | 
অতঃপর এই আয়াতের বর্ণিত এ সর্বনামটি কিসের ইংগিত বহনকারী, তা নিয়ে মতভেদ আছে। কেউ কেউ 
বলেন ঃ এটা ১! বা প্রাসাদের দিকে ইংগিতকারী এবং কারো কারো মতে এটা $ =! এর দিকে ইংগিতকারী, 
যা একটি শহরের বা জাতির নাম। এ জন্য 2 স্ত্রীবাচক সর্বনামটি, ১০11 যো পুরুষবাচক শব্দ)-এর প্রতি 
ইংগিতকারী নয়; বরং তা ইরাম এই স্ত্রীবাচক শব্দের প্রতি ইংগিতকারী । কেউ কেউ বলেন, আ'দ্‌ জাতি যেখানে 
বসবাস করত, তার নাম ছিল দামেশক বা ইস্কান্দার নগরী । 
তঃপর আল্লাহ্‌ পাকের কালাম 8 ১191, ১০|। 1৯১৮৯ ১3311 ১১৯৪3 “আর সামুদ জাতির সাথে, যারা 
উপত্যকায় প্রস্তর ভূমিসমূহ খোদাই করেছে, যারা পর্বত খোদাই করে তার অভ্যন্তরে বড় বড় ইমারত, ঘর-বাড়ি 
ও দালান-কোঠা নির্মাণ করেছিল। যেমন আল্লাহ্‌র কালাম £ ১:০1 2 4৮৯11 ০০ ১৯৯ 945 
অর্থাৎ “তারা পাহাড়-পর্বত খোদাই করে তার অভ্যন্তরে ঘর-বাড়ি নির্মাণ করে আরামের সাথে বসবাস করত । 
আরবরা _ শব্দের অর্থ করত প্রবেশ করা ও-কর্তন করা । যেমন নাবিগা যুবয়ানীর কবিতা $ 
১১৯১ DU ০০1৬৯ ০৪441 অলী dle os sd এন এ০০। 
এই কবিতায় বর্ণিত, ৬৯ শব্দের অর্থ ৮১৪১৩ 45 বা প্রবেশ করা ও কর্তন করা বর্ণিত হয়েছে। 
আলী.......হযরত ইব্ন আব্বাস রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ ১১311 ১১ ৪3 
SHU ১৯ 2 এই আয়াতে বর্ণিত "১০111512 শব্দের অর্থ তারা পর্বত খোদাই করে গৃহ 
নির্মাণ করত । 
মুহাম্মদ ইব্‌ন সা"দ......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী 8 ১4411 35559 
১1911 ১১০।| 155 অর্থাৎ সামূদ জাতি কুরা উপত্যকায় পাথর কেটে গৃহ নির্মাণ করেছিল । 
_. মুহাম্মদ ইব্‌ন আম্মারাহ.....মুজহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর কালাম ১1910, ৯ 1520 ১341 
অর্থাৎ তারা পর্বত খোদাই করে সেখানে বড় বড় ইমারত, ঘর-বাড়ি ও দালান-কোঠা নির্মাণ করেছিল । 
বাশার......হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী 8 131২ ১১১4 2১59 
1510: ১১: অর্থাৎ সামূদ জাতির লোকেরা পর্বত খোদাই করে তার অভ্যন্তরে বড় বড় ইমারত বালাখানা 
নির্মাণ করেছিল। 
ইব্‌ন আবদুল আ'লা.....হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, | 1১৯ এর অর্থ, তারা 
পাথর কেটে গৃহ নির্মাণ করত। 
হুসায়ন......যাহহাক হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ ১1], ৮১০ 1931২ এর অর্থ তারা কুরা 
উপত্যকায় পর্বত খোদাই করে তার অভ্যন্তরে বড় বড় ইমারত, ঘর-বাড়ি ও দালান-কোঠা নির্মাণ করেছিল । 
ইউনুস......ইবৃন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র কালাম 8 ১1910 ৮১০] | ৯১৮৯ ১311 অর্থাৎ 
সামৃদ জাতি এরূপ কুশলী কারিগর ছিল যে, তারা পাথর কেটে কেটে তার অভ্যন্তরে আলিশান ইমারত-বালাখানা 
নির্মাণ করেছিল। 
অতঃপর আল্লাহ্‌ তাবারাকা ওয়া তা'আলার বাণী 8 45541 ৫3 3০১৪ অর্থাৎ “লৌহ শলাকাধারী 
ফিরাউনের সাথে এখানে আল্লাহ তা'আলা তার নবীকে সম্বোধন করে বলেছেন, হে নবী! তুমি কি দেখ নাই তোমার 
রব লৌহ শলাকাধারী ফিরাউনের সাথে কিরূপ ব্যবহার করেছিল? মুফাসসিরগণ 43981 এ১ শব্দের ব্যাখ্যায় 


www.waytojannah.com 


Contents 


সূরা ফাজর ১৭৯ 


মতপার্থক্য প্রকাশ করেছেন। কেউ কেউ বলেন, ১৮%| এ শব্দ দ্বারা সম্ভবত ফিরাউনের সৈন্যদেরকে ‘লৌহ 
শলাকার’ সাথে তুলনা করা হয়েছে এবং এর সোজা অর্থ লৌহ শিরন্ত্রাণধারী সেনাবাহিনী । 

মুহাম্মদ ইব্‌ন সা‘দ......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ $১ ০০১৪ 
॥(5',9| এই আয়াতে বর্ণিত 3231 শব্দের অর্থ সেনাবাহিনী যাদের দ্বারা ফিরাউন তার বিশাল সাম্রাজ্যের 
আইন-শৃঙ্খলা পূর্ণভাবে নিয়ন্ত্রণে সক্ষম হয়েছিল। কেউ কেউ বলেন, এর অর্থ এই যে, কোন কোন সময় ফিরাউন 
তার অধীনস্থ লোকদেরকে লৌহ শলাকায় গেঁথে শাস্তি দিত ও পীড়ন করত। যার জন্য তার উপাধি ‘লৌহ 
শলাকাধারী' হয়েছে। 

মুহাম্মদ ইবৃন আমর......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাদী £ 457) এর তাঙপর্য এই মে, 
কখনও কখনও ফিরাউন লোকদেরকে লৌহ শলাকায় গেঁথে পীড়ন করত ও শাস্তি দিত । 

কেউ কেউ বলেন, ১5:91 5১ শব্দের অর্থ সৈন্য-সামন্তদের বিপুলতাও হতে পারে। অর্থাৎ তার সেনাবাহিনী 
এত বিশাল ও বিরাট ছিল যে, যেখানে তারা অবস্থান করত, সেখানে চারদিকে কেবল তাদের তীবুর লৌহ শলাকাই 
দৃষ্টিগোচর হতো । 

ইব্‌ন সাওর......আবু রাফে হতে বর্ণনা করেছেন যে, একদা ফিরাউন একজন মহিলার দেহের চারস্থানে লৌহ 
শলাকা গাথে; অতঃপর যখন সে তার পিঠে আর একটি লৌহ শলাকা প্রোথিত করে, তখন সে মারা যায়। 

ইব্‌ন হুমায়দ......সাঈদ ইবৃন্‌ যুবায়র হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ ১05১1 ১ ০৯০১৪১ এর 
অর্থ এই যে, ফিরাউন তার বিরুদ্ধাচারী নর-নারীদেরকে তাদের হাতে-পায়ে লৌহ শলাকা বিদ্ধ করে পীড়ন করত ও 
শাস্তি দিত। 

মুহাম্মদ ইব্‌ন আমর......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ 45:41 ১ এর অর্থ এই যে, 
ফিরাউন লোকদেরকে লৌহ শলাকায় গেঁথে পীড়ন করত ও শাস্তি দিত। 

কেউ কেউ বলেন, ১453 ১ অর্থ এই যে, ফিরাউনের এমন একটি প্রাসাদ ছিল, যেখানে সে লোকদেরকে 
,  ইব্ন হুমায়দ..... সাঈদ ইব্‌ন যুবায়র হতে বর্ণনা করেছেন যে, ১1 ৪3 এর অর্থ ফিরাউন লোকদেরকে 
লৌহ শলাকা দ্বারা শাস্তি প্রদানের ব্যবস্থা করেছিল, তাই “যুল-আওতাদ' রূপে পরিচিত। 

অতঃপর আল্লাহ্‌ পাকের কালাম 8 +১| ৪ 1১২৮ ৩০11 অর্থাৎ ‘এরাই দুনিয়ার বিভিন্ন দেশে সীমালংঘন 
করেছিল ।' এখানে আল্লাহ পাক কওমে আদ, সামূদ, ফিরাউন এবং তাদের লোক-লঙ্করের কথা উল্লেখ করেছেন, 
যারা আল্লাহ্‌র নির্দেশের অবমাননা করে আল্লাহর যমীনে বিশৃঙ্খলা ও বিপর্যয় সৃষ্টি করেছিল । এখানে ১১০। ০৪ 
বলে এ স্থানকে বুঝান হয়েছে, যেখানে তারা বসবাস কবত। 


৫ 


২2) 015) ৪৩৩55 4৫05 0) উস OV 
BOS ৮4৫64৮23204) (০) OSI 

0 58 

১২. অতঃপর তারা সেখানে বড় বিপর্যয় সৃষ্টি করেছিল । ১৩. তখন তোমার প্রতিপালক তাদের উপর 
শাস্তির কশাঘাত হানলেন। ১৪. বস্তুত তোমার প্রতিপালক অবশ্যই সদা-সতর্ক দৃষ্টি রাখেন । ১৫. কিন্তু 


www.waytojannah.com 





Contents 


১৮০ তাফসীরে তাবারী (আমপারা) 


মানুষের অবস্থা এরূপ যে, তার প্রতিপালক যখন তাকে পরীক্ষা করেন এবং তাকে সম্মান ও নিয়ামত প্রদান 
করেন, তখন সে বলে, আমার প্রতিপালক আমাকে সম্মানিত করেছেন। 


তাফসীর 

এখানে আল্লাহ্‌ রাববুল আলামীন নবী করীম (সা)-কে অবগত করানোর জন্য পূর্ববর্তী আল্লাহদ্রোহী কওম বা 
জাতির প্রতি তার প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণের কথা পরিষ্কারভাবে উল্লেখ করেছেন। কওমে আ'দ, সামূদ ও 
ফিরাউনকে তিনি তাদের পাপাচার, অত্যাচার ও অবিচারের প্রতিশোধ হিসেবে প্রবল বায়ু দ্বারা যমীনের বুকে ধসিয়ে 
ও সাগরে ডুবিয়ে নিশ্চিহ্ন করে দেন। যদিও. তৎকালীন পৃথিবীতে তারাই ছিল সবচেয়ে শক্তিশালী এবং শিক্ষা-দীক্ষা, 
জ্ঞানে-গুণে, শৌর্য-বীর্যে তাদের অনুরূপ আর কেউই ছিল না। কিন্তু তারা আল্লাহ্‌র যমীনে অত্যাচার আর 
অবিচারের স্টীম রোলার চালানোর জন্য এবং পুনঃ পুনঃ বিপর্যয় সৃষ্টির জন্য আল্লাহ্‌র তরফ হতে তাদের উপর 
আযাবের চাবুক বর্ষিত হয়েছিল । যার ফলে তারা ধ্বংস ও নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল । 

মুহাম্মাদ ইব্‌ন আমর......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ১1১০ 4, এর অর্থ, যা দ্বারা 
তাদেরকে শাস্তি প্রদান করা হয়েছিল, তা। ৃ 

ইউনুস......ইব্‌ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম $ 1১০ 4৮:৮০ ১ ৮৫০ (০৪ এর 
অর্থ অতঃপর তোমার প্রতিপালক ওদের উপর শাস্তির কশাঘাত হানলেন। ৃ 

অতঃপর আল্লাহ্র বাণী £ 4০:১1] ৬১১ 31 অর্থাৎ “নিশ্চয়ই তোমার প্রতিপালক ঘাটিতে প্রতীক্ষমান হয়ে 
আছেন ৷’ এখানে আল্লাহ রাব্বুল আলামীন তার হাবীব হযরত মুহাম্মদ (সা)-কে সম্বোধন করে বলেছেন, হে নবী! 
পূর্বে যে সমস্ত আল্লাহদ্রোহী অত্যাচারী ও বিপর্যয় সৃষ্টিকারী ব্যক্তির কথা বর্ণিত হয়েছে, তাদের গতিবিধি ও 
কার্যকলাপের উপর তোমার প্রতিপালক তীক্ষুদৃষ্টি রাখছেন। আল্লাহ পাকের এই তীক্ষুদৃষ্টি রাখাকে বুঝাবার জন্য 
ঘাটিতে প্রতীক্ষমান হয়ে বসার কথা বলা হয়েছে। এটা শব্দ কয়টি ইংগিতমূলক ব্যবহার করা হয়েছে । কেউ কেউ 
বলেন ৪ 4০১৯] এর অথ; তিনি সবকিছু দেখেন এবং শোনেন। 

আলী......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌ পাকের কালাম £ 4) 
4০১14 এই আয়াতে বর্ণিত 4৮০১০ শব্দের অর্থ ১ ও ১ অর্থাৎ তিনি দেখেন ও শোনেন। কেউ 
কেউ বলেন, এখানে ১:০১, শব্দের অর্থ গোপন ঘাটি, যেখানে অবস্থান করে আল্লাহ্‌ পাক আল্লাহদ্রোহী অত্যাচারী 
কাফিরদের অন্যায়-অপকর্মাদি পরিদর্শন করেন । 

ইব্‌ন হুমায়দ......যাহহাক হতে এই আয়াত সম্পর্কে এইরূপ অভিমত ব্যক্ত করেছেন যে, আল্লাহ রাব্বুল 
আলামীন কিয়ামতের দিন তার কুরসী জাহান্নামের উপর সংস্থাপন করার নির্দেশ দান করবেন । অতঃপর তিনি 
সেখান হতে স্বীয় ইযযত ও জালালের শপথ করে বলবেন, আজ কোনই অত্যাচারী যালিমকে জাহান্নাম হতে নিষ্কৃতি 
দেয়া হবে না। এটাই হলো ১০:১1: এর তাৎপর্য। 

হিকাম ইব্‌ন বাশার...... আমর ইব্‌ন কায়েস হতে বর্ণনা করেছেন, যিনি বলেছেন, “আমি জানতে পেরেছি যে, 
জাহান্নামের উপর তিনটি পুল আছে। একটি পুলের উপর হবে আমানত ৷ যখন কেউ তা অতিক্রম করবে, তখন সে 
বলে দেবে, হে আমার প্রতিপালক! এই ব্যক্তি আমানতদার এবং এই ব্যক্তি খিয়ানতকারী । দ্বিতীয় পুলটির উপর 
হবে রেহেম বা আত্মীয়তা স্থাপনকারী, যখন কেউ তা অতিক্রম করবে, তখন সে বলবে, হে আমার প্রতিপালক! 
এই ব্যক্তি আত্মীয়তা স্থাপনকারী এবং এই ব্যক্তি বিচ্ছিন্নকারী এবং সর্বশেষ পুলটির উপর হবেন রাব্বুল আলামীন 
স্বয়ং, যা ১০১০] ৩০, , ৩1 এই আয়াতে উল্লেখ করা হয়েছে। 


www.waytojannah.com 


Contents 


সুরা ফাজর ১৮১ 


মিহরান...... সুফিয়ান হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ ১.১] 4১.) 5! এই আয়াতের তাৎপর্য 
এই যে, জাহান্নামের উপর তিনটি পুল আছে। যার একটির উপর হবে রহমত, অন্যটির উপর আমানত এবং 
সর্বশেষ পুলটির উপর স্বয়ং আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অবস্থান হবে । 

ইব্‌ন আবদুল আ'লা......হাসান হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র কালাম ঃ soya 4৪১ ও। এই 
আয়াতে বর্ণিত ১০০১, শব্দের অর্থ ₹১1 ৮ এ-০ বা বনী আদমের আমলসমূহ ৷ 

অতঃপর আল্লাহ্‌ পাকের বাণী 8 £) ১১০০ 101 30531 (এ অর্থাৎ মানুষের অবস্থা এই যে, যখন তার 

প্রতিপালক তাকে পরীক্ষায় ফেলেন এবং দুনিয়ার ধন-সম্পদ, টাকা-কড়ি ও মান-সম্মানরূপ নিয়ামত প্রদান করেন, 
তখন সে খুশিতে বাগ্‌ বাগ হয়ে (4১833) বলতে থাকে ৪ ০,১২1 ৮২১ “আমার প্রতিপালক আমাকে সম্মানিত 
করেছেন, প্রাচুর্য ও এশ্বর্যে আমার জীবনকে ভরে দিয়েছেন । 

HH OV) ১৬336 0282 8 48345 4202 OY 


wey পাত পরি পার্ট এটি 2 


৫4 (১৭) 5৬155185855 । CNA) ) 03৩1 ৩৯) ২ 
00৫৮ 


১৬. আর যখন তাকে (পরীক্ষামূলক) বিপদের সম্মুখীন করেন এবং তার জীবনোপকরণ তার জন্য সংকীর্ণ 
করে দেন, তখন সে বলে, আমার প্রতিপালক আমাকে লাঞ্ছিত করেছেন । ১৭. এরূপ ধারণা অমূলক; বরং 
তোমরা ইয়াতীমের সাথে সম্মানজনক ব্যবহার কর না, ১৮. এবং তোমরা অভাবপ্রস্তদের অন্নদানে 
পরস্পরকে উৎসাহিত কর না। ১৯. আর তোমরা উত্তরাধিকারীদের জন্য পরিত্যক্ত সম্পদকে সম্পূর্ণরূপে ভক্ষণ 
করে থাক। 


তাফসীর র 

এখানে আল্লাহ পাক বলেন ৪ যখন তিনি কোন বান্দাকে পরীক্ষা করার জন্য বিপদের সম্মুখীন করেন এবং তার 
রুযী-রিযক তার জন্য সংকীর্ণ করে দেন, তখন সে ব্যক্তিগত অসুবিধার কারণে আল্লাহ্‌ পাকের নাশোকরী করতে 
থাকে এবং বলে ৪ ৭১1 :*১১ অর্থাৎ ‘আমার প্রতিপালক আমাকে অপমানিত ও লাঞ্ছিত করেছেন।' কিন্তু রুষী 
রোযগারে কিছু ক হলেও-্রারীরিক সুস্থতা, যা আল্লাহ পাকেরই দান, তার জন্যও কোনরূপ শোকর জ্ঞাপন 
করে না। 

বাশার.....হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ ১:35 ১9551 05131 ls 
১৩ ০১) 0৮855 45) <= এই আয়াতে অবশ্যই বনী আদমের নাশোক্রী ও কুফ্রী মনোভাব পরিস্ফুট 
হয়েছে। 

ইউনুস.......ইব্ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ 23১১ «= ১৪৪ এই আয়াতে বর্ণিত 
১৬৪ শব্দের অর্থ 9.০ বা সংকীর্ণ করা। 

কারী সাহেবগণ আল্লাহর বাণী £ 2৪১১ 4১12 7৪ এই আয়াতের পঠন-পদ্ধতিতে মতবিরোধ করেছেন। 
মিসরের অধিকাংশ কারীর অভিমত এই যে, উক্ত আয়াতে বর্ণিত ১4৪ শব্দটির ১ অক্ষরটি তাশদীদ ছাড়াই হবে । 
অবশ্য কারী আবু জাফর এর বিরোধিতা করেছেন । তার মতে উপরোক্ত অক্ষরটি তাশ্দীদসহ পঠিত হবে । 

গ্রন্থকার বলেন $ সঠিক সিদ্ধান্ত এই যে, অক্ষরটি তাশদীদ ছাড়াই পঠিত হবে। কেননা এটাই অধিকাং 
অভিমত । 


www.waytojannah.com 





Contents 


১৮২ তাফসীরে তাবারী (আমপারা) 


অতঃপর আল্লাহ্‌র বাণী ৪ ৮১41 +০০5 % U5 ১২ অর্থাৎ ‘কখনও এরূপ নয়, বরং তোমরা ইয়াতীমের 
সাথে সম্মানজনক ব্যবহার কর না।' মুফাসসিরগণ এই আয়াতে বর্ণিত 3১৫ শব্দের ব্যাখ্যায় মতপার্থক্য করেছেন। 
কেউ কেউ বলেন, এখানে আল্লাহ্‌ পাক এ সমস্ত ব্যক্তির ধারণাকে সম্পূর্ণ বাতিল বলে ঘোষণা করেছেন, যারা এরূপ 
মনে করে যে, দুনিয়ার ধন-সম্পত্তি ও প্রতিপত্তিই সব কিছুর মূল । কাজেই যে ধন-সম্পদের মালিক হয়, সে 
ইযযত-সম্মানেরও অধিকারী হয় এবং যে তা হতে বঞ্চিত হয়, সে অপমানিত ও লাঞ্চিত হয়। এই জীবন দর্শন 
আদৌ সত্য নয়। 

বাশার......হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 8 ১১৪৪ ১১২1০ 31 Ca; 
lal 23 05858 28১০ 45 এই আয়াতে বনী আদমের নাশোকরীর অভিব্যক্তি রয়েছে। কেননা আল্লাহ 
পাকের নিকট প্রকৃত সম্মানের পাত্র সেই, যে ব্যক্তি তাকে সবচেয়ে বেশি ভয় করে, দুনিয়ার মাল-সম্পদ ও 
প্রতিপত্তির সাথে আল্লাহ্‌ পাকের তরফ হতে মান-সম্মান প্রাপ্তির কোনই সম্পর্ক নাই। কেননা দুনিয়ার ধন-সম্পদ 
তো মানুষকে পরীক্ষামূলকভাবে প্রদান করা হয়। কাজেই আল্লাহ্‌র নিকট সম্মান ও অসম্মানের মাপকাঠি ধন-সম্পদ 
নয়, বরং ভাক্তা। 

হযরত আবু কাতাদাহ রো) বর্ণনা করেছেন যে, ১ শব্দটির ব্যবহার এ কারণে হয়েছে যে, মানুষের সম্মান 
প্রাপ্তি ও অসম্মানিত হওয়ার কারণ; ধন-সম্পদ ও প্রতিপত্তির মালিক হওয়া বা না হওয়ার সাথে সম্পৃক্ত নয়, বরং তা 
নিম্নে বর্ণিত বিশেষ কয়েকটি শর্তের সাথে সম্পর্কযুক্ত । যেমন কালাম পাকের ভাষায় £ 8411 ০৮০১০ ও: 
বরং তোমরা ইয়াতীমের সাথে সম্মানজনক ব্যবহার কর না। এখানে আল্লাহ পাক স্পষ্ট ঘোষণা করেছেন 
যে, সম্মান ও অসম্মান প্রাপ্তির মানদণ্ড পার্থিব ধন-সম্পদ ও প্রতিপত্তি আদৌ নয়, বরং তা পিতৃ-মাতৃহীন 
ইয়াতীমের ভরণ-পোষণ ও লালন-পালনের সাথে সম্পৃক্ত। যারা এরূপ পিতৃ-মাতৃহীন ইয়াতীম সন্তানদের 
লালন-পালন ও ভরণ-পোষণে নিজেদের ধন-সম্পদ ব্যয় করবে, তারাই আল্লাহ্‌ পাকের নিকট সম্মানিত হবে, 
অন্যথায় নয়। 

অতঃপর আল্লাহ্র বাণী £৪ ৮১৫. ০] 2৮15 ০০৯ ২০ 25901 ০৮৯১৪৪% LS অর্থাৎ 
EE MEL 2 WME নু করে না এবং গরীব-মিসকীনকে অন্নদানে পরস্পরকে আদৌ 
উৎসাহিত কর না।' 

ক্বারী সাহেবগণ এই আয়াতের ক্রিআতে মতপার্থক্য করেছেন। মদীনার ক্বারী আবূ জাফর এবং কুফার 
অধিকাংশ ক্বারী সাহেবের অভিমত এই যে, উপরোক্ত আয়াতে বর্ণিত ১৮১২৩ ও ৬5-৯০5 শব্দ দুইটির প্রথম 
অক্ষর যবরযুক্ত ‘৩,’ হবে এবং ১৮৯5 শব্দটির ₹ অক্ষরের পর ‘1’ অক্ষরটি থাকবে; যার অর্থ হলো ৪ 
সর এ 
যে, উপরোক্ত শব্দ দুটির প্রথম অক্ষর যবরযুক্ত ৫) হবে এবং ১৩৬,০৯১ শব্দটির -৪1]1 অক্ষরটি বিলুপ্ত হয়ে 
১৬১৯৪ হবে । যার অর্থ তারা ইয়াতীমদের অন্নদানের জন্য নির্দেশ প্রদান করত না। বসরার ক্বারীগণের 
অভিমতও এইরূপ; তারাও ১১৪.১৯ পড়ার পক্ষপাতী । 

অবশেষে গ্রন্থকার বলেন £ উপরোক্ত আয়াতের কবির আত সম্পর্কে যে মতপার্থক্য বর্ণিত হলো, এতে এমন 
কিছুই যায়-আসে না; বরং সব রকম ক্বরিআতই সহীহ-শুদ্ধ ও বহুল প্রচলিত ৷ 

অতঃপর আল্লাহ্র বাণী ৪ 14 3.1 5511 51415 অর্থাৎ “তোমরা উত্তরাধিকারীদের জন্য পরিত্যক্ত 
সম্পদ সম্পূর্ণরূপে ভক্ষণ করে থাক ।” এখানে আল্লাহ্‌ রাব্বুল আলামীন তদানীন্তন আরব সমাজের একটি চিত্র তুলে 


www.waytojannah.com 


Contents 


: সূরা ফাজর ৰ ১৮৩ 


ধরেছেন এবং বলেছেন, হে মানুষেরা! তোমরা তোমাদের উত্তরাধিকারী নারী ও শিশুদেরকে মীরাস হতে বঞ্চিত 
রাখছ, এটা আদৌ তোমাদের জন্য বৈধ ও উচিত নয়; বরং তাদের প্রাপ্য ধন-সম্পদের সঠিক অংশ তাদের প্রদান 
করা তোমাদের জন্য একান্ত প্রয়োজন । 

আমর ইব্‌ন সাঈদ ইব্‌ন ইয়াসার......হাসান হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ ০1211 ১1125 
(4 91 এই আয়াতে বর্ণিত 5111 শব্দের অর্থ ৬,১!| বা উত্তরাধিকার । 

বাশার......হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, ৮ 9২1 (১1511 54155 এই আয়াতে 
বর্ণিত 1,11 শব্দের অর্থ মীরাস। 

মুহাম্মদ ইব্‌ন সাদ ......হযরত ইব্‌ন আব্বাস রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ $<, 
(24 9২1 :5151| এই আয়াতে বর্ণিত (51 9২1 শব্দের অর্থ 8 1:১১ ১1 অর্থাৎ তোমরা মীরাসের সব মাল 
সম্পূর্ণরূপে খেয়ে ফেল। | 

ইয়াকুব......হাসান হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম ৪ (4 ১৫1 51211 "<5, এই আয়াতের 
অর্থ এই যে, তোমরা মীরাসের সমস্ত মাল (নিজের ও অপরের অংশ) আত্মসাৎ করে থাক । 

মুহাম্মদ ইব্‌ন আমর......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 814 ১1 শব্দের অর্থ হক-নাহক 
সমস্ত মীরাসের মালামালকে আত্মসাৎ করা বা খাওয়া । 


বাশার......হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ (4 941 শব্দের অর্থ ১৫1 
|.১,.এ বা সম্পূর্ণরূপে খাওয়া বা সবই খেয়ে ফেলা । 

হুসায়ন......যাহহাক হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 8154 91 এর অর্থ 15445 9২1 বা সম্পূর্ণরূপে 
খেয়ে ফেলা । | 

ইউনুস......যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ (1341 ০১8 || ৮1513 এর তাৎপর্য 


এই যে, তদানীন্তন আরব সমাজে নারী ও শিশুদেরকে মীরাস হতে বঞ্চিত রাখা একটি সাধারণ রীতি ছিল। তারা 
মনে করত যে, কর্মক্ষম পুরুষরাই কেবল মীরাস পাওয়ার অধিকারী । এতদ্ব্যতীত মৃতের উত্তরাধিকারীদের মধ্যে 
যে লোক অধিক শক্তিশালী ও প্রভাবশালী হতো, সে নির্দ্িধায় অন্যের সমস্ত ধন-সম্পত্তি দখল করে বসত । 
প্রকৃত হক তথা অধিকার ও কর্তব্যের মূল্য বা গুরুত্ব তাদের দৃষ্টিতে আদৌ ছিল না । তারা হালাল-হারামের কোন 
ধারই ধারত না। 

আলী...... হযরত ইব্‌ন আববাস (রো) হতে বর্ণনা করেছেন যে, ৮4 941 ৩,511 ১1135 এই আয়াতে 
বর্ণিত (=! শব্দের অর্থ £৪ &. বা সম্যক ও সমস্ত। 

ইব্‌ন আবদুর রহীম বারকী...... বকর ইব্‌ন আবদুল্লাহ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ ১১115 
(4 9২1 51211 এই আয়াতের অর্থ এই যে, তোমরা হক-নাহক ও হালাল-হারামের তোয়াক্কা না করে অন্যের 
ধন-সম্পত্তি ভোগ-দখল করে থাক। 


ELA ণ ৰড পে টিক k NE MC Ad 2s 
৬০2৩2 (YY) 665 85 5318136 (৭) 6 EE OOO 01.) 
PS Yr eo 


5৮2১2) ৫৫৫ LL YT AER ৪ ক্ৰ 24/২ 
235 ৩0৩১৮ ১৮৯ MILES NY) ELSES SID 
০ 5১৬০ 


www.waytojannah.com 


neato tunttn annette bata uD ate ate rte tnt 2 


Contents 


১৮৪ তাফসীরে তাবারী (আমপারা) 


২০. এবং তোমরা ধন-সম্পদকে অত্যন্ত ভালবাস । ২১. কখনও নয়, বরং যেদিন পৃথিবীকে চূর্ণ-বিচূর্ণ 
করা হবে ২২. এবং তোমার প্রতিপালক ও সারিবদ্ধভাবে ফেরেশতাগণ উপস্থিত হবেন, ২৩. সেদিন 
জাহান্নামকে সর্ব সমক্ষে উপস্থিত করা হবে সে দিন মানুষ স্মরণ করতে থাকবে; কিন্তু এই স্মরণ তার কি 
কাজে আসবে? 


তাফসীর 

আল্লাহ রাব্বুল আলামীন আল্লাহদ্রোহী কাফিরদের অত্যাধিক ধনলিন্সার কথা উল্লেখ করে বলছেন, তোমরা 
ধন-সম্পদকে অত্যন্ত ভালবাস; অর্থাৎ জায়েয-নাজায়েয বা হালাল ও হারামের কোন চিন্তা তোমাদের নাই । 
যেভাবে ও যে কোন পন্থায় তোমরা ধন-সম্পত্তি করায়ত্ব করতে পার, নির্বিচারে তাই তোমরা করে বস। এরূপ 
করতে তোমাদের মনে কোনরূপ দ্বিধা বা সংকোচ জাগে না। উপরন্তু তোমরা যতই ধন-সম্পদের মালিক হওনা 
কেন, তোমাদের আরো অধিক পাওয়ার লোভ ও লালসার আগুন নির্বাপিত হয় না। তাদের এই অধিক ধনলিন্সাকে 
তুলনা দেওয়ার জন্য গ্রন্থকার জাহিলিয়াতের যুগের অন্যতম কৰি যুহায়রের একটি কবিতার পংক্তি উদ্ধৃতিস্বরূপ 
পেশ করেছেন । যথা ঃ | 

Al ১১৮৯] ০৯০ ৯০৪৩ 7 laa Gs 01 5১০৩ Lali 

অর্থাৎ ‘যখন আমরা পরিপূর্ণ কূপের নিকট অবতরণ করলাম; তখন সেখানেই স্থায়ীভাবে বসবাস করার জন্য 
তাবু ফেলার বন্দোবস্ত করলাম’ ৷ কারণ অফুরন্ত পানির যেখানে ব্যবস্থা, সেখানে তীবু ফেলতে এবং স্থায়ীভাবে 
বসবাস করতে অসুবিধার কোনই কারণ নাই। 

আলী...... ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌ তা'আলার বাণী £ CS JCal ১৯৯১ 
(২2 এই আয়াতে বর্ণিত = শব্দের অর্থ |, বা অত্যাধিক, খুব বেশি৷ 

মুহাম্মদ ইব্‌ন সা'দ...... ইব্ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 8 (১ J ৯০ 
2 এর অর্থ তোমরা অধিক ধন-সম্পদকে অতিশয় ভালবাস । 

মুহাম্মদ ইব্‌ন আমর...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী ৪ (৯ ৮১৯ এই আয়াতে বর্ণিত 
(52 শব্দের অর্থ ১১৩|| বা অধিক, অত্যধিক । 

বাশার...... হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, 10003 ১৯৯১৩ এই আয়াতে 
বর্ণিত (০১1০৯ শব্দের অর্থ 17:4৬ (১ অর্থাৎ অতিশয় ভালবাসা । 

হুসায়ন...... যাহ্হাক হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ।. (৬১ এর অর্থ, তারা অধিক ধন-সম্পদকে 
অত্যাধিক ভালবাসিত। 

ইউনুস...... ইব্‌ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী (42 (১৯ 10011 ০2৯59 এর অর্থ ৪ 
তোমরা ধন-সম্পদকে অত্যধিক ভালবাস । এর কারণ এই যে, তোমরা মনে করেছ, দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় 
তোমরা যা খুশি তাই করতে পার এবং এ ব্যাপারে তোমাদেরকে কোনই জিজ্ঞাসাবাদ করা হবে না। তোমাদের এই 
ধারণা সম্পূর্ণ ভিত্তিহীন । যা বুঝাবার জন্য আল্লাহ পাক এখানে স বা কখনও নয় এই অর্থবোধক শব্দ ব্যবহার 
করেছেন। 

অতঃপর আল্লাহ্‌র বাণী (৫; (৫১:১০: ০৫ 3 অর্থাৎ “যখন পৃথিবী চূৰ্ণ-বিচূৰ্ণ হয়ে যাবে’ ৷ কিয়ামত যখন 
আরম্ত হবে তখন অত্যাধিক ভূ-কম্পনের ফলে যমীন বালুকাময় মরুভূমিতে পরিণত হবে। 


www.waytojannah.com 


Contents 


সূরা ফাজর ১৮৫ 


আলী..... হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ ELE a ০৫১19 
এই আয়াতে বর্ণিত ($5145 শব্দের অর্থ অত্যধিক ভূকম্পন, যার ফলে যমীন বালুকাময় হয়ে যাবে। 

ইউনুস...... হারমালাহ ইব্‌ন ইমরান হতে অনুরূপ অভিমত ব্যক্ত করেছেন। | 

অতঃপর আল্লাহ পাকের কালাম £ 1$:০1%:5 041119 5) ৯ ‘এবং যখন তোমার প্রতিপালক ও 
সারিবদ্ধভাবে ফেরেশতাগণ উপস্থিত হবেন’ । এখানে আল্লাহ তা“আলা তার হাবীবকে সম্বোধন করে বলছেন ঃ হে 
মুহম্মদ (সা)! তোমার প্রতিপালক ও সারিবদ্ধভাবে ফেরেশতাগণ হাশরের ময়দানে উপস্থিত হবেন । 

ইব্‌ন বাশার...... হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, যখন কিয়ামত অনুষ্ঠিত হবে, তখন 
যমীনকে দৈর্ঘে-প্রস্থে লম্বা-চওড়া করা হবে এবং জিন্ন-ইন্সানসহ সমস্ত. সৃষ্টজীবকে সেখানে একত্রিত করা হবে । 
অতঃপর যখন কিয়ামত সংঘটিত হবে, তখন পৃথিবীর উপরস্থ আসমান (প্রথম আকাশ) ধ্বংস করে এর 
অধিবাসিদেরকে দুনিয়ার যমীনে একত্রিত করা হবে ৷ দুনিয়ার সমস্ত জিন্ন ও ইনসানের কয়েক গুণ অধিক সংখ্যক 
অধিবাসী হবে প্রথম আসমানের বাসিন্দারা । প্রথম আকাশের অধিবাসীরা যখন যমীনের উপর অবতীর্ণ হতে 
থাকবে, তখন তাদের সংখ্যাধিক্য দর্শন করে যমীনের অধিবাসীরা আতংকিত হয়ে পড়বে এবং তাদেরকে জিজ্ঞেস 
করবে- আমাদের প্রতিপালক কি তোমাদের মধ্যে আছেন? এতদশ্রবণে তারা ভীত-সন্ত্রস্ত হয়ে বলবে, ‘পরম পবিত্র 
আমাদের রব আমাদের সাথে নন, তিনি পরে আগমন করবেন’ । 

অতঃপর দ্বিতীয় আকাশের অধিবাসীরা যমীনে অবতরণ করতে থাকবে । যাদের সংখ্যা প্রথম আকাশের 
অধিবাসী ও দুনিয়ার সমস্ত জিন্ন-ইনসানের সংখ্যার কয়েক গুণ অধিক হবে । এরা যখন যমীনে অবতীর্ণ হবে, তখন 
তাদের সংখ্যাধিক্য দর্শনে যমীনবাসীরা হতচকিত হয়ে পড়বে এবং তাদেরকে জিজ্ঞেস করবে “তোমাদের সাথে কি 
আমাদের প্রতিপালক আছেন’? এতদশ্রবণে তারা ভীত-চকিত হয়ে বলবে, ‘পরম পবিত্র রব আমাদের সাথে নন. 
তিনি পরে আগমন করবেন’ এইভাবে তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ আসমানের সমস্ত অধিবাসী ক্রমান্বয়ে যমীনের 
উপর অবতীর্ণ হতে থাকবে এবং তাদের সকলের নিকট একই ধরনের প্রশ্ন করা হবে এবং সকলে একই প্রকার 
জবাব দান করবে। 

এইভাবে সপ্তম আসমানের অধিবাসীরাও যমীনে অবতরণ করতে থাকবে । যাদের সংখ্যা পূর্ববর্তী সমস্ত 
অমানের অধিবাসীর সংখ্যা ও জিন্র-ইনসানের সংখ্যার কয়েক গুণ হরে । এদের সাথে আল্লাহ্‌ রাব্বুল আলামীনও 
আগমন করবেন এবং সমস্ত জিন্ন-ইনসান ও ফেরেশতারা এই সময় মহাপ্রভুর সম্মুখে কাতারবন্দী হয়ে অবনত 
মস্তকে দণ্ডায়মান হবে । অতঃপর একজন আহবানকারী বলতে থাকবে, “যারা দুনিয়াতে সর্বাবস্থায় আল্লাহ পাকের 
নামের জপনা করতে তারা কোথায়? তোমরা জান্নাতে গমন কর ।' এতদশ্রবণে বিরাট একদল লোক জান্নাতে গমন 
করবে। 

ঃপর আহবানকারী দ্বিতীয়বার বলবে “যারা দুনিয়াতে আল্লাহ্‌ পাকের ইবাদতের জন্য আরামকে হারাম করে 

তাদের "পার্শ্বদেশসমূহকে বিছানা হতে দূরে রাখতে এবং ভীত-সন্তরস্ত ও আশাপ্বিত অবস্থায় তাদের প্রভুকে আহবান 
করতে এবং তাদের রিযক হতে আল্লাহর পথে খরচ করতে’ তোমরা. বেহেশতে প্রবেশ কর । এতদশ্রবণে আর 
একদল লোক জান্নাতে প্রবেশ করবে । 

অতঃপর উক্ত আহবানকারী তৃতীয়বার এরূপ বলতে থাকবে যে, ‘এ সমস্ত ব্যক্তি কোথায় যাদেরকে দুনিয়ার 
ব্যবসা-বাণিজ্য ও কায়-কারবার আল্লাহ্র যিকির হতে বিরত রাখতে পারে নাই । যারা নামায প্রতিষ্ঠিত করেছে এবং 
যাকাত প্রদান করছে এবং এ দিবসকে ভয় করেছে, যেদিন অন্তর ও চক্ষুসমূহ ভয়ে বিহবল হয়ে পড়বে । তোমরা 
বেহেশতে প্রবিষ্ট হও ।' এতদশ্রবণে আরো একদল লোক খাড়া হবে ও জান্নাতে প্রবেশ করবে। 
তাবারী_ ২৪ 


Www.waytojannah.com 


Contents 


১৮৬ তাফসীরে তাবারী (আমপারা) 


এইভাবে তিন দল লোক জান্নাতে প্রবিষ্ট হওয়ার পর জাহান্নাম হতে একটি গরদান বের হবে, যার চক্ষু দুইটি 
হবে উজ্জল চকচকে এবং সে সুন্দরভাবে বলবে, “আমি অত্যাচারী যালিমদের জন্য নিয়োজিত হয়েছি’ । এই বলে 
সে পাখি যেভাবে খুঁটে খুঁটে দানা খায়, সেও সেভাবে অত্যাচারী যালিমদের কাতার হতে বেছে নিয়ে জাহান্নামে 
প্রেরণ করবে। 

অতঃপর সে দ্বিতীয়বার তার গরদান বের করে বলবে, ‘আমি এ সমস্ত ব্যক্তির জন্য নিয়োজিত হয়েছি যারা 
আল্লাহ ও রাসূলকে কষ্ট প্রদান করেছে’ এই বলে পাখি যেভাবে দানা খায়, সেভাবে এ ধরনের পাপীদেরকে বেছে 
বেছে জাহান্নামে প্রেরণ করবে । অতঃপর সে তার গরদান তৃতীয়বার বের করবে । আউফ ও আবু মিনহাল বলেন, 
মনে হবে যেন সে বলবে “আমি এ সমস্ত ব্যক্তির জন্য নিয়োজিত, যারা দুনিয়াতে ছবির সাথে জড়িত (ছবি তুলত 
বা ছবির ব্যবস্থা করত)’ অতঃপর সে পাখি যেভাবে দানা খায়, সেভাবে এ ধরনের পাপীদেরকে বেছে বেছে 
জাহান্নামে প্রেরণ করবে । অতঃপর অবশিষ্ট সকলের হিসাব-নিকাশ গ্রহণ করা হবে এবং তাদের আমলনামাসমূহ 
মীযানে পরিমাপ করা হবে। 

মুসা...... ইব্‌ন আবদুর রহমান হতে বর্ণনা করেছেন যে, যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে, সেদিন আল্লাহ রাব্বুল 
আলামীন দুনিয়ার নিকটবর্তী আকাশের সমস্ত অধিবাসীদেরকে যমীনে অবতীর্ণ হওয়ার নির্দেশ প্রদান করবেন । এ 
সময় সমস্ত ফেরেশতা যমীনের উপর একত্রিত হবে । এইভাবে আল্লাহ্‌ পাক দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও 
সপ্তম আসমানের সমস্ত ফেরেশতাকে যমীনে অবতরণের নির্দেশ প্রদান করবেন । যারা পরোয়ারদিগারের নির্দেশ 
অবনত মস্তকে মান্য করে সারিবদ্ধভাবে পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করতে থাকবে । এই সময় 
পরোয়ারদিগারে আলা সেখানে অবতীর্ণ হবেন, তাদের বামদিকে জাহান্নাম অবস্থান করবে । এ সময় হাশরের 
ময়দানে কাতার ছাড়া আর কিছুই পরিদৃশ্যমান হবে না। আল্লাহ্‌র ফেরেশতারা সাত সারিতে দণ্ডায়মান হবেন। এই 
অবস্থার পর (অর্থাৎ হিসাব-নিকাশের পর) তারা আবার স্ব-স্ব স্থানে প্রত্যাগমন করবে। একে আল্লাহপাক তার 
কালামে বিভিন্ন ভঙ্গীতে বর্ণনা করেছেন । যথা (৫০ ০ A, 01১ 2020 অর্থাৎ “তোমার প্রতিপালক ও 
সারিবদ্ধভাবে ফেরেশতামণ্ডলী উপস্থিত হবে ৷’ 

অতঃপর আল্লাহ্‌ পাক আরো বলেন £ 


১105১৬০৮১১১ ০৬৮4) 0৮৪1০519585 017৮0501০০১ ০৯]। ১৪৮৮৪ 
| 95 Fe) AE oO ah 
০৮০৮৮: 3 ১9৬৪১ 
অর্থাৎ “হে মানুষ ও জিন্ন সম্প্রদায়! যদি তোমাদের পক্ষে এটা সম্ভব হয় যে, তোমরা আল্লাহ্‌ পাকের আসমান 


ও যমীনের সীমানা অতিক্রম করে অন্য কোথাও যেতে সক্ষম, তবে তোমরা চলে যাও। কিন্তু তোমরা যেখানেই 
যাবে তা আল্লাহ্‌ পাকের সুলতানাতের অধীনস্থ অবশ্যই হবে!’ 
অতঃপর আরো আল্লাহ্‌র বাণী ৪ _._ 
8০1০৬০4০019 259০৯ GH HCL oa 
‘এবং যেদিন আকাশ বিদীর্ণ হবে, সেদিন এটা নিশ্চিহ্ন হয়ে যাবে এবং ফেরেশতারা তার চতুদ্দিকে, 
সারিবদ্ধভাবে দণ্ডায়মান হবে । 


আবু কুরাইব...... হযরত আবু হুরায়রা (রা) হতে বর্ণনা করেছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করেছেন £ 
“কিয়ামতের দিন মানুষেরা একই অবস্থায় সত্তর বৎসর যাবত দণ্ডায়মান অবস্থায় থাকবে । এমতাবস্থায় তাদের কোন 


www.waytojannah.com 





Contents 
সুরা ফাজর ১৮৭ 


বিচারাচার হবে না, এমনকি তাদের প্রতি কেউই দৃকপাতও করবে না। ক্রন্দন করতে করতে যখন তাদের চোখের 
পানি নিঃশেষ হয়ে যাবে, তখন তাদের চক্ষু হতে রক্তাশ্র ঝরতে থাকবে এবং পরস্পর এরূপ বলাবলি করতে 
থাকবে ‘আজ কে আমাদের জন্য পরোয়ারদিগারের নিকট সুপারিশ করবে । যাতে তিনি তাড়াতাড়ি হিসাব-নিকাশ 
গ্রহণ করে এইরূপ ভয়াবহ পরিস্থিতি হতে আমাদের নিষ্কৃতি দেন। তখন কেউ কেউ বলবে, এ কাজের জন্য 
তোমাদের আদি পিতা, হযরত আদম (আ) হতে উত্তম ব্যক্তি আর কে আছেন? আল্লাহপাক স্বহস্তে তাকে সৃষ্টি 
করেছিলেন এবং তার আত্ম তার জড়দেহে প্রবিষ্ট করিয়েছিলেন এবং সর্ব প্রথম তার সাথে কথোপকথনও 
করেছিলেন। অতঃপর সকলে যখন হযরত আদম (আ)-কে পরোয়াদিগারের নিকট সুপারিশ করবার জন্য 
অনুরোধ করবে, তখন তিনি সুপারিশ করতে অস্বীকার করবেন। এভাবে তারা অন্যান্য সমস্ত নবী-রাসূলের 
নিকট হাযির হয়ে সকলকে আল্লাহ্র দরবারে সুপারিশ করার জন্য অনুরোধ করবে কিন্তু কেউই সুপারিশ করতে 
রাজী হবে না। 

অতঃপর রাসূলুল্লাহ সো) বলেন, অবশেষে তারা আমার নিকট আগমন করে সুপারিশের কথা বললে আমি 
সাথে সাথেই ফাহাসের নিকটবর্তী হব। এই সময় হযরত আবু হুরায়রা (রা) প্রশ্ন করেন, ইয়া রাসূলাল্লাহ (সা)! 
ফাহাস কি? জবাবে তিনি বলেন, তা হলো আরশের পায়া । আমি সেখানে সিজদায় পড়ে থাকব । অতঃপর আল্লাহ 
পাক ফেরেশতা প্রেরণ করে আমাকে সিজদা হতে তুলে জিজ্ঞেস করবেন, হে মুহাম্মদ (সো)! ব্যাপার কি? (যদিও 
তিনি সবকিছু সম্পর্কেই ওয়াকিবহাল, তবুও এইরূপ করবেন)। তখন আমি বলব, প্রভু হে! তুমি আমাকে 
শাফাআতকারী মনোনীত করেছ, কাজেই আমার সুপরিশে তোমার বান্দাদের হিসাব-নিকাশ গ্রহণ করে শেষ কর। 
জবাবে আল্লাহ তাবারাকা ওয়া তা'আলা বলবেন, হে নবী! তোমার সুপারিশ গৃহীত হলো, আমি অনতিবিলম্বে 
আমার বান্দাদের হিসাব-নিকাশ গ্রহণের জন্য আগমন করছি। 

রাসূলুল্লাহ (সা) বলেন, এরূপ কথোপকথনের পর যখন আমি অন্যান্যদের সাথে হাশরের ময়দানে উপস্থিত 
থাকব, তখন হঠাৎ বিকট শব্দ সহকারে প্রথম আসমানবাসী ফেরেশতাদেরকে যমীনে অবতরণ করতে দেখব । 
এদের সংখ্যা দুনিয়ায় বসবাসকারী জিন্ন ও ইনসানের অনুরূপ হবে। তারা যখন যমীনের নিকটবর্তী হবে, তখন 
তাদের নূরের আলোকে সমস্ত যমীন আলোকিত হয়ে যাবে । তারা সারিবদ্ধভাবে আগমন করতে থাকবে ৷ তখন 
আমরা তাদেরকে জিজ্ঞেস করব, তেমাদের সাথে কি আমাদের প্রতিপালক আছেন? জবাবে তারা বলবে না, তিনি 
পরে আগমন করবেন। অতঃপর একইভাবে অন্যান্য সমস্ত আসমানের ফেরেশতারা অবতরণ করবে এবং তাদের 
সাথে একইরূপ বাক্য বিনিময় হবে। অতঃপর আন্মাহ রাব্বুল আলামীন মেঘের ন্যায় অসংখ্য ফেরেশতা 
সমভিব্যাহারে অবতীর্ণ হবেন যারা সর্বক্ষণ নিম্নরূপ বিভিন্ন তাসবীহ ও তাহলীলে মশৃণ্ডল থাকবে । যথা £ সুবহানা 
যিল মুলকি ওয়াল মালাকৃত, সুবহানা রাব্বি. আরশি যিল জাবারূত; সুবহানাল হাইউ আল্লাযী লা ইয়ামৃত; 
সুবহানাল্লাধী ইয়াওমুল খালায়েকে অলা ইয়ামৃতু সুববুহুন কুদ্দুসুন রাব্বুল মালায়িকাতি ওয়ার-রূহ; কুদ্দুসুন 
কুদ্দুসুন; সুবহান রাব্বুনাল আলা, সুবহানা যিল জাবারূতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়ায়া; সুবহানা আবাদান 
আবাদান ইত্যাদি! 

অতঃপর আল্লাহ পাকের তরফ হতে একজন ঘোষক এরূপ বলতে থাকব যে, ‘হে জিন্ন ও মানুষের বংশ- 
ধরেরা! তোমাদের সৃষ্টির পর হতে আমি তোদের সাথে কথাবার্তা বলি নাই। আজ আমি তোমাদের সাথে 
কথোপকথন করব ও তোমাদের আমলসমূহ পরিদর্শন করব । অতঃপর তিনি যাদের আমলনামা দেখে সন্তুষ্ট হবেন, 
তাদের জন্য জান্নাতের ফয়সালা প্রদান করবেন এবং যাদের প্রতি নারাজ হবেন, তাদের জন্য জাহান্নামের একটি 
লম্বা গরদান মোতায়েন করবেন, যে তাদেরকে বেছে বেছে জাহান্নামে প্রেরণ করবে । অতঃপর আল্লাহ পাক 
. বলবেন $ হে বনী আদম! আমি কি তোমাদের এ ব্যাপারে সতর্ক করি নাই যে, তোমরা শয়তানের অনুসরণ করো 


www.waytojannah.com 


Contents 
১৮৮ তাফসীরে তাবারী (আমপারা) 


না। কেননা, সে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু । অতঃপর তিনি আরো বলবেন, এই সেই জাহান্নাম, যার ওয়াদা 
তোমাদের সাথে দুনিয়াতে করা হয়েছে। হে পাপীরা! আজ তোমরা পৃথক হয়ে যাও। 

অতঃপর আল্লাহ পাক জিন্ন-ইনসান, পশু-পাখির সকলের হিসাব-নিকাশ গ্রহণ করবেন এবং যার প্রাপ্য যা তা 
প্রদান করবেন । হিসাবান্তে তিনি জীবজন্তু ও পশু-পাখির ক্ষেত্রে এরূপ ফরমান জারী করবেন, যথা 81515 1554 
অর্থাৎ “তোমরা মাটিতে রূপান্তরিত হয়ে যাও’ । এতদর্শনে কাফিররা আফসোস করে বলতে থাকবে, “হায়, আজ 
আমরাও যদি মাটি হয়ে যেতে পারতাম, তবে কতইনা উত্তম হতো! 

বাশার...... হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ 11074 
(&:০ ০ এই আয়াতে বর্ণিত (%:০ (১.০ এর তাৎপর্য এই যে, ফেরেশতারা হাশরের ময়দানে সারিবদ্ধভাবে 
উপস্থিত হবে। 

হাসান বিন্‌ আরাফা...... হযরত আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) থেকে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ 
০422 ১১০১১ {৮৯৩ কথিত আছে যে, কিয়ামতের দিন ফেরেশতারা জাহান্নামকে শিকল দ্বারা টানতে টানতে 
সেখানে উপস্থিত করবে । এতে সত্তর হাজার শিকল লাগানো থাকবে এবং প্রতিটি শিকল ধরে সত্তর হাজার 
ফেরেশতা টানতে থাকবেন এবং এভাবে তাকে হাশরের ময়দানে উপস্থিত করবেন। 

ইব্‌ন হুমায়দ...... আবূ ওয়ায়েল হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ ₹১৫: ১১০১১ ০৪৯3 এর 
তাৎপর্য এই যে, কিয়ামতের দিন জাহান্নামকে হাশরের ময়দানে উপস্থাপিত করা হবে এবং তাঁ এভাবে যে, এতে 
সত্তর হাজার শিকল লাগান আছে এবং প্রত্যেকটি শিকলে সত্তর হাজার ফেরেশতা মোতায়েন করা হবে, যারা একে 
টেনে সেখানে উপস্থিত করবেন। 

ইব্‌ন হুমায়দ...... হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের দুই দিকের একদিকে 
জান্নাত ও অপরদিকে জাহান্নাম থাকবে। 

ইব্‌ন আবদুল আ'লা.......হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 8 ₹ ৬ 
১4৯2 ৬৭৯ এর অর্থ ৪ “সেদিন জাহান্নামকে সকলের সম্মুখে উপস্থিত করা হবে । 

অতঃপর আল্লাহ্‌র বাণী ৪ ১ 854০ ১০১৪ অর্থাৎ “সেদিন মানুষেরা স্মরণ করবে" ৷ পার্থিব যিন্দেগীতে 
কৃত তাদের কাজকর্ম সম্পর্কে স্মরণ করবে এবং তজ্জন্য লঙ্জিতও হবে। কিন্তু তখন তা স্মরণ করা ও সেজন্য 
লজ্জিত হওয়ায় কি লাভ! যেমন কালাম পাকের ভাষায় £ ১২%11 ₹1 5 অর্থাৎ ‘এ স্মরণ তার কি কাজে 
আসবে’? কোনই উপকারে আসবে না, বরং অনুশোচনায় অধিক দক্ধীভূত হতে থাকবে । 

আলী....... হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ /১২%11 1 এই 
আয়াতে বর্ণিত ১! শব্দেব অর্থ £ «1 _$ বা তার জন্য কিরূপ হবেঃ 


Y টর্চার 


&ে ০ 221৩০ ০৩০3 x (Yo) O GALES HELL 058 (0৫51 


৩5 ৯ ৮১ ৯৮5 22% ঠা A & 32 
80৫, ১ (YA) ০৪১০ A SAN 225৩. (1) ভিত 2৬৫ ৯? (14) 


১৫ 222 EA 


80259 0৮.) ০৬৯৪৪ GSE YY ০০০০ 


২৪. সে বলবে “হায়! আমার এই জীবনের জন্য যদি আমি পূর্ব থেকে কিছু সৎকর্ম করে রাখতাম! ২৫. 
অতঃপর সেদিন আল্লাহ যেরূপ আযাব দেবেন, সেরূপ আযাব দেবার মত আর কেউ থাকবে না ২৬. এবং 


www.waytojannah.com 


Contents 


সূরা ফাজর ১৮৯ 


আল্লাহ যেরূপ বাধবেন, তেমন দৃঢ়রূপে বন্ধনকারীও কেউ থাকবে না ।২৭. (অপরদিকে বলা হবে) হে প্রশান্ত 
আত্মা! ২৮. তুমি তোমার প্রতিপালকের দিকে সন্তুষ্ট ও প্রিয়পাত্র হয়ে ফিরে এস ৷ ২৯. তুমি আমার নেক 
বান্দাদের অন্তর্ভুক্ত হও ৩০. এবং আমার জান্নাতে প্রবেশ কর। 

তঃপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বাণী £ "51০৮3 ০:50 হায় আফসোস! 
আমি যদি আমার এই জীবনের জন্য অগ্রিম কিছু সৎকর্ম করে রাখতাম’! এখানে আল্লাহ পাক কিয়ামতের 
ময়দানে আল্লাহদ্ৰোহী কাফিররা যেভাবে বিলাপ ও অনুশোচনা করতে থাকবে, তার একটি জ্বলন্ত উদাহরণ তুলে 
ধরেছেন। পার্থিব দুনিয়ায় নেক আমল না করার জন্য তারা সেদিন এভাবে বিলাপ করতে থাকবে যে, হায়! হায়! 
সারা জীবন বৃথাই মায়া-মরীচিকার পিছনে ব্যয় করলাম । কেন চিরস্থায়ী জীবনের জন্য কিছু সওগাত অগ্রিম জমা 
করলাম না? তা হলে আজ আল্লাহ পাকের গযব হতে মুক্তি পেয়ে তার অনুগ্রহপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে 
পারতাম! 

ইব্‌ন বাশার...... হাসান হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ «1 টিভি 
। ২০৫55১55151 4১। এই আয়াতে বৰ্ণিত "=.= বা ‘আমার এই জীবন বলে আখিরাতে 
চিরস্থায়ী জীবনকে বুঝান হয়েছে। কেননা সেখানে আর কোন দিন মৃত্যুর আগমন হবে না। 

বাশার...... হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র পাকের কালাম £ ৮১1 
(০১০০ ০০৪ এর অর্থ আখিরাতের দীর্ঘ ও চিরস্থায়ী হায়াত বা জীবন, যা কোনদিন শেষ হবে না। 

মুহাম্মদ ইব্‌ন আমর...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর পাকের বাণী ৪ ১১% ১০0, 
০ এই আয়াতে ‘হায়াত’ বলে আখিরাতের চিরস্থায়ী জীবনকে বুঝান হয়েছে। 

অতঃপর আল্লাহ পাকের বাণী £ ডি 270 ১৯ 20105 হরি ৮০৯৪৪ 

ক্বারী সাহেবগণ এই আয়াতে বর্ণিত :2:% ও 19১১ এই শব্দ দুটির ক্রাআতে মতপার্থক্য করেছেন । 
মিসরের সমস্ত ক্বারী এই ব্যাপারে একমত যে, উপরোক্ত শব্দ দুটির ১ ও =, অক্ষর ‘জের’ -বশিষ্ট হবে। 
একমাত্র ব্যাকরণবিদ.কিসাঈ ভিন্নমত পোষণ করেছেন। তার মতে উপরোক্ত শব্দ দুটির 3 ও এ, অক্ষর “যবর" বিশিষ্ট 
হবে এবং এ১ ব্যাপারে দলীল স্বরূপ তিনি বর্ণনা করেছেন যে, হযরত রাসূলুল্লাহ (সা) এইরূপ তিলাওয়াত 
করতেন। 

ইব্‌ন হুমায়দ...... আবূ কিলাবাহ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র নবী (সা) এরূপ তিলাওয়াত করতেন; যথা 
| ডি ৮০৩15 বার রও ‘সে দিন তার শান্তির মত শান্তি দিবার কেউই দুনিয়াতে অবশিষ্ট 
থাকবে না’ এবং আল্লাহর বাণী ৪ “ Sl GL, 55 5 39 অর্থাৎ ‘তার মত দৃঢ় বন্ধনে আবদ্ধকারী সেদিন দুনিয়াতে 
আর কেউই থাকবে না।' 

ইব্‌ন আবদুল আ'লা...... হাসান হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ ১] ২2152 ,১৯+% ২০০১2১ 
৯ 2855 3592 79 এই আয়াতের অর্থ এই যে, সেদিন আল্লাহ্‌ পাক যে আযাব প্রদান করবেন, তেমন আযাব 
দেবার মত আর কেউই সেদিন পৃথিবীতে অবশিষ্ট থাকবে না এবং আল্লাহ্‌ সেদিন যেভাবে পাপীদেরকে লৌহ 
জিঞ্জিরে আবদ্ধ করবেন; তেমনভাবে দুনিয়াতে বাধার মত আর কেউ সেদিন থাকবে না। 

অতঃপর আল্লাহ পাকের বাণী £ ১০১০ ১০1) 42) 11 ০৯১1 ৭৮১৮০] Ludi (90 অর্থাৎ 


www.waytojannah.com 


Contents 


১৯০ তাফসীরে তাবারী (আমপারা) 


‘হে প্রশান্ত আত্মা! তুমি তোমার প্রতিপালকের নিকট সন্তুষ্ট ও প্রিয়পাত্র হয়ে প্রত্যাবর্তন কর’ । এখানে “প্রশান্ত 
আত্মা’ বলে সেই লোকদেরকে বুঝান হয়েছে, যারা আল্লাহ এবং তার রাসূলের প্রদত্ত জীবন ব্যবস্থাকে ব্যক্তিগত 
জীবনে পূর্ণাংগ জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করে পূর্ণ প্রশান্তি ও স্থির মানসিকতার সাথে সত্য দীনের উপর প্রতিষ্ঠিত 
থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছে, কিয়ামতের দিন আল্লাহ পাকের এই সমস্ত বান্দাকে ফেরেশতারা আহবান করে, 
আল্লাহর তরফ হতে এরূপ সুসংবাদ দিতে থাকবেন যে, “তোমরা তোমাদের প্রতিপালকের নিকট সন্তুষ্ট ও প্রিয়পাত্র 
হয়ে প্রত্যাবর্তন কর” । 

আলী......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ bj ১৯১| (42 
এই আয়াতে বর্ণিত 4১০1০11 শব্দের অর্থ 8 হ$+.০| বা সত্যবাদী আত্মা । 

বাশীর...... হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ aL 
২০111 এই আয়াতে ২০,511 ১811 বলে এ সমস্ত মু'মিন বান্দার কথা বলা হয়েছে, যারা আল্লাহ 
পাকের প্রদত্ত ওয়াদা অনুযায়ী প্রশান্তির সাথে দুনিয়ার জীবন অতিবাহিত করেছে। 

ইব্‌ন আবদুল আ'লা...... হযরত আবূ কাতাদাহ ও হাসান (রা) হতে বর্ণনা করেছেন "যে, আল্লাহ্‌র বাণী $ 
৭০০1-511 iil (8590১ “হে প্রশান্ত আত্মা’! তাদেরকে এরূপ বলা হয়েছে, যারা আল্লাহ পাকের 
আদেশ-নিষেধকে প্রশান্ত চিত্তে গ্রহণ করেছে এবং তদ্রুপ আমলও করেছে। 

ইব্‌ন হুমায়দ...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 8 2০1 *11 ০২ 11 (855. 
এই আয়াতে বর্ণিত ‘প্রশান্ত আত্মা’ তাদেরকে বলা হয়েছে, যারা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, আল্লাহ পাকই 
তাদের একমাত্র রব বা প্রতিপালক এবং সর্বাবস্থায় তার বিধি-নিষেধ অনুগত দাসের মত প্রতিপালন করে 
থাকে। 

ইব্‌ন বাশার...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, 4৮১11 ১১] (520 এই আয়াত এ সমস্ত 
ব্যক্তিকে লক্ষ্য করে বলা হয়েছে, যারা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, আল্লাহই তাদের একমাত্র রব এবং তীর 
বিধি-নিষেধগতলোও তারা যথাযথভাবে প্রতিপালন করে । 

আবূ কুরাইব...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র কালাম 8 bl ১4১1 182203 এই 
আয়াতে 51০11 ১১%|| তাদেরকে বলা হয়েছে যারা সদা সর্বদা আল্লাহ পাকের বিধি-নিষেধ পালনে তৎপর 

বং এরূপ দৃঢ় প্রত্যয়ের অধিকারী যে, একমাত্র আল্লাহ পাকই তাদের রব বা প্রতিপালক । 

মুহম্মদ ইব্‌ন আমর...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ৪ ২১: শব্দের অর্থ আল্লাহ্‌ 

টিপ ils SPRUNG 

ইয়াকুব...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী £ 5৮০] ১০ (8:20 এই আয়াতে 
বর্ণিত {১:০৮ -০!। শব্দের অর্থ প্রশান্ত চিত্তের অধিকারী ব্যক্তি । 

খালাফ ইব্‌ন আসলাম...... শায়খ আল-হাবায়ী হতে এরূপ বর্ণনা করেছেন যে, আল্লাহ পাক এই আয়াতকে 
এভাবে তিলাওয়াত করতেন; {১% | ১-১১| (450, এই আয়াতে বর্ণিত ২:5৮ ৷ শব্দের অর্থ সম্পর্কে 
কালবি বলেছেন যে, এর অর্থ ৪ ২১৭৮০ বা বিশ্বাসী । 

আবু কুরাইব...... সাঈদ হতে বর্ণনা করেছেন যে, একদা আমি রাসূলুল্লাহ (সা)-এর খিদমতে এই আয়াত 
২2০১০ 22০15 এ$) এ ৯১ ২5০০০১78১11 (84১ তিলাওয়াত করলে, হযরত আবু বকর 


www.waytojannah.com 


Contents 


সূরা ফাজর ১৯১ 


সিদ্দীক (রা) বলেন, ‘অতি উত্তম বাক্য'। এতদশ্রবণে রাসুলুল্লাহ (সা) বলেন, “নিশ্চয়ই আপনার মৃত্যুর সময় 
ফেরেশতারা আপনার নিকট এইরূপ বলবে । 

ইব্‌ন হুমায়দ...... আবূ সালেহ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ ২১ || 3১! এই আয়াতে 
ইনার TT বাঃগালি ০৮ 
আয়াতে কিয়ামতের দিন মুমিন বান্দাদের জন্য সুসংবাদ হিসেবে পরিবেশন করা হবে । 

আবু কুরাইব...... উসামা চাদর জা রা SLU 
২25০0751181 এই আয়াত মৃত্যুপথযাত্রী মু'মিন বান্দার নিকট ফেরেশতারা সুসংবাদ হিসেবে তিলাওয়াত 
করে থাকে। 

কেউ কেউ বলেন £ কিয়ামতের দিন কবর হতে পুনরুথানের সময় ফেরেশতারা এটা মুমিন বান্দাদের নিকট 
তিলাওয়াত করবে যার ফলে তাদের আত্মাগুলো স্ব-স্ব দেহে প্রবিষ্ট হবে। 

মুহাম্মদ ইবৃন সা'দ...... হযরত ইব্‌ন আব্বাস রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 8 ১.১ (42: 
২১০০০০2১০19 459 এ]। ০৯91 22০৮। এই আয়াতের তাৎপর্য এই যে, কিয়ামতের দিন প্রশান্ত 
আত্মাসমূহ, তাদের স্ব-স্ব জড়দেহে পুনঃ প্রবিষ্ট হবে। 

হুসায়ন...... যাহ্হাক হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ ৮:১৯ (4১15 ৪4৮১০ ৮৪ 4 অর্থাৎ 
EOS VS CAE MRE বারন রশ এই আয়াতের তাৎপর্য এই যে, কিয়ামতের 
দিন আল্লাহ তা'আলা আত্মাসমূহকে তাদের স্ব-স্ব জড়দেহে প্রবিষ্ট হওয়ার জন্য নির্দেশ প্রদান করবেন । অতঃপর 
সকলে আবার পূর্বের দেহাকৃতিতে সৃষ্ট হবে। 

_ ইবন আবদুল আ'লা নি ইকরামা হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র পাকের বাণী ৪ 4১, || (৬৯১) 

১:০০ £১।) এই আয়াতে আত্মাসমূহকে পুনরায় জড়দেহে প্রবিষ্ট হওয়ার জন্য বলা হয়েছে 

_ কেউ কেউ বলেন ঃ ৃত্যুপথ যাত্রী বান্দার জন্য বলা হয়েছে। 

. ইবৃন হুমায়দ ক আবূ সালেহ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ ২৮1) dl) 

"5 এই আয়াত মৃত্যুর সময়, মৃত্যুপথ যাত্রী বান্দার নিকট পঠিত হয়ে থাকে । 

ন অনাত আকাশ । ০৮১৯ 12015 4৮১০ এ ৪৯১০৪ অর্থাৎ “তোমরা আমার বান্দাগণের 
অন্তর্ভুক্ত হও এবং আমার জান্নাতে প্রবেশ কর’ ৷ এই আয়াতের ব্যাখায় মুফাসসিরগণ মতভেদ করেছেন। কেউ 
কেউ বলেন ৪ ১৮১০ (৪ 153 এর অর্থ তোমরা আমার নেককার বান্দগণের অন্তর্ভুক্ত হও এবং জান্নাতে 
প্রবেশ কর। 7" 

বাশার........ হযরত আবূ কাতাদাহ রো) হতে উপরোক্ত আয়াত সম্পর্কে একইরূপ অভিমত ব্যক্ত 
করেছেন। 

অবশ্য কেউ কেউ বলেন £ ১০১০ (৮৪ 15১১ এই আয়াতের অর্থ $ ০০৮৮ 3 1৯4৪ অর্থাৎ তোমরা 
আমার বিধি-নিষেধের অনুসরণকারী হও এবং জান্নাতে প্রবেশ কর । 

আবু কুরাইব...... যাহ্হাক ইব্‌ন মুজাহিমের ভ্রাতা মুহাম্মদ ইবৃন মুজাহেম হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র 
বাণী ৪ 54,০ ১ 5118 এর অর্থ ' 55৮ ৯ 5! বা আমার নির্দেশের অনুসরণ কর এবং ৮ ০/৯১। 
এর অর্থ 8,১৭৯ ১,55 (| বা আমার রহমতের মধ্যে প্রবিষ্ট হও মি 


. wWwWW.Waytojannah.com 


Contents 


১৯২ তাফসীরে তাবারী (আমপারা) 


বসরার কোন কোন আহলে আরব ৮০০ (৮2 ৮153.2 এর অর্থ “আমার দলভুক্ত হও’, করে থাকেন। 
অপরপক্ষে কূফার কোন কোন আহলে আরব আল্লাহ পাকের এই বাণী ৷ ন এই আয়াতে 
বর্ণিত ২১11 শব্দের অর্থ 3 বা ঈমানদার করে থাকেন। 

অবশ্য সালফে সালিহীনের অনেকেই আল্লাহ্‌ পাকের এই কালাম £ 4৮০ (৪ 5১১৯ এই আয়াতে বর্ণিত 
১০১০ এর স্থানে ২৯২০ পড়তেন এবং এর সাথে :০:4৯ 15:1 বলতেন। 

আহমদ ইব্‌ন ইউসুফ...... হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, তিনি (আব্বাস) আল্লাহ 

পাকের এই আয়াত ৬১৮০ ৮৪ ১ এর স্থানে ৬০ ৮৪ ৪ পড়তেন এবং এরূপ পড়ার একমাত্র 

উদ্দেশ্য ছিল আল্লাহ পাকের একতুবাদকে প্রতিষ্ঠিত করা । কেননা তার বান্দা হতে হলে অবশ্যই তীর প্রতি ঈমান 
আনা কর্তব্য । 

খালাফ ইব্‌ন আসলাম...... শায়খ আল-হাবায়ী হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌ পাকের বাণী 8 51303 
৬৪4০০ ৪৪ এর স্থানে ৪১০ ৮৪ 4১ হবে । কাল্বীও এইরূপ অভিমত ব্যক্ত করেছেন এবং ১8121 
-এর অর্থ আত্মার জড়দেহে প্রত্যাবর্তন । | | 

গ্রন্থকার বলেন ৪ তার মতে ৪ (54১০ ৮4 1.০ -এর সঠিক ব্যাখ্যা ১১] ১১০ ৮৯ 1৯০ 
অর্থাৎ ‘তোমরা আমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হও’। কেননা এর উপর অধিকাংশ আলিম এঁক্যমত প্রকাশ 
করেছেন। 

সূরা ফাজরের তাফসীর এখানেই শেষ হলো । 


www.waytojannah.com 


Contents 


লা ওটি ও চটি ঠ 


১০) ৪১৬৯০ 
সূরা বালাদ 


মক্কায় অবতীর্ণ, আয়াত-২০, রুকু-১। 
১১১১৯০41115 
দয়াময়, পরম দয়ালু আল্লাহ্র নামে । 
0 930549? (৮ 9৬৫৫18৬৯৩30) ৮ ৬৫13০ 0) 


কর্ণ সর্ব RPL A কল ৫2৫5 ১৮. Ae ACAD 2 car জাপা 
15 0 ১৩9450৬8৮৮৩ (0) ০৬৬ ৩৩৯৬৩গ £ে 


ত €ি তে পরতে 5 


22৩০০ ($) ১1635 
১. আমি শপথ করছি এই শহরের । ২. আর অবস্থা এই যে, (হে নবী!) এই শহরে যুদ্ধ করা আপনার জন্য 


বৈধ করা হয়েছে। ৩. আর শপথ পিতার এবং সন্তান-সন্তবতির । ৪. বস্তুত আমি মানুষকে শ্রমনির্ভর করেই সৃষ্টি 
করেছি। ৫. সে কি এরূপ মনে করে যে, তার উপর কারও আধিপত্য চলবে না? ৬. সে বলে, আমি প্রচুর 
সম্পদের অপব্যবহার করেছি। ৭. সে কি এরূপ মনে করে যে, তাকে কেউ দেখে নাই? 
তাফসীর 

এখানে আল্লাহ রাব্বুল আলামীন পবিত্র শহর মক্কার শপথ করে তার নবী হযরত মুহম্মদ (সা)-কে পরবর্তী 
বিষয়সমূহ সম্পর্কে ওয়াকিবহাল করেছেন । 


মুহাম্মদ ইবৃন সা'দ্‌...... হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪1১4: ০০%! ১ 
১441 এই আয়াতে বর্ণিত শহর হলো পবিত্র মক্কা নগরী । 

_ আবু কুরাইব...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম ৪ .1113$, 2... % এই আয়াতে 
বর্ণিত 441 শব্দের অর্থ পবিত্র মক্কা নগরী । 


ইব্‌ন বাশার...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, ১1711134: .. %1 9 এর অর্থ হলো $ ১1১৯1 বা 
পবিত্র নগরী । ৃ 0 


ইবৃন হুমায়দ...... মুজাহিদ হতে উপরোক্ত আয়াত সম্পর্কে একইরূপ অভিমত ব্যক্ত করেছেন। 

ইব্‌ন আবদুল আ‘লা...... হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ 1১4, ০! ৯ 
411 এই আয়াতে বর্ণিত ১/]। 15% হলো মক্কা নগরী । 
_ সাত্তার ইব্‌ন আবদুল্লাহ...... আতা হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ ১11504131 % এই 
আয়াতে বর্ণিত ১41 অর্থ মক্কা নগরী । 

তাবারী__ ২৫ 


a WWN.Waytojannah.com 


Contents 
১৯৪ তাফসীরে তাবারী (আমপারা) 


ইউনুস...... ইব্‌ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম £ 41211 134১ ৮..8| 3 এই আয়াতে বর্ণিত 
১| হলো মন্ধাভূমি ৷ ৃ 0 
__ অতঃপর আল্লাহ পাকের কালাম ৪ ১1,11 134, = ৩.51, ‘এবং (হে নবী!) এই শহরে যুদ্ধ করা আপনার জন্য 
বৈধ করা হয়েছে। এখানে আল্লাহ্‌ পাক তার নবী মুহাম্মদ (সা)-কে সম্বোধন করে বলছেন, ‘হে মুহাম্মদ (সা)! এই 
পবিত্র মক্কা নগরীতে যুদ্ধ-বিগ্রহ, সন্ধি ও বন্দীমুক্তি সবই আপনার জন্য বৈধ বা হালাল। প্রয়োজনের তাগিদে যা 
খুশি আপনি তাই করতে পারেন। 

মুহাম্মদ বিন সা‘দ্‌ ...... হযরত ইব্ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ 144, 2 ৩1, 
১/4| এই আয়াতে বৰ্ণিত পবিত্র ভূমি মন্কাতে যুদ্ধ-বিখহ বৈধ হওয়ার সনদ একমাত্র রাসূলুল্লাহ (সা)-এর জন্য 
দেয়া হয়েছে এবং মক্কা বিজয়ের দিন তিনি কাউকেও হত্যা করা ও মুক্তিদানের ব্যাপারে সার্বভৌম সিদ্ধান্তের 
অধিকার দিলেন । সেদিন তিনি ইব্‌ন খাত্তালকে হত্যার নির্দেশ দিয়াছিলেন, যাকে কাবাঘরের চত্বর হতে গেরেফতার 
করা হয়েছিল । এই ঘটনার পর আর কোন মুসলমানের জন্য সেখানে রক্তপাত করা বৈধ নয় । কেননা আল্লাহ পাক 
হেরেম শরীফের চতুসমায় রক্তপাত করা নিষিদ্ধ ঘোষণা করেন এবং যাদের পক্ষে সম্ভব, তাদের জন্য ‘তার ঘরে’ 
গমন করে হজ্জ করার নির্দেশ প্রদান করেন। 

ইব্‌ন হুমায়দ...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, ১1117 $১/১ 549 এই আয়াতে বর্ণিত নির্দেশে 
আল্লাহ পাক তার নবী মুহম্মদ (সা)-এর জন্য পবিত্র মক্কা ভূমিতে যুদ্ধ-বিগ্রহ বৈধ ঘোষণা করেছেন। 

ইব্‌ন বাশার...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, ১7115 $১5/- 510 এই আয়াতে আল্লাহর রাসূল 
মুহাম্মদ (সা)-এর জন্য পবিত্র মক্কা ভূমিতে যুদ্ধ-বিঘহ সাময়িকভাবে বৈধ করা হয়েছিল । 

ইব্‌ন হুমায়দ...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, 41 15,44 ৯০1 এই আয়াত দ্বারা নবী করীম 
(সা)-এর জন্য পবিত্র ভূমিতে রক্তপাত হালাল করা হয়েছিল৷ 

আবু কুরাইব...... মানসূর হতে উপরোক্ত সিদ্ধান্তের অনুরূপ অভিমত ব্যক্ত করেছেন । 

ইব্‌ন হুমায়দ...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 8 ১0113, :/ ৩১1, এই আয়াতে 
আল্লাহ পাক তার নবী মুহাম্মদ (সা)-এর জন্য পবিত্র মক্কা নগরীতে যুদ্ধ-বিগ্রহ ও রক্তপাত করা বৈধ ঘোষণা 
করেছেন। 

মুহাম্মদ ইব্‌ন আমর...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ 4৫115 $,1৯ 5,১19 এই 
আয়াতে আল্লাহ্‌ পাক তার রাসূল হযরত মুহাম্মদ সো)-কে পবিত্র মক্কা নগরীতে রক্তপাত করার বৈধতার সনদ 
প্রদান করেছেন যা অন্যদের জন্য একান্তই অবৈধ বা হারাম । 

বাশার....... হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌ পাক তার হাবীবকে এই আয়াত 
1 71115 4 ১৫) ৯5 ঠা দ্বারা পবিত্র ভূমি মক্কাতে রক্তপাত করার বৈধতা প্রদান করেছেন। অর্থাৎ যদি 
প্রয়োজনের তাগিদে তিনি সেখানে এরূপ কোন সিদ্ধান্ত গ্রহণ করেন, তবে তা তার জন্য পাপ বা দোষের 
বিষয় নয়। 

ইউনুস...... ইব্ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ 4৮11৮4৯৩০১৩ এই আয়াতের 
তাৎপর্য এই যে, আল্লাহ পাক অন্য ব্যক্তিদের জন্য পবিত্র মক্কা ভূমিতে যা হারাম করেছেন; তা সেখানে তীর নবী 
মুহাম্মদ (সা)-এর জন্য বিশেষ কারণে হালাল বা বৈধ করেছেন । যেমন তীর নির্দেশ 8৪ < ১১৫ al 5083 
অর্থাৎ ‘তোমরা মুশরিকদের সেখানে হত্যা কর।' CT 


www.waytojannah.com 


Contents 


সূরা বালাদ ১৯৫ 


সাত্তার ইব্‌ন আবদুল্লাহ...... আতা হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌ পাক তার এই ঘোষণা দ্বারা ৫) -:1 
4111 1549 কেবলমাত্র তোমাদের নবী মুহম্মদ (সা) ব্যতীত অন্য সমস্তের জন্য এই পবিত্র নগরীতে রক্তপাত 
অবৈধ করেছেন। 

হুসায়ন..... যাহহাক হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র পাকের কালাম £ 41113, (1৯ ৩:1, এই আয়াতে 
আল্লাহ রাব্বুল আলামীন তার নবী মুহাম্মদ (সা)-কে সম্বোধন করে বলছেন, “হে মুহাম্মদ (সা)! তোমাকে এই পবিত্র 
ও পৃণ্যভূমি মক্কাতে পরিপূর্ণ স্বাধীনতা প্রদান করা হলো । তুমি ইচ্ছা করলে এখানে যুদ্ধ-বিগ্রহ ও রক্তপাত করতে 
পার এবং তা পরিহার করারও অধিকার তোমাকে দেয়া হলো । 

তঃপর আল্লাহ পাকের বাণী 8 ১1, (59 5119 অর্থাৎ ‘শপথ পিতার এবং সন্তান-সন্ততির" । এখানে আল্লাহ 
পাক পিতা ও সন্তানের শপথ করেছেন। মুফাসসিরগণ ১1) ও 31915 শব্দের ব্যাখ্যায় মতপার্থক্য করেছেন। 
কেউ কেউ বলেছেন, 1, বা ‘পিতা’ শব্দের দ্বারা জন্মদাতা সমস্ত পিতাকেই বুঝান হয়েছে এবং 2191: দ্বারা এ 
সমস্ত ব্যক্তিকে বুঝান হয়েছে যাদের কোন সন্তান-সন্ততি নাই, বন্ধ্যা । 

আবু কুরাইব...... হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 8 4909 ১1153 এই 
আয়াতে বর্ণিত 4১ শব্দের অর্থ যাদের সন্তান-সন্ততি আছে এবং ১191 এর অর্থ যাদের সন্তান-সন্ততি নাই এমন 
বন্ধ্যা নারী । 

ইব্‌ন হুমায়দ...... হযরত ইব্‌ন আববাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 131০১১11953 এই 
আয়াতের অর্থ শপথ সন্তানধারী ও নিঃসন্তানের । 

মুহাম্মদ ইব্‌ন সা‘দ...... হযরত ইব্‌ন আব্বাস রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 8 ১1৮59 41193 
এই আয়াতের অর্থ শপথ জনকের ও তার জাতকের অর্থাৎ পিতার ও সন্তানের । কেউ কেউ বলেন ঃ এই আয়াতে 
বর্ণিত ১ শব্দের অর্থ দুনিয়ার সমস্ত মানুষ বা আদম সন্তান । 

যাকারিয়া ইব্‌ন ইয়াহ্ইয়া ইবন আবু যায়েদাহ্‌...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী ৪ 
31 (55 51199 এই আয়াতে বর্ণিত 1 শব্দের অর্থ হযরত আদম (আ) এবং ১19 (০ এর অর্থ তার 
মুহাম্মদ ইবৃন আমর...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ ১49 (-১$.১1195 এর অর্থ হযরত 
আদম (আ) এবং তার সন্তান-সন্ততি ৷ 

বাশার......হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র কালাম £ 4১059 ০/19) এর 
অর্থ হযরত আদম (আ) এবং তার সন্তান-সন্তৃতিবর্গ । 

আবু কুরাইব...... আবূ সালেহ হতে আল্লাহ পাকের উপরোক্ত আয়াত সম্পর্কে একইরূপ অভিমত ব্যক্ত 


ইউনুস ইব্‌ন আবদুল আ'লা....... আবু সালেহ হতে আল্লাহ পাকের বাণী ৪ 443 ৮০3.1135 সম্পর্কে 
এরূপ ব্যাখ্যা প্রদান করেছেন যে, ১1 শব্দের অর্থ হযরত আদম (আ) এবং ১19 (4, এর অর্থ তার 
সন্তান-সন্তুতিবর্গ । 

কেউ কেউ বলেছেন ঃ উপরোক্ত আয়াতের অর্থ হযরত ইব্রাহীম (আ) এবং তার সন্তান-সন্তৃতিবর্গ । 

মুহাম্মদ ইব্‌ন মূসা আল-জারসী......আবু ইমরান হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ 419 (০3 41135 
এর অর্থ হযরত ইব্রাহীম (আ) এবং তীর সন্তান-সন্তৃতিগণ । | 


Contents 
১৯৬ তাফসীরে তাবারী (আমপারা) 


গ্রন্থকার বলেন £ তার মতে সঠিক সিদ্ধান্ত এই যে, আল্লাহ তাআলা এখানে 4159 41199 বলে যে শপথ 
করেছেন, তা প্রত্যেক পিতা ও সন্তানকে বুঝাবার জন্য । এটা দ্বারা বিশেষ কোন পিতা বা তার সন্তান-সন্তুতিদেরকে 
বুঝান এই আয়াতের আসল লক্ষ্য ও তাৎপর্য নয়। 

অতঃপর আল্লাহ্‌ পাকের বাণী ৪ ১4 ৮৪ ১১১। 5১5155] অর্থাৎ ‘আমি মানুষকে শ্রমনির্ভর করেই 
সৃষ্টি করেছি’ । এই আয়াতটি উপরে যে ‘কসম’ বা শপথ করা হয়েছে, তার জবাব বা উত্তররূপে ব্যবহৃত হয়েছে। 

বাশার...... হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, এখানে ১34 ০৪ JL L515 4৪1 এই 
আয়াতটি কসমের জবাব স্বরূপ ব্যবহৃত হয়েছে। মুফাস্সিরগণ এই আয়াতের ব্যাখ্যায় নানারূপ মন্তব্য 
করেছেন। কেউ কেউ বলেন, এই আয়াতের তাৎপর্য এই যে, মানুষকে কঠোর কষ্ট ও শ্রমের জন্য সৃষ্টি করা 
হয়েছে। তাদেরকে নিরবচ্ছিন্ন সুখের জন্য তৈরি করা হয় নাই, বরং সব সময় জীবন সংগ্রামে লিপ্ত থাকার জন্য সৃষ্টি 
করা হয়েছে। 

ইব্‌ন মুসান্না...... হাসান হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ 4২ (৪ SY 515 ১৪] এই 
আয়াতে বর্ণিত ১:€ শব্দের অর্থ £ 54.5 বা কঠোর কষ্ট ও শ্রম । 

বাশার...... হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ "৮৪ LL (১815 22: 
এ এর তাৎপর্য এই যে, মানুষকে এই দুনিয়ায় শুধু মজা লুটবার ও সুখের বাঁশী বাজাবার জন্য সৃষ্টি করা হয় নি, 
বরং প্রকৃতপক্ষে এই দুনিয়া মানুষের জন্য ঃখ-কষ্ট, শ্রম ও কঠোরতা ভোগ করার স্থান। এখানে কোন মানুষই এটা 
থেকে মুক্ত নয়৷ এই অবস্থা প্রত্যেককেই ভোগ করতে হয়। 

আবূ কুরাইব......আলী ইব্‌ন রিফা হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌ পাকের বাণী 8 ৮৪ ০/৮--১১| (১51৯ 31 
44 এর অর্থ মানুষকে দুনিয়া ও আখিরাতের শ্রম ও কষ্টের জন্য আমি সৃষ্টি করেছি। 

ইব্‌ন হুমায়দ...... হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 8 LLY 1251১ 51 
+:৫ ৪ এই আয়াতে বর্ণিত ১৩ শব্দের অর্থ 8 55 বা কঠোর কষ্ট ও শ্রম । 
মুহাম্মদ ইব্‌ন আমর...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ ০০৫ ০৪ 90৯) LS 2৪] 
অর্থাৎ মানুষের সৃষ্টি কঠোর শ্রম ও কষ্টের জন্য । 

ইব্‌ন বাশার...... ইব্রাহীম হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম 8 42৫ ৮৪ ০৮-০১১। (১৪1৯ 4৪7 
এই আয়াতের তাৎপর্য মানুষকে সৃষ্টিই করা হয়েছে অশান্তি, দুশ্চিন্তা, অতৃপ্তি, বিপদাশংকা ও কঠোর দুঃখ- 
কষ্টের মধ্যে । 

ইবৃন হুমায়দ...... ইবরাহীম হতে একইরূপ অভিমত ব্যক্ত হয়েছে। 

আবূ কুরাইব...... আবদুল্লাহ ইব্ন শাদ্দাদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌ পাকের কালাম 8 15813. ১৪] 
১০৫ ৪৪ ০০১১ এই আয়াতে বর্ণিত ৬2৫ ৪ শব্দের অর্থ মধ্যম অবয়ববিশিষ্ট । আবূ সালেহ বলেছেন ১,4 ৮৪ 
এর অর্থ মাঝারী দেহধারী । 

ইয়াহইয়া ইব্‌ন রাওয়াদ আল-ওয়াসিতী...... আবু সালেহ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌ পাকের বাণী £ ১৪1 
০০৫ ৪ ০০১১1 (৯ এই আয়াতে বর্ণিত .:৫ (5৪ এর অর্থ (5 বা দণ্ডায়মান অবস্থায়, যা কষ্ট ও শ্রমের 
অভিব্যক্তি স্বরূপ ৷ 

হুসায়ন...... যাহ্হাক হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী ঃ ১৫ শব্দের অর্থ (দুই পায়ে ভর দিয়ে) 
চলাচলকারী জন্তু হিসাবে, যার অনুরূপ কোন সৃষ্টি আর নাই। 


£ 


www.waytojannah.com 


Contents 
সূরা বালাদ ১৯৭ 


ইব্‌ন হুমায়দ......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, এ (৮৪ ১০,১১ (১৪ ১৪1 এই আয়াতে বর্ণিত, 
১2৫ শব্দের অর্থ টি AV HE সা হা 
বৰ্ণিত ১৫:5১ এর অর্থ ৮০০১১০৯০৯০৭ 

গ্রন্থকার বলেন ৪“, শব্দের যে বিভিন্ন ব্যাখ্যা প্রদান করা হয়েছে; তন্মধ্যে তার নিকট এটাই সঠিক অভিমত 
বলে গৃহীত যে, আল্লাহ পাক মানুষকে কঠোর কষ্ট ও শ্রমের উদেশ্যে সৃষ্টি করেছেন, যার পরিপ্রেক্ষিতে তারা আল্লাহ 
পাকের সন্তুষ্টি ও নৈকট্য অর্জনে সক্ষম হতে পারে। এটা ছাড়া আহলে আরবরা ৭4 শব্দকে কঠোর শ্রম ও কষ্টের 
অর্থে ব্যবহার করত, তার নমুনাও লবীদ ইব্‌ন রবীয়ার নিম্নোক্ত কবিতায় স্পষ্ট । যথা ৪ 

CHS ৮৪৯৯70৪৩৮১৪ 215 231 এক eb 


এখানে কবি চক্ষুকে লক্ষ্য করে বলেছেন £ “হে চক্ষু! যখন আমরা কঠোর শ্রমের ও শক্তির অধিকারী দুশমনের 
মুকাবিলায় খাড়া হই, তখন তুমি কেন অধিক অশ্রু বর্ষণ কর না?’ এখানে “১৫ শব্দের প্রয়োগ দ্বারা শত্রু যে কঠোর 
পরিশ্রমী ও শক্তির অধিকারী, তা বুঝানো হয়েছে। 

অতঃপর আল্লাহ্‌র বাণী 8৭১2 415 ১৪৫ ১1 "51 4৯1 অর্থাৎ “সেকি ধারণা করে নিয়েছে যে, তার উপর 
কারো ক্ষমতা চলবে না”। উপরোক্ত আয়াতটি বনী জমৃহুর গোত্রের এক ব্যক্তি সম্পর্কে অবতীর্ণ হয়। যে খুবই 
পরাক্রমশালী থাকার কারণে তার উপাধি ছিল ‘শক্তির পিতা” । আল্লাহ পাক তাকে লক্ষ্য করে বলেছেন, “সেকি মনে 
করে যে, কখনও তার উপর কেউ ক্ষমতাবান হবে না’? এটা নিছক মিথ্যা ধারণা; বরং আল্লাহ পাকই সর্বভৌম 
ক্ষমতা ও মহাশক্তির মালিক । যার উদাহরণ সৃষ্টির পরতে পরতে বিদ্যমান । 

ঃপর আল্লাহ পাকের কালাম £ 174 915 5২1৯1), অর্থাৎ ‘সে বলে, আমি প্রচুর অর্থের অপচয় 
করেছি’ ৷ যা প্রকৃতপক্ষে আল্লাহর জন্য খরচ হয় নাই, বরং তা তার নবী মুহম্মাদ (সা)-এর দুশমনি ও বিরোধিতায় 
এবং পার্থিব আমোদ-ফুর্তি ও জীকজমকের জন্য ব্যয় করা হয়েছে। 

মুহাম্মদ ইব্‌ন সা'দ......হযরত ইব্ন আব্বাস রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 8174 %৮ এর 
অর্থ ১১৫1 ০11 বা প্রচুর ধন-সম্পদ । 

মুহাম্মদ ইব্‌ন আমর......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 814 9 461 এই আয়াতে 
বর্ণিত 1১] শব্দের অর্থ 1০54 বা প্রচুর মাল। 

ইউনুস......মুসলিম হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ 141 ১০ 54151 এই আয়াতে বর্ণিত 315 
(1 এর অর্থ 1১১৫ 9 বা প্রচুর মাল। 

বাশার......হযরত আবূ কাতাদাহ রো) হতে উপরোক্ত আয়াতের অর্থ একইরূপ বর্ণনা করেছেন। 

ইব্‌ন আবদুল আ'লা......হযরত আবু কাতাদাহ (রা) হতেও একইরূপ অর্থ বর্ণিত হয়েছে! 

কারী সাহেবগণ এই আয়াতের 191 শব্দের ক্রিআতে মতপার্থক্য করেছেন। মিসরের অধিকাংশ কারীর 
অভিমত এই যে, 14 শব্দের _ অক্ষরটি ‘তাশদীদ’ ছাড়াই পড়তে হবে। কিন্তু কারী আবু জাফর তাকে 
তাশদীদসহ পড়ার পক্ষে অভিমত ব্যক্ত করেছেন । 

গ্রন্থকার বলেন ৪ তার মতে এ ব্যাপারে সঠিক সিদ্ধান্ত হলো 134 শব্দের _ অক্ষরটি তাশ্দীদ ব্যতিরেকেই 
পড়া; কেননা অধিকাংশের মতামত এর পক্ষেই বলে প্রতীয়মান হয় । 

অতঃপর আল্লাহ পাকের বাণী ৪১১1 ১১ ৯] ১1 ২,০৯১ অর্থাৎ “সে কি মনে করে যে, তাকে কেউ দেখে 
নাই’? এখানে আল্লাহ তাআলা এঁ বেহুদা প্রচুর অপচয়কারীর দিকে ইংগিত করে বলেছেন, সেকি এরূপ মনে করে 


www.waytojannah.com 


Contents 


১৯৮ তাফসীরে তাবারী (আমপারা) 


যে, তার অন্যায় অপচয় করাকে কেউই অবলোকন করে না? এটা ঠিক নয়; বরং সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল 
আলামীন সকল বান্দার সর্ব প্রকার কাজের সঠিক খতিয়ান যথাযথভাবে রেখেছেন । 
বাশার...... হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ ১৯ £১ ০1:১1 .-.৯:1 
অর্থাৎ ‘সেকি মনে করে যে, তাকে কেউ দেখে নাই এ ঠিক নয়, বরং হে বনী আদম! তোমাকে কিয়ামতের দিন 
এই মাল সম্পর্কে এরূপ প্রশ্ন করা হবে যে, তুমি তা কিরূপে উপার্জন করেছিলে এবং কিরূপে ব্যয়ও করেছিলে? 
ইব্‌ন আবদুল আলা হযরত আবু কাতাদাহ (রা) হতেও উক্তবপ অভিমত ব্যক্ত করেছেন । 
পন od 2 পাঠিত টি ঠলাা তা 2 পার্ট ৮1৮১৮ ১০ » 2০2৮ 
১১ (11) ০ ১০০৩০৭4১৬ (৯.) ৬ REI? (৭) 0:৩4 ০৩০০1 (A) 
BBS 0 OLE ON SHI IIHG টে CAKES 
el rary » পপ পভ পা পা (5 | পানা উপর্ণ ? , 2 তু 
১2৫৯1562057 OV 04575215065 05) ৬ এ ৪১৫৩ 
৮. আমি কি তাকে দুটি চক্ষু, ৯. একটি জিহ্বা ও দুটি ওষ্ঠ দেই নি? ১০. এবং আমি কি তাকে দুটি পথই 
দেখাই নি? ১১. কিন্তু সে কষ্টসাধ্য পথ অবলম্বন করে নি। ১২. তুমি কি জান সে দুর্গম কষ্টসাধ্য পথ কি? 
১৩. তা হলো দাসমুক্তি, ১৪. অথবা দুর্ভিক্ষের সময় অন্নদান, ১৫. পিতৃহীন, নিকট-আত্মীয়কে, ১৬. অথবা 
ধূলিমলিন মিসকীনকে খাবার খাওয়ানো । 


তাফসীর 

এখানে আল্লাহ রাব্বুল আলামীন অন্যায় অপচয়কারীকে লক্ষ্য করে বলেছেন, আমি কি তাকে এমন দুটি চক্ষু 
প্রদান করি নি, যার সাহায্যে সে প্রকৃত সত্যের উজ্জ্বল নিদর্শনসমূহ দেখতে পায় এবং এমন একটি জিহ্বা ও দুটি 
ওষ্ঠ কি দেই নি যাতে সে আমার নামের পবিত্রতা বর্ণনা করতে পারে, বা আমার প্রদত্ত নিয়ামতরাজির শোকর 
,আদায় করতে পারে? 

বাশার......হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 8 ০৮১০ 2] 1» ৯১1 
কথা বলেছেন। 

অতঃপর আল্লাহ পাকের বাণী ৪ ০১.১|| ০১১৯3 এখানে আল্লাহ রাব্বুল আলামীন বলেছেন, "আমি তাকে 
দুটি পথের সন্ধান দিয়েছি’, যথা £ হক ও বাতিল বা সত্য ও অসত্য পথ। মুফাসসিরগণ ০+% এর ব্যাখ্যায় 
মতপার্থক্য করেছেন। কেউ কেউ বলেন, এর অর্থ ভাল ও মন্দ বা সৎ ও অসৎ পথ । যেমন কালাম পাকের বর্ণনা 
১5৫15101515 0০1 ১৮৮০5] 9৮5০৬ (1 অর্থাৎ আমি তাকে দুটি পথের সন্ধান দিয়েছি, হয়ত সে 
হিদায়াতপ্রাপ্ত হয়ে আমার শোকর গুযার বান্দায় পরিণত হবে; নয়ত পথভ্রষ্ট হয়ে আমার সাথে কুফরী করবে ৷’ 
এখানে ভাল ও মন্দ এই দুটি পথকে ০১২৯ বলা হয়েছে। 

ইব্‌ন হুমায়দ......হযরত আবদুল্লাহ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ ১১০1 5235 এই 
আয়াতে বর্ণিত ০+১%|| শব্দের অর্থ 8 ”)211 ১5$ ৯১১৭। ১ বা ভাল ও মন্দ পথ। 

ইবনুল মুসান্না ......হযরত আবদুল্লাহ হতে বর্ণনা করেছেন যে, ১১,১% শব্দের অর্থ ভাল ও মন্দ রাস্তা । 

আলী......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ 5১251 23১৯ এই 
আয়াতে বর্ণিত ১+- শব্দের অর্থ হিদায়াত ও গুমরাহীর রাস্তা ! ৰ 


www.waytojannah.com 





Contents 


সূরা বালাদ ১৯৯ 

মুহাম্মদ ইব্‌ন সা‘দ......হযরত ইবন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী 8 ১1১১১ 
১১১৯4। এই আয়াতে বর্ণিত ১১ শব্দের অর্থ ভালও মন্দ রাস্তা । 

আবু কুরাইব......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, ১৭৫ অর্থ ভাল ও মন্দ রাস্তা । 

মুহাম্মদ ইব্‌ন আমর......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ ১% ১১০9 এর অর্থ 
ভাল ও মন্দের রাস্তা । 

ইমরান ইবৃন মৃসা...... হাসান হতে বর্ণনা করেছেন যে, নবী করীম (সা) বলেছেন ১১১৯ শব্দের অর্থ খারাপ 
ও ভাল রাস্তা । কিন্তু আক্ষেপ! তোমাদের নিকট খারাপ রাস্তাটাই অধিক শ্রেয় । | 

মুজাহিদ ইব্‌ন মুসা ......হাসান হতে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (সা) বলেছেন ঃ এই দুটি রাস্তার একটি 
হলো ভাল ও অপরটি হলো খারাপ। কিন্তু আফসোস! তোমাদের নিকট খারাপ রাস্তাটাই অধিক প্রিয় । 

ইব্‌ন মুসান্না......হাসান সূত্রে নবী করীম (সা) হতে একইরূপ অভিমত ব্যক্ত করেছেন । 

ইয়াকৃব......হাসান হতে বর্ণনা করেছেন, আল্লাহ্‌র বাণী ১১|| ১১৯ এই আয়াতটি নবী করীম 


(সা)-এর খিদমতে তিলাওয়াত করা হলে তিনি বলেন, 'হে লোক সকল! এটা হলো দুটি রাস্তা যার একটি ভাল ও 
অপরটি মন্দ। কিন্তু দুঃখের বিষয়, তোমাদের নিকট খারাপ রাস্তাটি ভাল রাস্তার চেয়ে অধিক প্রিয়’ । 


করীম (সা)-এর নিকট উল্লেখ করা হলে তিনি বলেন £ ‘হে লোকগণ! এটা হলো এমন দুটি রাস্তা যার একটি ভাল 
ও অপরটি মন্দ ! আক্ষেপ! তোমাদের নিকট ভাল রাস্তার চাইতে খারাপ রাস্তাই শ্রেয়!’ 


১১১ শব্দের অর্থ ভাল ও মন্দ রাস্তা। অতঃপর তিনি আল্লাহ পাকের এই কালাম তিলাওয়াত করেন, | 
১০|| ১১,১৯ অর্থাৎ ‘আমি তাকে দুটি পথের সন্ধান দিয়েছি? । ৃ 

কেউ কেউ বলেন ৪১:১1) ১,০১৯ এর অর্থ ১১১11 ১0১5০ অর্থাৎ তাকে আমি এমন দুটি স্তনের 
সন্ধান দিয়েছি যা পানে তার শরীরের অস্থি-মজ্জা, রক্ত-মাংস বৃদ্ধিপ্রাপ্ত হয়। 


আবু কুরাইব......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, -১১১৯%]। ১,১৯, এর অর্থ £ ৯ 
0১911 অর্থাৎ তা দুটি মাতৃত্তন। | 
ইব্‌ন হুমায়দ......যাহহাক হতে বর্ণনা করেছেন যে, "৮১১০ এর অর্থ 8 ১৮১1| বা পীণোন্নত পয়োঃধর । 


গ্রন্থকার বলেন ৪ .১১,১% এর ব্যাখ্যায় যত কিছুই বলা হলো, তার মতে সঠিক অভিমত এই যে, এর অর্থ ভাল 
ও মন্দ রাস্তা ৷ | 

অতঃপর আল্লাহ পাকের বাণী ৪ ৭311 = 51 ১৩ অর্থাৎ ‘সেতো কষ্টসাধ্য পথ অবলম্বন করে নাই ।' এখানে 
আল্লাহ তাআলা বলেন, সে তো দুর্গম বন্ধুর পথ, যা উপরের দিকে চলে গেছে, তা অবলম্বন করে নাই । 


মুহাম্মদ ইব্‌ন মুসান্না......হাসান হতে বর্ণনা করেছিলেন যে, আল্লাহ পাকের কালাম £ 2311 ৮৯5৪1 93 এই 
আয়াতে বর্ণিত 3০1 হলো জাহান্নাম ৷ 

আমর ইব্‌ন ইসমাঈল ইব্‌ন খালিদ...... ইব্‌ন আমর হতে বর্ণনা করেছেন যে, 2৪০ হলো জাহান্নামের 
একটি পর্বত । 

ইয়াকুব......হাসান হতে বর্ণনা করেছেন যে, {$= জাহান্নামে অবস্থিত । 


www.waytojannah.com 


Contents j 


২০০ তাফসীরে তাবারী (আমপারা) 


বাশার......হযরত আবূ কাতদাহ রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের কালাম ৪ 2311 ০০551 ১৩ 
অর্থাৎ সে শ্রমসাধ্য বন্ধুর পথ অবলম্বন করে নাই অর্থাৎ আল্লাহ পাকের বিধি-নিষেধ পালনে ও তার অনুসরণে যা 
একান্ত প্রয়োজন, তা সে করে নাই। 

ইব্‌ন আবদুল আ'লা......হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌ পাকের বাণী 8 ১৫৯ 
২11 ১৯5২। এই আয়াতে বর্ণিত ২8০ শব্দের অর্থাৎ জাহান্নামের পর্বত, যেখানে আরোহণের কোন ব্যবস্থা নাই, 
অথচ সেখানে তাকে আরোহণ করতে হবে। 

ইব্‌ন বাশার......কা“ব হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ 2৪11 ২৪1 ১১ এর তাৎপর্য হলো তা 
জাহান্নামের ৭০ টি পর্যায়ের নাম । কিন্তু এখানে মাত্র {4,54 একবার বলা হয়েছে। আর এরূপভাবে উল্লেখের কারণ 
এই যে, এটা বাক্যের প্রথম পর্বে উল্লেখ করা হয়েছে। যার দীর্ঘ বর্ণনা পরে এসেছে, যেমন দাসমুক্তি, দুর্ভিক্ষের 
দিনে পিতৃহীন আত্মীয়কে অন্নদান অথবা দারিদ্রে নিষ্পেষিত নিঃস্বকে সাহায্য করা । 

ইউনুস......ইবৰ্ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ 54৪11 ₹২5| ১. এর তাৎপর্য এই যে, 
সে কি এমন রাস্তার অনুসন্ধান করে না, যাতে সে আখিরাতের শাস্তি হতে মুক্তি ও কল্যাণপ্রাপ্ত হতে পারে? 

অতঃপর আল্লাহ্‌র বাণী £ 2311 এ|১১1 (55 অর্থাৎ “তুমি কি জান, কষ্টসাধ্য পথ কি?’ এখানে আল্লাহ 
পাক তার নবীকে সম্বোধন করে বলেছেন “হে মুহাম্মদ (সা)! তুমি কি জান ‘আকাবা’ কি এবং তা হতে নাজাত বা 
পরিত্রাণের ব্যবস্থা কি? এর জবাব স্বরূপ আল্লাহ পাক নিজেই বলেছেন, উক্ত ‘আকাবা’ হতে নাজাতের রাস্তা এই 
যে, তুমি দাসদেরকে মুক্তি দেবে, দুর্ভিক্ষের সময় পিতৃ-মাতৃহীন ইয়াতীমদেরকে অন্নদান করবে এবং নিঃস্ব ও 
দরিদ্রদের সাহায্য করবে । 

ইয়াকৃব......হাসান হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ ২3) ৩% {5551105 1951 15$ এই আয়াতে 
বর্ণিত ২১৪ এ এর অর্থ দাসদেরকে মুক্তি প্রদান করা । এই সম্পর্কে এরূপ কথিত আছে যে, “যে মুসলমান কোন 
দাস বা দাসীকে মুক্তিদান করে, সে কিয়ামতের দিন দোযখের আগুন হতে মুক্তি পাবে" । 

বাশার......হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ 43 4 5151 155 
২3) এই আয়াতে বর্ণিত ২.3. ৬2 সম্পর্কে নবী করীম (সা)-কে জিজ্ঞেস করা হলে, তিনি বলেন, “উত্তম দাস 
মুক্তি তাই, যা মূল্যের দিক থেকে উত্তম ৷” 

বাশার......আবৃ নাজিহ হতে বলেছেন যে, আমি রাসুলুল্লাহ সো)-কে এরূপ বলতে শুনেছি, “যে মুসলমান অন্য 
একজন মুসলমান দাসকে মুক্তিদান করবে, সে কিয়ামতের দিন দোযখের আগুন হতে নিষ্কৃতি পাবে এবং যে মুসলিম 
মহিলা একজন মুসলিম দাসীকে যুক্তি দান করবে, সে ভার মহান বিনিময় স্বরূপ কিয়ামতের দিন দোযখের আদুন 
হতে মুক্তি ও নিষ্কৃতি পাবে ৷’ 

সাঈদ......উকবা ইব্‌ন আমির (রা) সূত্রে রাসুলুল্লাহ সো) হতে বর্ণনা করেছেন বা যে, “যে ব্যক্তি একজন 
মুসলমান দাস-দাসীকে মুক্তি প্রদান করবে, তা তার জন্য দোযখের আগুন হতে মুক্তির কারণ হবে!’ 

ইব্‌ন আবদুল আ'লা......হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাক “আকাবা কি’ 
এরূপ প্রশ্ব করে নিজেই এর জবাব স্বরূপ বলেছেন, তা হলো দাসমুক্তি, দুর্ভিক্ষের সময় অনাথ-ইয়াতীমদের অন্নদান 
এবং নিহস্ব-দরিদ্র ব্যক্তিদের সাহায্য দান । ৃ 

মুহাম্মদ ইব্‌ন সা“দ......হযরত ইব্‌ন আব্বাস রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ 8:54 31 
২2০০০০53৫৬2 এই আয়াতে বর্ণিত 5,০ শব্দের অর্থ ২০০ ২১3 বা দুর্ভিক্ষের সময় । 

হাসান ইব্‌ন আরাফা টির ইকরামা হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম 8 ৫১১৮: :০৪ 20551 21 
২১০৪ এই আয়াতে বর্ণিত ২.১... শব্দের অর্থ কঠিন অকাল বা দুর্ভিক্ষের সময় । 


Wwww.waytojannah.com 


Contents 
সুরা বালাদ ২০১ 


মুহাম্মদ ইব্‌ন আমর....... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, ২১০ ১5: ৪ -এর অর্থ করাল 
দুর্ভিক্ষের সময় । 

বাশার......হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 8 ১৯ ৯ ১৮০ 31 
১১:০০ এই আয়াতে বর্ণিত £5". শব্দের অর্থ ভীষণ অভাব ও করাল দুর্ভিক্ষের সময় । যখন মানুষ খাদ্যের 
অভাবে হাহাকার করতে থাকে। 

হুসায়ন......যাহহাক হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ ২০ 5১1৬2 ০৪ এর অর্থ দুর্ভিক্ষের 
সময় । 

অতঃপর আল্লাহ্র”বাণী ৪ ২১১% 19 (১ অর্থাৎ ‘পিতৃ-মাতৃহীন ইয়াতীম আত্মীয়কে’। এখানে এঁ সমস্ত 
ছোট ইয়াতীম বাচ্চার ভরণ-পোষণ ও লালন-পালনের কথা বলা হয়েছে, যাদের মাতাপিতা শৈশবে পরলোক গমন 
করে । এরূপ ইয়াতীমদের দেখাশুনা ও ভরণ-পোষণ করা জাহান্নাম হতে মুক্তির অন্যতম উপায় । 

অতঃপর আল্লাহ পাকের কালাম £ ২১১1১ (১৫5 51 অথবা 'ধুলিমলিন মিসকীনকে খাবার খাওয়ানো”, 
যারা দরিদ্রতার চরম নিম্পেষণে নিষ্পেষিত, নিঃস্ক ও সম্বলহীন। মুফাসসিরগণ ২:24 1$ শব্দের ব্যাখায় মতপার্থক্য 
করেছেন। | 

কেউ কেউ বলেন, এর অর্থ ‘ধূলিমলিন মিস্কীন ।" 

ইব্‌ন মুসান্না......হযরত ইব্ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 813 ০০০)! 
২১১০ এর তাৎপর্য এমন নিঃস্ব ও অভাবগ্রস্থ ব্যক্তি, যার আল্লাহ্‌র যমীন বা মাটি ছাড়া মাথা-গৌজার আর কোন 
ঠাই নাই । 

মাত্রাফ ইব্‌ন মুহাম্মদ......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে একইরূপ অভিমত ব্যক্ত করেছেন। 

ইব্ন মুসার্বা......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ Blass ৩1 
2১১০ এর অর্থ এমন নিঃস্ব ফকীর ব্যক্তি, যার মাথা গৌজার জন্য মাটি ছাড়া আর কোন সংস্থান নাই । 
_ যাকারিয়া ইব্‌ন ইয়াহইয়া......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, হ:১১1১ এর অর্থ এমন 
নিঃস্ব, যার মাটি ছাড়া আর কোন সম্বল নাই। 

ইব্‌ন হুমায়দ...... হযরত ইব্‌ন আববাস (রা) হতে বর্ণনা করেছেন যে, ২১১০ 13 এর অর্থ এমন দরিদ্র নিঃস্ব 
ব্যক্তি যার মাটি ছাড়া আর কোন সহায়-সম্বল নাই । 

জারীর......হযরত ইবৃন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ ২:১০ 13124. 51 এর 
অর্থ এমন নিঃস্ব মিস্কীন, যার মাটি ছাড়া আর কোন সম্বল নাই। 

আবু হাসিন ......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী 81314. ০1 
২১১১ এর তাৎপর্য এই যে, নিঃস্ব ও দরিদ্রতার কারণে যে মাটির উপরই বসবাস করে এবং এর ফলে তার 
'বসনাদি ধূলিমলিন হয়ে যায় । 

ইয়াকুব...... হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ ১১১13 (১৩০ 31 এর 
অর্থ দারিদ্য নিষ্পেষিত এমন নিঃস্ব, যার মাটি ছাড়া আর কোন সম্বল নাই৷ ৃ মি 

ইব্‌ন হুমায়দ......মুজাহিদ হতে, তিনি হযরত ইব্‌ন আববাস (রা) হতে বর্ণনা করেছেন যে, 13 (২১: 91 
২2১১০ এর অর্থ এমন অভাবগ্রস্থ নিঃস্ব ব্যক্তি, যে অভাবের কারণে রাস্তার উপর বসবাস করে । মি 

আবু কুরাইব...... হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, ২3০০০ ১12০৭ 51 এর অর্থ এমন 
নিঃস্ব সম্বলহীন ব্যক্তি, সে পথের উপর বসবাস করে । 


তাবারী-__-২৬ 


www.waytojannah.com 





~~ 


Contents 


২০২ oo তাফসীরে তাবারী (আমপারা) 


ইব্ন হুমায়দ......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ ২,5০ 1১1১: 51 এর অর্থ এমন 
সহায়-সম্বলষ্টীন নিঃস্ব ব্যক্তি, যার মাটি ছাড়া আর কোন মাথা গৌজার আস্তানা নাই। 

ইব্‌ন বাশার......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী $ 1১1১2-০০ 31 
২০০০ এর অর্থ এমন নিঃসম্বল ব্যক্তি, যার মাটি ছাড়া আর কিছুই নাই। 

মুহাম্মদ ইবৃন আমর........মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, ৪ ৭১২ 1১ ৮৮০০ 91 অর্থ ধূলি 
মলিন ব্যক্তি । 

আবু কুরাইব......ইকরামা হতে বর্ণনা করেছেন যে, ৪ ২১১০ 130১24০০521 এর অর্থ এমন ব্যক্তি, যে 
অভাবের তাড়নায় মাটির সাথে মিশে গিয়েছে। 

ইব্‌ন হুমায়দ......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, ২০১০০ রা 
নিঃস্ব, যার মাটি ছাড়া আর কোন ঘরবাড়ি নাই। 

কেউ কেউ বলেন, তার অর্থ মুখাপেক্ষী । আবার কেউ কেউ বলেন, আরবরা নিঃস্ব ব্যক্তিকে ‘ধূলি মলিন" ব্যক্তি 
বলে আখ্যায়িত করত । 

আলী......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ ৭১১০ Sls 51 এর 
অর্থ ভীষণ অভাবপ্রস্থ এবং এমন নিঃস্ব, যার কোনই ধন-সম্পদ নাই। 

ইউনুস......ইব্ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম £ ২:১০ ১1১2০ 31 এর অর্থ এমন 
গরীব নিঃস্ব, যার মাটি ছাড়া আর কোন সম্বল নাই। 

কেউ কেউ বলেন ৪ তার অর্থ অধিক সন্তান-সন্ততির অধিকারী যাদের ভরণ-পোষণ ও লালন-পালন করতে সে 
ব্যক্তি একেবারেই অক্ষম ও অপারগ । 

মুহাম্মদ ইব্‌ন সা‘দ......হযরত ইব্ন আববাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £1$ (৩.০ 91 
২১১০ এর অর্থ এমন অভাবগ্রস্থ নিঃস্ব ব্যক্তি, মার অনেক সন্তান-সন্ততি আছে কিন্তু তাদের লালন-পালন ও ভরণ- 


পোষণের ক্ষমতা তার নাই। 


আবু কুরাইব......সাঈদ ইব্‌ন যুবায়র হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 8 ৭১০ SCs 91 এর 
অর্থ অধিক সন্তান-সন্ততির অধিকারী কিন্তু নিঃস্ব ব্যক্তি । 

বাশার......হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, ২৯১২ SCs 5 এর অর্থ অধিক 
সন্তান-সন্ততির মালিক,কিন্তু দারিদ্র প্রপীড়িত নিঃস্ব । 

গ্রন্থকার বলেন £ হ১১ 15 সম্পর্কে যতরপ ব্যাখ্যা দেওয়া হলো, তার নিকট বিশুদ্ধ অভিমত এটাই যে, তার 
অর্থ এমন ব্যক্তি, যে দারিদ্র্য-নিম্পেষিত, সহায়-সম্বলহীন পথের কাঙাল ' যার সামান্যতম প্রয়োজনটুকুও মেটাবার 
সামর্থ্য নেই। 


২ এয (1/) ৩১০০ 1013374 TE AG Ce RE (৬) 


E 2 3/77 


68% লা ৫ ৪ (. ) ১2223 78 জিত ৰ 2 5:81 19486102 2১০12 (১৭) ১ 2 
রা CEE SEO পাপা হি সৱ পৱা ৰ 
ধারণ ও দয়া-দাক্ষিণ্য প্রদর্শনের উপদেশ দেয় । ১৮. এরাই দক্ষিণপন্থী, সৌভাগ্যশালী ব্যক্তি । ১৯. আর যারা 


আমার নির্দশনাবলী প্রত্যাখ্যান করেছে তারা বামপন্থী, হতভাগ্য । ২০. ওরা অগ্নি পরিবেষ্টিত হবে, খা হতে 
তারা বের হতে পারবে না। 


bl! 


www.waytojannah.com 


Contents 
সুরা বালাদ ২০৩ 


তাফসীর 
এখানে আল্লাহ রাববুল আলামীন দুইটি সংক্ষিপ্ত বাক্যে মু'মিন সমাজের দুইটি বড় গুরুত্বপূর্ণ বিশেষত্বের কথা 
উল্লেখ করেছেন । প্রথমটি হলো সেই সমাজের মানুষ, যারা পরস্পর পরস্পরকে ধৈর্য ধারণের প্রেরণা দেয়। আর 
দ্বিতীয় হলো, তারা পরস্পর পরস্পরকে দয়া ও অনুগ্রহ প্রদর্শনের জন্য অনুপ্রাণিত করে । 
মুহাম্মদ ইব্‌ন সিনান......হযরত ইব্ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 8 1১০ 1৯53 
২৭5 এর অর্থ তারা একে-অপরের প্রতি দয়া ও অনুগ্রহ প্রদর্শনের প্রেরণা দেয়। 
অতঃপর আল্লাহ পাকের কালাম $ ২ "১014 ৯:০1 511 “এই লোকেরাই দক্ষিণপন্থী ও 

সৌভাগ্যশালী”। এখানে আল্লাহ তা'আলা এ সমস্ত ব্যক্তিকে দক্ষিণপন্থী বা সৌভাগ্যশালী বলে উল্লেখ করেছেন, 
যারা তার প্রতি ঈমান আনয়নের পর দাস মুক্ত করেছে, দুর্ভিক্ষের দিনে পিতৃমাতৃহীন অনাথ আত্মীয়কে অন্নদান 
করেছে এবং অভাবগ্রস্থ, দরিদ্র, নিঃস্বকে সাহায্য করেছে, কিয়ামতের দিন তারা দক্ষিণপন্থী বলে জান্নাতে প্রবেশের 
অধিকারপ্রাপ্ত হবে। 

অপরপক্ষে আল্লাহ্র বাণী ৪ ৯ শীলা ৪৯0902915৮৯ ১2515 অর্থাৎ ‘যারা আমার 
নিদর্শনাবলী প্রত্যাখ্যান করেছে, তারই বামপন্থী হতভাগ্য ৷’ এখানে আল্লাহদ্বোহী কাফিরদের কথ বলা হয়েছে। 
যারা আল্লাহ পাকের হাজারো নিয়ামতের মধ্যে ডুবে থাকা সত্তেও তাকে অস্বীকার ও প্রত্যাখ্যান করে । কিয়ামতের 
দিন তারা বামপন্থী ও হতভাগ্যদের দলভুক্ত হয়ে জাহান্নামে প্রবেশ করবে । 

অতঃপর আল্লাহ্‌র বাণী ৪5০% %)(5 ০০ অর্থাৎ “তারা অগ্নি পরিবেষ্টিত হবে, যা হতে তারা বের হতে 
পারবে না।" এটা কিয়ামতের দিন চরম আল্লাহদ্বোহী কাফিরকুলের অবস্থা হবে। তারা এমন কঠোর আযাবে 
গেরেফতার হবে যে, তা হতে কোনদিনই তারা নিষ্কৃতি বা পরিত্রাণ পাবে না। 

আবু সালেহ......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £5০১০ ১১421 
এই আয়াতে বর্ণিত $১০4, এর অর্থ এমন অগ্নি যা জ্বালিয়ে ভস্ম করে দেবে। 

মুহাম্মদ ইবৃন সাঁদ......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ ১ ১ 
১০% এর অর্থ এমন অগ্নি যা তাদেরকে জ্বালিয়ে ভস্মীভূত করবে 

বাশার......হযরত আবূ কাতাদাহ (রা) 'হতে বর্ণনা করেছেন যে, ১১০% ১০৯৪5 এর তাৎপর্য এই যে, 
তারা জাহান্নামের অগ্নিতে চতুর্দিক হতে এমনভাবে পরিবেষ্টিত হবে যে, তা হতে বের হওয়ার কোন পথই তারা 
পাবে না, বরং অনন্তকাল ধরে তারা সেখানে অবস্থান করতে থাকবে । 

হুসায়ন......যাহহাক হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪:১০ এর অর্থ 8 ১৫:1০ 331৯০ অর্থাৎ 
জাহান্নামের আগুন তাদেরকে চতুর্দিক হতে পরিবেষ্টিত করে নেবে । সেখান থেকে বের হওয়ার কোন পথই তারা 
পাবে না। ্‌ 

সূরা বালাদের তাফসীর এখানেই সমাপ্ত হলো । 


www.waytojannah.com 


Contents 


#2- 04 


iS 
সূরা শাম্স 


মক্কায় অবতীর্ণ আয়াত- ১৫, রুকৃ-১। 


1১১ ১১১১ 4017৪ 
দয়াময়, পরম দয়ালু আল্লাহের নামে । 


তে তা / / পর তাও পাতি 2 তা ৮ | € 

ট ১৯19, 5)15 I) 6515) 4%; (0) 6৪০৮০5০১৯0১ (0) 

PA 4 EL উপ পাকি স্পা” ॥ 5 পে 

0 ৮৪০৮২০০০০০১ (৭) (0৪১205526905 (০) GEE (£) 
& ১65 শিবির (A) (৪১১, 55805 (৮) 


১. সূর্যের ও তার কিরণের শপথ । ২. চন্দ্রের শপথ, যখন তা সূর্যের পরে আবির্ভূত হয়। ৩. দিবসের 
শপথ, যখন সে তাকে (সূর্যকে) প্রকট করে তোলে, ৪. এবং রাত্রের শপথ, যখন সে তাকে আচ্ছাদিত করে। 
৫. আকাশমণ্ডল ও সেই সত্তার শপথ, যিনি তা সংস্থাপিত করেছেন । ৬. আর পৃথিবীর ও সেই সত্তার শপথ, 
যিনি একে বিছিয়ে দিয়েছেন। ৭. শপথ মানুষের এবং যিনি একে সুঠাম করেছেন । ৮. পরে একে এর সৎকর্ম 
ও অসৎকর্মের জ্ঞান দান করেছেন । 


তাফসীর 


আল্লাহ রাব্বুল আলামীন এখানে সূর্য্যও তার কিরণের শপথ করেছেন । মুফাসসিরগণ (==, শব্দের 
ব্যাখ্যায় মতপার্থক্য করেছেন। কেউ কেউ বলেছেন, এর অর্থ সূর্য বা দিবস। হারার কালো বাজ রর কি 
হলো সমস্ত দিন। 

বাশার......হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ (১৯০১ milly এর 
অর্থ দিবস। 

কেউ কেউ বলেছেন তার অর্থ হলো সূর্যের কিরণ। 

মুহাম্মদ ইবৃন্‌ আমর......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী £ AE oy maids এর অর্থ 
হলো সূর্যের কিরণ । 

গ্রন্থকার বলেন £ এখানে আল্লাহ পাক সূর্য ও দিনের যে শপথ করেছেন, এটা খুবই বাস্তব। কেননা সূর্যের 
কিরণের ফলেই তো দিবসের আরম্ভ হয়ে থাকে । 

অতঃপর আল্লাহ্র বাণী £ (৯2১5151 5511, অর্থাৎ “চন্দ্রের শপথ! যখন তা সূর্যের পরে আবির্ভূত হয়”। 
এখানে আল্লাহ পাক চন্দ্রের শপথ করেছেন, যা সূর্য অস্তমিত হওয়ার পর আকাশে আবির্ভূত হয়ে থাকে । আর 
সাধারণত এটা চান্দ্রমাসের প্রথমদিকে হয়ে থাকে অর্থাৎ শুক্লপক্ষে । 


Wwww.waytojannah.com 


Contents 
সূরা শামস্‌ ২০৫ 


মুহাম্মদ ইব্‌ন সা‘দ......হযরত ইবৃন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ 131 ১৪119 
(৯5 এর অর্থ চন্দ্র যখন সূর্য অস্তমিত হওয়ার পর আগমন করে। 

ইয়াকৃব......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, (৯১5131 ১311) এর অর্থ চন্দ্র যখন সূর্য অস্তমিত হওয়ার পর 
আবির্ভূত হয়। রর 

মুহাম্মদ ইব্‌ন আমর......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ (৯১5 131 ১০৪]। এই আয়াতে 
বর্ণিত (৯১5 এর অর্থ (4:5 অর্থাৎ যখন সূর্য অস্তমিত হয়, সে তখন এর অনুসরণ করে। 

বাশার......হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ (2১ 15! ১৪]| এর অর্থ 
শপথ চন্দ্রের, যখন তা সূর্য অস্তমিত হওয়ার পর উদিত হয়। 

ইব্‌ন আবদুল আ'লা......হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, (৯১ 31 ৯৯৪5 এর অর্থ 
সূর্য অস্তমিত হওয়ার পর যখন নতুন চন্ত্রের উদয় হয়। 

অতঃপর আল্লাহর বাণী ৪ (4131 ১441 অর্থাৎ “দিবসের শপথ! যখন সে তা প্রকট করে তোলে৷’ এখানে 
(71 শব্দের অর্থ প্রকাশ করা । 

বাশার......হযরত আবু কাতাদাহ রো) হতে বর্ণনা করেছেন যে, (41101 ১৮৪13 এর অর্থ যখন দিবস 
অস্তগামী হয়। 

কেউ কেউ বলেন ঃ এর অর্থ দিবস যখন রাত্রিতে পরিবর্তিত হয়। 

অতঃপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বাণী 8 (১5১13113115 অর্থাৎ “শপথ রাত্রির! যখন সে তাকে 
আচ্ছাদিত করে’ সূর্য অন্তমিত হওয়ার সাথে সাথেই সমস্ত বিশ্ব চরাচরে অমানিশার অন্ধকার নেমে আসে । একে 
তুলনা করা হয়েছে সূর্যকে আচ্ছাদিত করার সাথে। 

বাশার......হযরত আবু কাতাদাহ রো) হতে বর্ণনা করেছেন যে, (৯.২. 1১1 1415 এর অর্থ যখন রাত্রি 
তাকে আচ্ছাদিত করে। রর 

অতঃপর আল্লাহ্‌র বাণী 8 (405,159 ৮[-০74115 অর্থাৎ শপথ আকাশের এবং এর সংস্থাপনকারীর' অর্থাৎ 
যিনি তাকে সৃষ্টি করেছেন এবং পৃথিবীর উপরিভাগে একে ঠিক ছাদের মতই সংস্থাপন করে দিয়াছেন। অবশ্য কেউ 
কেউ এর তাফসীরে নিম্নরূপ অভিমতও ব্যক্ত করেছেন । যেমন ঃ 

বাশার...... হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 81৯১ (59 lr, এই 
আয়াতে বর্ণিত 1: এর অর্থ (813 অর্থাৎ তাকে সৃষ্টি করেছেন। 

মুহাম্মদ ইব্‌ন আমর ......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ (2127 1০) ৮০415 এর অর্থ 
আল্লাহ পাক আকাশকে সৃষ্টি করেছেন । এখানে ( শব্দটিকে ০ বা 311 অর্থে ব্যবহার করা হয়েছে। যেমন 
কুরআন মজীদের অন্যত্র আছে £ ১13 (৭৩ ১413১ অর্থাৎ ‘পিতা ও সন্তান-সম্ততির শপথ! এখানে আদম (আ) ও 
তীর সন্তান-সন্ততিদের শপথ করা হয়েছে। ৮.1 ১7530 ০১৮৯1৯৯৩১০8: “যে স্ত্রীলোকদেরকে 
তোমাদের পিতারা বিবাহ করেছে, তোমরা তাদেরকে বিবাহ করো না।” ০৭] 05 0 lb a Inc 
নারীদের মধ্যে যাকে তোমার পসন্দ তাকেই বিবাহ কর'। 

অবশ্য কোন কোন মুফাসসির শব্দটি ১২. অর্থে ব্যবহৃত হয়েছে বলে অভিমত প্রকাশ করেছেন । তারা 
এই আয়াত কয়টির অর্থ এভাবে করেছেন, যথা £ আকাশমণ্ডল ও একে সংস্থাপন করার শপথ, পৃথিবী ও তার 
বিস্তীর্ণ হওয়ার শপথ, আর নফস ও তাকে সুবিন্যস্ত করার শপথ । 


www.waytojannah.com 





Contents 


২০৬ তাফসীরে তাবারী (আমপারা) 


অতঃপর আল্লাহর বাণী £ (৯ (০9 ০2,41, ‘আর শপথ পৃথিবীর ও যিনি তাকে বিস্তৃত করেছেন, তার ৷” 
তবে (৯১২৮ শব্দের অর্থ (৫৮... অর্থাৎ তাকে বিস্তৃত করেছেন ডাইনে-বামে, চতুর্দিকে । এখানে (৯.২১ শব্দের 
ব্যাখায় মুফাসসিরগণ মতপার্থক্য করেছেন। 

কেউ কেউ বলেছেন এর অর্থ, পৃথিবী ও এর মধ্যে সৃষ্ট সমস্ত জিনিসের । 

মুহাম্মদ ইব্‌ন সা‘দ......হযরত ইব্ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, (২.৯ ৮০১ ৯০১15 এই 
আয়াতে বর্ণিত ১৮৯৮ শব্দের অর্থ এর মধ্যে সৃষ্ট সমস্ত জিনিস। 

মুহাম্মদ ইব্‌ন আম্মারাহ......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ঃ Lab ৮০১ 025319 এর 
অর্থ শপথ পৃথিবীর ও তা বিস্তৃতকারীর । 

ইউনুস......ইবৃন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী ৪ (A (০০ এর অর্থ (৮... অর্থাৎ তা 
বিস্তৃত করা । 

তঃপর আল্লাহ্‌ পাকের কালাম ৪ (১1. ০৩ ১৯১৪ অর্থাৎ ‘নফস এবং তার সুবিন্যস্তকারীর শপথ’ ৷ 

এখানে “সুবিন্যস্ত করা’ অর্থ তাকে যে দেহ প্রদান করা হয়েছে, এর গঠন, হাত-পা ও মগজের সব কিছুই মানুষের 
মত জীবন যাপনের জন্য প্রয়োজন ও উপযোগী । এখানে । শব্দটি ১০০ এর অর্থেও ব্যবহার হতে পারে । তখন 
আয়াতের অর্থ হবে ‘আর নফস এবং একে সুবিন্যস্ত করার শপথ ।' 

অতঃপর আল্লাহ্‌র বাণী ৪ (৯1335 (৯১৮৯১1৫০৫1১ ‘অতঃপর তিনি একে সৎ ও অসৎকর্মের জ্ঞান দান 
করেছেন ।” অর্থাৎ সৃষ্টিকর্তা ভাল ও মন্দ, ন্যায় ও অন্যায়ের পার্থক্যবোধ জন্মগতভাবে মানুষকে দিয়েছেন। 

আলী......হযরত ইব্‌ন আব্বাস রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী 81187) (৯১৯৯৪ (a 
এর তাৎপর্য এই যে, তিনি সত্য ও মিথ্যা বা ভাল ও মন্দকে পরিষ্কারভাবে বর্ণনা করেছেন। 

মুহাম্মদ ইব্‌ন সা“দ......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ 14413 
(১1855 (৯১৯৪ এর অর্থ তিনি সৎ ও অসৎ কর্মের বিবরণ প্রকাশ করেছেন । 

নাজ নান ভিন্ন সূত্রে হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, ৮৯১৬২ ৪ ৫4103 
(১157 এর অর্থ তিনি তাকে সৎ ও অসৎ কর্মের জ্ঞান দান করেছেন। 

মুহাম্মদ ইব্‌ন আমর রর মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, (১15%59 (৯১৯৪ (৪০৫15 এর অর্থ তিনি সত্য 
ও মিথ্যাকে চিনিয়ে দিয়েছেন । 

বাশার...... Ee EEC OE I EROS FRACS রি এর অর্থ 
lh ello i nttshit-i iui nda Betowesdd 
তৱ জনত লও লজ 

ইব্‌ন হুমায়দ......সুফিয়ান হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ Ct UT CT LL 
তিনি তাকে সৎ ও অসৎ কর্মের জ্ঞান দান করেছেন । 

মিহ্রান......যাহহাক হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ (21,55, (৯১২৪ 1৫৫15 এর অর্থ ভাল ও 
মন্দকাজের বর্ণনা । কেউ কেউ বলেছেন, সৃষ্টিকর্তা সৃষ্টিগতভাবে মানুষের মধ্যে ভাল ও মন্দের গুণাবলী নিহীত 
রেখেছেন । যেমন ঃ 

ইউনুস......ইবৃন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ (১198591৯৮৯৪ (৫4105 এর অর্থ 
উপ Sa Sa EEC eS পা 


www.waytojannah.com 


Contents 
সূরা শামসৃ ২০৭ 


ইব্ন বাশার......আবুল আসওয়াদ আদ-দুয়ালী হতে বলেছেন £ একদা ইমরান ইব্‌ন হুসায়ন আমার নিকট প্রশ্ন 
করেন যে, মানুষেরা প্রতিটি কাজের জন্য যে অপরিসীম চেষ্টা ও পরিশ্রম করে; এটা কি আল্লাহ্‌ পাক কর্তৃক 
এভাবেই লিখিত অথবা নবী করীম (সা) যেভাবে করে দিয়েছেন, সকলে কি সেইভাবে সম্পন্ন করবে? তদুত্তরে আমি 
বলি যে, ‘বরং এটা আল্লাহ্‌ পাক কর্তৃক পূর্ব নির্ধারিত ৷’ তখন তিনি বলেন, তবে কি তা একরপ যুলুম নয়? তখন 
আবুল আসওয়াদ বলেন এইরূপ প্রশ্নে আমি খুবই ভীত-সন্ত্স্ত হয়ে পড়ি এবং বলি যে, না, এটা সঠিক নয়; বরং 
তিনি সৃষ্টিকর্তা ও সর্বময় ক্ষমতার অধিকারী হিসেবে যা খুশি তাই করে থাকেন। তাকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ 
করার ক্ষমতা কারো নাই, বরং জিজ্ঞাসাবাদ কাল কিয়ামতের দিন তাদেরকেই করা হবে । তখন ইমরান ইব্‌ন 
হুসায়ন (রা) বলেন, আমি শুনেছি একদা রাসূলুল্লাহ্‌ (সা)-এর দরবারে মুযায়নাহ অথবা জুহায়নাহ সম্প্রদায়ের এক 
ব্যক্তি উপস্থিত হয়ে প্রশ্ন করেন যে, “হে আল্লাহ্‌র রাসূল! মানুষেরা প্রতিটি কাজ-কর্মের জন্য যে চেষ্টা ও পরিশ্রম 
করে, এটা কি তাদের জন্য আল্লাহ তা'আলা কর্তৃক পূর্ব নির্ধারিত অথবা আল্লাহর নবীগণ যেভাবে করেন, সকলে 
সেইভাবে সম্পন্ন করবে? তদুত্তরে আল্লাহর নবী (সা) বলেন “বরং আল্লাহ পাক মানুষের জন্য আগেই দুটি পথের 
সন্ধান দিয়েছেন, যেমন কুরআনের ভাষায়, “মানুষের শপথ, যিনি একে সুবিন্যস্ত করেছেন এবং সৎ ও অসৎ কর্মের 
জ্ঞানও দান কবেছেন’ । 


১৯:8৩ (১১) ঢি ০2268562151 ৫ পা (৭) 
SI (15) ১৫845491866 MOSSE ON ৪ (854১) (১1) 
৮1 20৫ LL onl) টিন? পাঠ পর্ণ 

08০ ৩১ (1০) 8৮৯৮৫ ৯৪০০৩০৩৮৪০3 3 2১2০ 


৯. সে ব্যক্তি নিজের নফসের তাষকিয়া বা পরিশুদ্ধ ও পবিত্র করেছে, সে কল্যাণ পাবে । ১০. আর যে 
লোক নিজের সত্তা নিহিত ভাল প্রবণতাকে নস্যাৎ করেছে, সে ব্যক্তি চরমভাবে ব্যর্থ হবে । ১১. সামূদ জাতি, 
নিজেদের সীমালংঘনের দ্বারা তাদের নবীর প্রতি মিথ্যা আরোপ করেছিল । ১২. সেই জাতির সর্বাপেক্ষা 
হতভাগ্য ও দুষ্ট ব্যক্তি যখন ক্ষিপ্ত ও তৎপর হয়ে উঠল, ১৩. তখন আল্লাহ্র রাসূল তাদেরকে বলল ঃ 
আল্লাহ্‌র উদ্ত্রী ও তাকে পানি পান করানোর ব্যাপারে যত্ববান হও। ১৪. কিন্তু সেই লোকেরা তার কথাকে 
মিথ্যা মনে করল এবং উদ্ত্রীকে হত্যা করল। অতঃপর তাদের গুনাহের শাস্তি স্বরূপ, তাদের প্রতিপালক 
তাদেরকে সমূলে ধ্বংস করে মাটির সাথে মিশিয়ে দিলেন ১৫. এবং এর পরিণতির জন্য আল্লাহ্র শংকা 
করবার কিছুই নাই। 


তাফসীর 

আল্লাহ তা“আলার বাণী 81 ১০ ০1 “৪ অর্থাৎ “যে ব্যক্তি স্বীয় নফসের পবিত্রতা অবলম্বন করল, সে 
কল্যাণপ্রাপ্ত হলো" । এখানে পবিত্রতা অবলম্বন করার অর্থ শিরক-কুফর-বিদআত ও সর্বপ্রকার গুনাহের কাজ হতে 
বিরত থাকা এবং সব সময় সৎ ও নেক আমল করা । যার দ্বারা প্রকৃত কল্যাণ লাভ করা সম্ভব হয়। এটাই এ 
আয়াতের ব্যাখ্যা । অবশ্য কেউ কেউ অন্যরূপ অভিমতও প্রকাশ করেছেন । যথা ঃ ॥ ৬ 

আলী......হযরত ইব্‌ন আববাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 81৫১ ১ ০৪1 ১5 এর অর্থ 
এ ব্যক্তি কল্যাণ ও মুক্তিপ্রাপ্ত হলো, যার আত্মাকে আল্লাহ্‌ পাক পবিত্র করলেন। 

ইব্‌ন হুমায়দ......হযরত ইকরামা হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ (64১ ০ ০1১5 এই আয়াতে 
চি পা লৰ জা হলা ক বসরা 


www.waytojannah.com 


Contents 
২০৮ তাফসীরে তাবারী (আমপারা) 


বাশার......হযরত আবূ কাতাদাহ রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ (4, ১০ 481 4 এর অর্থ 
যে ব্যক্তি স্বীয় নফসকে নেক আমলের দ্বারা পরিশুদ্ধ করল, সে কল্যাণ ও মুক্তিপ্রাপ্ত হলো । 

ইব্‌ন আবদুল আ'লা......হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, এঁ ব্যক্তি কল্যাণপ্রাপ্ত হলো যে 
স্বীয় সত্তাকে সদানুষ্ঠানের দ্বারা পবিত্র করল। ূ 

ইউনুস......ইব্ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 81৫১ ০-৭ 05 5 এর অর্থ যার নফ্সকে 
আল্লাহ তা'আলা পবিত্র করলেন, সে কল্যাণ ও সফলতাপ্রাপ্ত হলো । এ বাক্যটি শপথের অনুরূপ ব্যবহৃত হয়েছে। 

ইয়াজীদ......হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ($45 ৮৮১ 0451 4৪ এই 
আয়াতটি এখানে কসম স্বরূপ ব্যবহৃত হয়েছে । আরবী সাহিত্যে এই ধরনের ব্যবহারের নযীর আগেও বর্ণিত 
হয়েছে। 

অতঃপর আল্লাহ্‌র বাণী 81১১ -০ 13 355 অর্থাৎ “যে ব্যক্তি নিজের সত্তা নিহিত ভাল প্রবণতাকে নস্যাৎ 
করবে, সে চরমভাবে ব্যর্থ হবে” । এখানে (1০ শব্দের মূল হলো £১5 যার অর্থ দমন করা, গোপন করা, 
লুকিয়ে রাখা, অপহরণ করা এবং পথভ্রষ্ট বা গুমরাহ করা । কাজেই এই আয়াতের মূল তাৎপর্য হলো, যে ব্যক্তি 
নিজের নফস বা সত্তায় অবস্থিত ভাল প্রবণতাসমূহের উৎকর্ষ ও বিকাশ সাধনের পরিবর্তে তাকে গোপন করে 
বিভ্রান্তি ও খারাপ প্রবণতার দিকে পরিচালিত করবে এবং পাপ লিন্সা ও খারাপ প্রবণতাকে অতিশয় শক্তিশালী 
বানাবে, সে চরমভাবে ব্যর্থ হবে। এটাই আয়াতের ব্যাখ্যা। অবশ্য কেউ কেউ অন্যরূপ ভাষ্যও প্রদান 
করেছেন। যথা £ 

আলী......হযরত ইবন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ ৮১০০ ০ ১ ১৪5 এর 
অর্থ এ ব্যক্তি চরমভাবে ব্যর্থ হবে, যার নফসের ভাল প্রবণতাকে আল্লাহ পাক নস্যাৎ করে দিবেন । 

মুহাম্মদ ইব্‌ন সা'দ......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, (১০১ ০4 ১৪ এই 
আয়াতে বর্ণিত ৮৯. শব্দের অর্থ £ (৫১35 বা তাকে মিথ্যা প্রতিপন্ন করবে। 

আবু কুরাইব......সাঈদ ইব্‌ন যুবায়র হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 811: +৮5 ০5 39 এই 
আয়াতে বর্ণিত (৯. শব্দের দুটি অর্থ যথা £৪ গোপন করা ও পথভ্রষ্ট করা । 

ইব্‌ন হুমায়দ......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ (৯/..১ ১০ 2 3 এর অর্থ এ ব্যক্তি 
চরমভাবে ব্যর্থ হবে, যে নিজের সত্তায় ভাল প্রবণতাসমূহের উৎকর্ষের পরিবর্তে পথত্রষ্টতা ও গুমরাহীর অনুসরণ ও 
অনুকরণ করবে । ্‌ 

মুহাম্মদ ইব্‌ন আমর......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী (১০১ -১০ এর অর্থ যে ব্যক্তি 
তাকে গুমরাহ ও পথভ্রষ্ট করল । 

বাশার......হযরত কাতাদাহ (রো) হতে বর্ণনা করেছেন যে, €১/১ ০ ১৮১ ১৪ এই আয়াতে বর্ণিত 
(৯1, শব্দের অর্থ যে তাকে গুনাহে ও অপকর্মে লিপ্ত করল ৷’ 

ইব্‌ন আবদুল আ'লা........ হযরত আবু কাতাদাহ (রা) হতে উপরোক্ত উক্তির অনুরূপ অভিমত ব্যক্ত 
করেছেন। ৃ 

ইউনুস......ইব্ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, (৯৮. ০ 02 ১39 এর অর্থ ১ ৭111 ৮.১ ১৯ বা 
যার নফসকে আল্লাহ গুমরাহ ও পথভ্রষ্ট করেন। 

অতঃপর আল্লাহ্‌র বাণী ৪ (21,২4০, ১৯০৪ 5,454 অর্থাৎ “সামূদ জাতি সীমালংঘনের দ্বারা তাদের নবীর প্রতি 
মিথ্যা দোষারোপ করেছিল ।” সামুদ জাতি তাদের নিকট প্রেরিত নবী হযরত সালিহ (আ)-এর নবুয়তকে মিথ্যা 


www.waytojannah.com 


Contents 
সূরা শামস্‌ ২০৯ 


প্রতিপন্ন ও অস্বীকার করত । হযরত সালিহ (আ) তাদের এই অন্যায়-অপকর্মের জন্য আল্লাহ্র তরফ হতে শাস্তির 
ওয়াদা করেন। যা ছিল প্রকৃতপক্ষে আল্লাহদ্রোহিতার কারণে । যেমন কালাম পাকের ভাষায় 8 3:০৪ (0 
251%5181১15 ‘অতঃপর সামুদ জাতি তাদের আল্লাহদ্রোহিতার কারণে ধ্বংস হয়েছিল’ । 
সাঈদ ইব্ন্‌ আমর......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা-করেছেন যে, আল্লাহ পাকের কালাম ৪ ২-১১ 
(5151১ ১৯৯১ এই আয়াতে বর্ণিত ৬৯৯৮ শব্দের অর্থ আযাব বা শাস্তি অর্থাৎ সামূদ জাতি তাদের প্রতি 
ওয়াদাকৃত শাস্তি বা আযাবকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। 
বাশার......হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, ৯/১৯৮, ১৯০৪ ৩:১২ এই আয়াতে বর্ণিত 
(২1১৯4, এর অর্থ ১৮2১1 বা “সীমালংঘনেরপ্ৰারা' | 
কেউ কেউ বলেন, এর অর্থ সামূদ জাতি আল্লাহ পাকের প্রতি গুনাহের দ্বারা তাঁর প্রতি মিথ্যা আরোপ 
করেছিল। 
মুহাম্মদ ইব্‌ন আমর......মুজহিদ হতে বর্ণনা করেছেন যে, (৯1১, ১১০৪ ৩১১২ এই আয়াতে বর্ণিত 
(৯1১%, এর অর্থ ৫-০-১ অর্থাৎ তাদের গুনাহের দ্বারা । ৃ 
ইউনুস ......ইবৃন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের বাণী 1:১9] , 55 ০,১24 এই আয়াতে 
বর্ণিত (১1১1 এর অর্থ ১$-২.৯০:৪ ০4.২০, অর্থাৎ তাদের আল্লাহদ্রোহিতা ও গুনাহের দ্বারা । কেউ কেউ 
বলেন, এর অর্থ সর্বসম্মতিক্রমে । যেমন ঃ 
ইউনুস......মুহান্মদ ইব্‌ন কাব হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী £1৯।$১৯1 ১ ১১০৪ ১৫ এই 
আয়াতে বর্ণিত (৯,১৮, এর অর্থ সর্বসম্মতিক্রমে বা সকলে একত্রে । | 
ইব্‌ন আবদুর রহীম আল-বারকী........ মুহাম্মদ ইব্‌ন কাব হতে উপরোক্ত অভিমতের অনুরূপ মতামত 
ব্যক্ত করেছেন। 
£পর আল্লাহ পাকের কালাম £ (৯5.21 ০১131 অর্থাৎ ‘ওদের মধ্যেকার সর্বাধিক হতভাগ্য ব্যক্তিটি যখন 
তৎপর হয়ে উঠল ৷’ এই ব্যক্তিটি কওমে সামূদের অন্তর্ভুক্ত ছিল এবং এর নাম হলো কিদার ইব্‌ন সালিফ । 
ইয়াকৃব......হিশাম হতে বর্ণনা করেছেন যে, একদা রাসূলুল্লাহ (সো) খুতবা দেওয়ার সময় হযরত সালিহ 
(আ)-এর উন্ত্রী ও তার হত্যাকারী সম্পর্কে আলোচনা করেন । 
পর আল্লাহর বাণী £ (১3:51 :০,১১1১। এই আয়াতে বর্ণিত ওদের হতভাগ্য লোকটি সম্পর্কে বলেন, “সে 
আবু রিমার মত হতভাগ্য ছিল৷’ fl 
বাশার.....হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী (৯8:51 ৩ ১। এই 
আয়াতে বর্ণিত লোকটি ছিল সামূদ জাতির মধ্যেকার সবচেয়ে নিকৃষ্টতম হতভাগ্য ব্যক্তি । 
ঃপর আল্লাহর বাণী £ (aL, 4111 23 {30 4111). 1 UU অর্থাৎ ‘তখন আল্লাহ্‌র রাসূল 
তাদেরকে বলল, তোমরা আল্লাহ্‌র উদ্ী এবং তাকে পানি পান করানোর বিষয়ে যত্নবান হও ৷ এখানে আল্লাহ্র 
রাসূল বলা হয়েছে হযরত সালিহ (আ)-কে; যাকে আল্লাহ পাক সামূদ জাতির নিকট হিদায়াতের জন্য প্রেরণ 
করেছিলেন । হযরত সালিহ €আ) যখন মুজিযা স্বরূপ তাদের সম্মুখে একটি উদ্ত্রী পেশ করে বললেন £ “এটা 
আল্লাহ্‌র উদ্তরী, এটি নিজ ইচ্ছামত যেখানে সেখানে চরে বেড়াবে । একদিন সব পানি এর জন্যই নির্দিষ্ট থাকবে এবং 
অন্যদিন তোমাদের সকলের সমস্ত জন্তুর জন্য নির্ধারিত থাকবে । যদি তোমরা এটার গায়ে হাত দাও বা তার 
কোনরূপ ক্ষতি করিতে ইচ্ছা কর; তবে মনে রেখ, তোমাদের উপর কঠিন আযাব অবতীর্ণ হবে!” 


তাবারী__২৭ www.waytojannah.com 


Contents 


২১০ তাফসীরে তাবারী (আমপারা) 


বাশার......হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী £$ sadly Le 08 
a5, 1 230, এই আয়াতে তাৎপর্য এই যে, আল্লাহ পাক হযরত সালিহ (আ)-এর উদ্ভী ও সামূদ জাতির 
জীবজস্তুর জন্য পানির অংশ নির্ধারিত করে দিয়েছিলেন এবং তা এরূপ ছিল যে, একদিন তা হযরত সালিহ 
(আ)-এর উদ্ত্রী পান করবে এবং অন্যদিন তা সমস্ত সামূদ জাতির জন্ত্ুগুলো পান করবে । 

অতঃপর আল্লাহ্র বাণী £ (৯:১৪ & ১১৫৪ “কিন্তু সেই লোকেরা তার কথাকে মিথ্যা মনে করল এবং 
উদ্রীকে হত্যা করল’ এখানে কওমে সামূদ হযরত সালিহ আ)-এর এ খবরকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, যা তিনি 
আল্লাহ্‌র উদ্তী ও তাদের জীবজন্তুর জন্য পানি বন্টনের খবর স্বরূপ প্রদান করেছিলেন এবং হুমকি স্বরূপ এটাও 
বলেছিলেন, ‘যদি তোমরা এর গায়ে হাত দাও বা এর কোনরূপ ক্ষতি করতে চাও, তবে তোমরা কঠিন আযাবে 
পতিত হবে’ ৷ কিন্তু তারা একে মিথ্যা ওয়াদা মনে করে আল্লাহ্‌র উষ্টীকে হত্যা করে ফেলে । এখানে বর্ণিত 
(৯:১৪ ০:১৫ এই আয়াতের অর্থ দু'রূপ হতে পারে । যেমন ৫ প্রথমে তারা হযরত সালিহ (আ)-এর উক্তিকে 
মিথ্যা প্রতিপন্ন করে এবং আল্লাহর উদ্ত্ীকে হত্যা করে । অথবা তারা উদ্ত্রীকে নিহত করার পর ওয়াদাকৃত আযাবকে 
মিথ্যা মনে করেছিল । 

অতঃপর (৯:১৪ এই শব্দটি, আল্লাহ পাকের বাণী ৪ (২3:51 5,২১131 এই আয়াতের জওয়াব বা উত্তর 
স্বরূপ ব্যবহৃত হয়েছে। যেন আয়াতটি এরূপ £ U's 52% (২0351 ১০ অর্থাৎ ‘তাদের হতভাগ্য লোকটি 
যখন তৎপর হয়ে উঠল, তখন সে উদ্ত্রীকে নিহত করল । 

অতঃপর গ্রন্থকার প্রশ্ন স্বরূপ বলেন £ এখানে আল্লাহ পাক (৯১৪০৪ ১১১৫৪ এইরূপ আয়াত কেন বর্ণনা 
করেছেন, এর তাৎপর্য কি? জবাব এই যে, হযরত সালিহ (আ) মুজিযা স্বরূপ প্রাপ্ত উন্ত্রীর ব্যাপারে তাদেরকে যে 
খবর প্রদান করেছিলেন, তারা তা মিথ্যা মনে করেছিল বলেই তারা উ্ত্রীকে হত্যা করেছিল। যার ফলশ্রুতি হিসেবে 
আল্লাহ পাকের গযবে নিপতিত হয়ে চিরতরে ধ্বংস ও ক্ষতিগ্রস্থ হয়েছিল । 

অতঃপর আল্লাহ পাকের কালাম £ (৯18 7৫১১১০৫১১৫০ ০০০ অর্থাৎ “ওদের প্রতিপালক, তাদের 
পাপের জন্য তাদেরকে সমূলে ধ্বংস করে একাকার করে দিলেন” ৷ তাদের যে অন্যায় ছিল, তা আল্লাহকে অবিশ্বাস, 
তার প্রেরিত রাসূল হযরত সালিহ (আ)-এর প্রতি ঠান্টা-বিদ্রুপ এবং মুজিযা স্বরূপ প্রেরিত আল্লাহ্‌র উদ্্রীকে হত্যা 
ইত্যাদি । যার ফলশ্রুতি স্বরূপ আল্লাহ পাকের আযাব তাদেরকে ধ্বংস করে একাকার করে দেয় । 

বাশার......হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী 84:১4:15 ১১১০৪ 
(১/:.১ 72532 এই আয়াতের তাৎপর্য এই যে, সামুদ জাতির ছোট বড় সকলে আল্লাহ্‌র উনদ্ত্রীর সাথে 
সদ্যবহারের অংগীকার করে । কিন্তু বাস্তবে যখন তারা এর বিপরীত কাজ করে এবং তাকে নিহত করে, তখন 
আল্লাহ পাকের গযব ও আযাব তাদেরকে ধ্বংসে করে একাকার করে দেয়। ৃ 

বাশার ইব্‌ন আদম......হাসান হতে বর্ণনা করেছেন যে, সামুদ জাতি আল্লাহ পাকের উদ্ত্রীকে হত্যা করার পর, 
যখন তার বাচ্চাকে হত্যা করার জন্য উদ্যত হয়, তখন তা পাহাড়ের গুহায় আত্মগোপন করে। 

অতঃপর আল্লাহ্‌র কালাম 8113০ 53, 55 অর্থাৎ এর পরিণামের জন্য আল্লাহ পাকের আশংকা করার 
কিছুই নাই। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ মতভেদ করেছেন । কেউ কেউ বলেছেন এর তাৎপর্য এই যে, 
আল্লাহ পাক দুনিয়ার রাজা-বাদশাহ ও শাসকদের মত নন; যারা'কোন জাতির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণকালে তার 
পরিণতি ও ফলাফল কি হবে তা বারবার চিন্তা করে থাকে । কিন্তু আল্লাহ পাফ যেহেতু সার্বভৌম ও নিরং 
শক্তির অধিকারী, কাজেই কোন বিরুদ্ধ শক্তির কোন পরোয়া তার আদৌ ছিল না, এখনও নাই এবং ভবিষ্যতেও 
থাকবে না। 


www.waytojannah.com 


Contents 


সূরা শামস্‌ ২১১ 


আলী......হযরত ইবৃন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪1২1০ 5.১, ১, এর অর্থ 
আল্লাহ পাকের বিরুদ্ধে কেউ মাথা তুলতে পারে এমন ভয় তার আদৌ নাই। 

ইব্রাহীম ইব্ন্‌ মুস্তামার.......হযরত হাসান (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 8 3৫১ 29 
(১১০ এর অর্থ আল্লাহ তাবারাক ওয়া তাআলা সার্বভৌম ও নিরংকুশ শক্তির মালিক, তিনি সামূদ জাতির সাথে 
যে ব্যবহার করেছেন, তার পরিণতির জন্য তিনি আদৌ শংকিত নন 

আবু কুরাইব......হাসান হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ (৯1২৯০ ১ ১, এর অর্থ এর 
পরিণতির জন্য আল্লাহ্‌ পাকের আশংকা করার কিছুই নাই। ‘ 

মুহাম্মদ ইবৃন আমর......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী হলো ৪ Le 30১১ 9) 

মুহাম্মদ ইব্‌ন আমর তার হাদীসে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের এই বাণী হলো ৪ 3১: 4111 
(১.১ এবং হারিস তার হাদীসে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র কালাম হলো £ (১০8 ' 33 % 5111 অর্থাৎ 
আল্লাহ তার কাজের পরিণতির জন্য আদৌ শংকিত নন। 

মুহাম্মদ ইবৃন সিনান......বকর ইবৃন্‌ আবদুল্লাহ মুযানী হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪:15: 47 
[৯.৪ এর অর্থ এই যে, আল্লাহ পাক তার কর্মের পরিণতির জন্য মোটেও আতঙ্কিত নন। 

কেউ কেউ বলেন, এই আয়াতের সঠিক অর্থ এই যে, আল্লাহ পাকের উদ্ত্রীকে য়ে হত্যা করেছিল, সে তার এই 
জঘন্য কাজের পরিণতির জন্য আদৌ শংকিত ছিল না। 

আবু কুরাইব....যাহহাক হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £৪ (৯/55০ 3১১ 35 এর অর্থ যে ব্যক্তি 
সালিহ (আ)-এর উষ্টীকে হত্যা করেছিল, সে তার পরিণতি সম্পর্কে মোটেও আতঙ্কিত ছিল না। 

ইব্‌ন হুমায়দ ......হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের কালাম ৪ (8০ 3১১ % এর তাৎপর্য এই যে, 
যে ব্যক্তি আল্লাহ্‌র উন্ত্রীকে হত্যার মত গর্হিত কাজে লিপ্ত হয়েছিল, সে এর পরিপতি ও প্রতিক সম্পর্কে আম 
শংকিত ছিল না। 

তৱ পাছে ই আযান বিরত বিতত করিল ত লা জিকা রা 
যে, আয়াতটি হবে ৪ (৯,5০ 5.3২5১5 অর্থাৎ , (4 শব্দ দ্বারা শুরু এবং তাদের ছাপান কালামুল্লাহ শরীফে এরূপই 
উদ্ধৃত হয়েছে। অপরপক্ষে ইরাক ও মিসরের ক্বারীগণের অভিমত অনুযায়ী আয়াতটির প্রারম্ভ "১1, দ্বারা হয়েছে 
যথা £ (১5০ 5.১, %5 এবং তাদের ছাপানো কুরআন মজীদে এইরূপই উল্লেখ আছে। 

গ্রন্থকার বলেন £ যেহেতু দু'টি কিরআতই মাশ্হুর এবং বহুল প্রচলিত, সে কারণে যে কেউ যে কোন 
ক্িরআতেরই অনুসরণ করতে পারে, এতে কোন দোষ নাই। 

এখানেই সুরা শামস-এর তাফসীর শেষ হলো । 


www.waytojannah.com 


Contents 


& 2-0 


Jl ৯১৬০ 


মক্কায় অবতীর্ণ, আয়াত-২১, রুকু-১। 


১০৯০] ও ১১১ PT 
দয়াময়, পরম দয়ালু আল্লাহ্‌র নামে । 


SEH ES ৫৫৫ (৮) 8 2619))05 (1) ৩ ০৬৯10)? ($) 
৫০6 ৬ চি শোর গলা ৪৫ 2 
১১৯১ (V) CE SB 8৬6 (5) ০3৫০6) (5) 
৪১৮১ (1-) ৪৮৮৪০ ৩৬৫% (0 ৪০৩০50802৬5 5) dod 
১৫ 1 32° 
১. রাত্রির শপথ, যখন তা পৃথিবীকে আচ্ছন্ন করে । ২. এবং শপথ দিনের, যখন তা উজ্জ্বল আলোকে 
উদ্তাসিত হয়ে উঠে । ৩. শপথ তার, যিনি পুরুষ ও স্ত্রী সৃষ্টি করেছেন ৪. অবশ্যই তোমাদের কর্ম প্রচেষ্টা বিভিন্ন 
প্রকৃতির । ৫. সুতরাং যে ব্যক্তি দান করল, আল্লাহকে ভয় করল, ৬. এবং কল্যাণ ও মংগলকে সত্য মেনে 
নিল; ৭. তাকে আমি সহজ পথে চলার সহজ ব্যবস্থা করে দেব। ৮. আর যে কার্পণ্য করল এবং নিজেকে 
স্বয়ংসম্পূর্ণ মনে করল, ৯. এবং কল্যাণ ও মংগলকে বর্জন করল; ১০. ফলে তার জন্য আমি শক্ত ও দুর 
পথকে সহজ করে দেব। 


তাফসীর 

এখানে আল্লাহ রাব্বুল আলামীন রাত্রির শপথ করেছেন যার অন্ধকার সমস্ত পৃথিবীকে গভীরভাবে আচ্ছন্ন করে 
ফেলে এবং দিনের শপথও করেছেন যখন তা রাত্রির অমানিশাকে বিদূরিত করে উজ্জ্বল আলোকে উদ্ভাসিত হয়ে 
উঠে। এর তাৎপর্য এই যে, রাত্র-দিন ও স্ত্রী-পুরুষ যেরূপ ভিন্ন ভিন্ন ও পরস্পর ভিন্ন প্রকৃতির সৃষ্টি; তদ্বপ তোমরা 
যে উদ্দেশ্য ও লক্ষ্যে নিজেদের যাবতীয় চেষ্টা ও সাধনা নিয়োজিত করছ, তাও স্বীয় প্রকৃতির দৃষ্টিতে ভিন্ন ভিন্ন ও 
ফলাফলের দিক দিয়ে পরস্পর বিরোধী । হযরত আবূ কাতাদাহ (রা) বলেন আল্লাহ পাক এখানে যে সমস্ত জিনিসের 
শপথ করেছেন, এর দ্বারা এ সৃষ্টিুলোর আযমত ও সন্মান বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে । যেমন $ 

বাশার......হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের বাণী 8 ৯০ 131 1115 
02519 ১৮৪43 অর্থাৎ রাত্রির শপথ যখন তা পৃথিবীকে আচ্ছন্ন করে এবং শপথ দিনের, যখন তা উজ্জ্বল 
আলোকে উদ্ভাসিত হয়ে উঠে" । এই আয়াত দুইটি খুবই গুরুত্ব ও মাহাত্ম্যপূর্ণ । আল্লাহ তা'আলা তার সৃষ্টি জগতের 
মধ্যে এদেরকে বারবার পরিক্রমা করে থাকেন। 


www.waytojannah.com 


Contents 
সুরা লায়ল ২১৩ 


অতঃপর আল্লাহ্‌র বাণী £ (8:19 41131515, অর্থাৎ শপথ তীর, যিনি স্ত্রী ও পুরুষকে সৃষ্টি 
করেছেন'। আল্লাহ তা'আলা এখানে এমন দুটি জিনিসের নাম উল্লেখ করেছেন, যাদের সৃষ্টি উদ্দেশ্য ও প্রকৃতির 
দিক দিয়ে সম্পূর্ণ ভিন্নতর । এই আয়াতে বর্ণিত _ শব্দটির দুটি অবস্থা । যথা $ হয়ত তা ০ এর অর্থ দেবে; 
তখন আয়াতের অর্থ এরূপ হবে যে, “আল্লাহ পাকের তরফ হতে কসম, যিনি পুরষ ও স্ত্রীকে সৃষ্টি করেছেন’ । 
অথবা = শব্দটি সাথে ও অতঃপর অর্থে ব্যবহৃত হবে; তখন আয়াতের অর্থ হবে £ ‘অতঃপর শপথ সেই সত্তার, 
যিনি পুরষ ও স্ত্রী সৃষ্টি করেছেন' ৷ হযরত আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) ও হযরত আবু দারদা (রা) উক্ত আয়াতটি 
এরূপ তিলাওয়াত করতেন ঃ ও ৭4%]13 হযরত আবূ দারদা (রা) এটা রাসূলুল্লাহ (সা) হতে বর্ণনা 
করেছেন। 

মুহাম্মদ ইব্‌ন মুসান্না ...... ‘আৰু ইসহাক হতে বর্ণনা করেছেন যে, হযরত আবদুল্লাহ এই আয়াতগুলো এভাবে 
তিলাওয়াত করতেন £ ০১১৪ 8515 ৮1510 ১৮৪1৩ ৮৮৯৪9] 02115 এখানে 315 1 শব্দটি বাদ 
দেয়া হয়েছে। 

ইব্‌ন মুসান্না ......ইব্রাহীম হতে বর্ণনা করেছেন যে, একদা শাম দেশে উপস্থিত হয়ে, আলকামা হযরত আবু 
দারদা (রা)-এর নিকট উপবিষ্ট ছিলেন। অতঃপর তিনি তার দেশ সম্পর্কে প্রশ্ন করলে উত্তরে তিনি বলেন, «আমি 
কুফার অধিবাসী" ৷ তখন তিনি আবার বলেন, হযরত আবদুল্লাহ নিম্নের আয়াতটি কিরূপে পড়তেন, তা কি আপনি 
অবগত আছেন? এই বলে তিনি তিলাওয়াত করা শুরু করেন ০515 ১৮415548511 3415 এতটুকু 
তিলাওয়াতের পর হযরত আলকামা বাকী আয়াতটুকু এভাবে তিলাওয়াত করেন; (৯319 4:1, এখানে তিনি 
(১1১ 5 শব্দটির উল্লেখ করেন নি। তিনি আরো বলেন ঃ আমরা রাসূলুল্লাহ (সা)-কে এইরূপ তিলাওয়াত করতে 
শুনেছি। 

মুহাম্মদ ইব্‌ন আবদুল আ'লা...... আলকামা হতে বর্ণনা করেছেন যে, একদা আমরা শামদেশে উপনীত হয়ে, 
হযরত আবু দারদার নিকট উপস্থিত হলে তিনি প্রশ্ন করেন, তোমরা হযরত ইব্ন মাসউদ (রা)-কে নিম্নের 
আয়াতটি কিরূপে পড়তে শুনতে? তদুত্তরে তিনি নিম্নরূপ তিলাওয়াত করেন 8 131 LE ৮২১3 131 42115 
(58:91 745115 ০155 এখানে তিনি 712 (০ শব্দটির উল্লেখ করেন নি। এতদশ্রবণে হযরত আবূ দারদা (রা) 
বলেন, তুমি ঠিকই পড়েছ। আমিও রাসূলুল্লাহ (সা)-কে এইরূপ পড়তে শুনেছি।' 

ইয়াকুব......আলকামা হতে বর্ণনা করেছেন যে, একদা তিনি শামে উপনীত হয়ে হযরত আবু দারদা (রা)-এর 
নিকট উপস্থিত হলে তিনি প্রশ্ন করেন, আপনি কোথা হতে আগমন করেছেন? তদুত্তরে আমি বলি যে, কুফা হতে। 
তখন তিনি আবার প্রশ্ন করেন, আপনি কি ইব্‌ন উম্মে আবদের ক্বরিআত সম্পর্কে অবগত আছেন? জবাবে আমি 
বলি, জি-হ্যা, সী সা না রদ রা ররর রানার দারা রা সা 
তিলাওয়াত করি: ৬৯9 ১৫05 ৮185 9 415৩5550111 আলকামা বলেন, 
এতদশ্রবণে হযরত আবূ দারদা (রা) হেসে উঠেন এবং বলেন, আমিও রাসূলুল্লাহ (সা)-কে এইরূপে তিলওয়াত 
করতে শুনেছি। 

ইব্নুল মুসান্নী.......হযরত আবু দারদা রো) সুত্রে রাসূলুল্লাহ (সা) হতে এইরূপ বর্ণনা করেছেন । 

আবূ সায়িব......আলকামা হতে বর্ণনা করেছেন যে, একদা আমি শামে উপনীত হয়ে হযরত আবু দারদা 
(রা)-এর খিদমতে উপস্থিত হলে তিনি জিজ্ঞেসে করেন, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছ কি যে হযরত 
আবদুল্লাহর ক্রআত সম্পর্কে অভিজ্ঞ? সকলে আমার দিকে ইশারা করলে, আমি বলি যে, হ্যাঁ, আমি সে বিষয়ে 


www.waytojannah.com 





Contents 


২১৪ তাফসীরে তাবারী (আমপারা) 


অভিজ্ঞ। তখন তিনি বলেন, তুমি হযরত আবদুল্লাহকে এই আয়াত কিরূপে পড়তে শুনেছ? এই বলে তিনি সূরা 
লায়ল পড়া শুরু করেন। তখন আমি তার সুরে সুর মিলিয়ে পড়তে থাকি 3515 Ect CAE ENE 
(০8১419০8115 এবং 515 (5 শব্দটি পরিহার করি। এতদশ্রবণে তিনি বলেন, “মিও রাসূলুল্লাহ (সা)-কে এরূপ 
তিলাওয়াত করতে শুনেছি । 

ইব্‌ন আবদুল আ‘লা......হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 8 3515 5 
১১1, 9811 এই আয়াত অন্য ক্ববআতে (০১319 411 হিসেবেও উল্লেখ হয়েছে। 

বাশার......হযরত আবু কাতাদাহ (রা) হতে উক্তরূপ অভিমত ব্যক্ত করেছেন। 

আহমদ ইব্‌ন ইউসুফ......হাসান হতে বর্ণনা করেছেন যে, তিনি উক্ত আয়াতকে ০১১১1) ১4511 715 ৮৪ 
হিসেবে পড়তেন। 

ইব্‌ন হুমায়দ......আলকামা ইবৃন কায়স হতে বর্ণনা করেছেন, আমি শামদেশে আগমনের পর সেখানকার এক 
মসজিদে নামায পড়ার পর এক হালকায় শরীক হই । এমন সময় সেখানে একজন গণ্যমান্য ব্যক্তি উপস্থিত হয়ে 
আমার পার্শ্বে উপবেশন করেন । তখন আমি আল্লাহ পাকের যথার্থ প্রশংসা পূর্বক বলি যে, আল্লাহ পাক আমার 
মনোবাসনা পূর্ণ করেছেন। আমি যে কারণে এখানে উপস্থিত হয়েছি, তা পরিপূর্ণ হয়েছে। অতঃপর তিনি বলেন, 
সে ব্যক্তি ছিলেন হযরত আবূ দারদা (রা)। এই সময় হযরত আবু দারদা (রা) তাকে এইরূপ প্রশ্ন করেন যে, 
আপনার পরিচয় কি? তদুত্তরে তিনি বলেন, আমি আলকামা । যাত্রার সময় আমি এরূপ দু'আ করেছিলাম যে, 
আল্লাহ পাক যেন আমাকে উক্তম ব্যক্তির সংসর্গ ও সাহচর্য প্রদান করেন এবং আমি আশা করি আমার সে দু'আ 
কবুল হয়েছে এবং সেই মহৎ ব্যক্তিটি হলেন আপনি । তখন হযরত আবু দারদা (রা) তাকে প্রশ্ন করেন, আপনি 
কোথা হতে এসেছেন? জবাবে তিনি বলেন, কুফা হতে । তখন হযরত আবু দারদা (রা) পুনরায় জিজ্ঞাসা করেন, 
আপনাদের মধ্যে এ ব্যক্তি কি এখনও বেঁচে নাই যিনি পৃতঃচরিত্রের অধিকারী বালিশ ও জুতার মালিক হিসেবে 
পরিচিত ছিলেন? অর্থাৎ হযরত ইব্‌ন মাসউদ (রা); আপনাদের মধ্যে আম্মার ইব্‌ন ইয়াসির এবং গোপন ভেদের 
অধিকারী বলে পরিচিত হুযায়ফা ইব্‌ন ইয়ামান কি অবশিষ্ট নাই? 

অতঃপর হযরত আবু দারদা (রা) প্রশ্ন করেন এখানে এমন কোন ব্যক্তি উপস্থিত আছে কি, যিনি এই সূরাকে 
হযরত আবদুল্লাহ ইব্‌ন মাসউদ যেভাবে তিলাওয়াত করতেন, সেভাবে তিলাওয়াত করতে পারে? এতদশ্রবণে 
হযরত আলকামা বলেন, জী হ্যা, আমি সেভাবে পড়তে পারি । অতঃপর তিনি তিলাওয়াত করতে থাকেন 8411, 
55540 74119 85151 ০0541 ০৯১19 এবং তিনি 31215 শব্দটি পরিহার করেন। তা শুনে হযরত 
আবু দারদা রো) আল্লাহ পাকের একত্বাদের শপথ পূর্বক বলেন আমি রাসূলুল্লাহ (সা)-কেও আয়াতটি এইরূপে 
তিলাওয়াত করতে শুনেছি। 

অতঃপর আল্লাহ পাকের কালাম £ এরি 1 অর্থাৎ “অবশ্যই তোমাদের কর্ম প্রচেষ্টার ধরন বিভিন্ন 
প্রকৃতির’ যেহেতু তোমাদের চিন্তা-ভাবনা ও লক্ষ্য-উদ্দেশ্য ভিন্নতর, সে জন্য তোমাদের যাবতীয় চেষ্টা-সাধনা, 
যাতে তোমরা নিয়োজিত আছ, তাও স্বীয় বৈশিষ্ট্যের দিক দিয়ে বিভিন্ন ও ফলাফলের দিক দিয়ে পরম্পর বিরোধী । 
কেননা তোমরা কেউ কেউ আল্লাহদ্বোহী ও কাফির এবং কেউ কেউ আল্লাহকে স্বীকারকারী মু’মিন। কাজেই 
তোমাদের কর্মের বিভিন্নতার জন্য পরিণতির পার্থক্যও অবশ্যম্ভাবী । 

বাশার......হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ একি | এই 
আয়াতে বর্ণিত ০4:১7 শব্দের অর্থ ১1১৯. 11 অর্থাৎ নিশ্চয়ই বিভি প্রকৃতির । এখানে ৮১:1২... ১ ১| এই 
আয়াতটি, ১১211 4515 এই শপথ সূচক বাক্যের জবাব স্বরূপ ব্যবহৃত হয়েছে। 


www.waytojannah.com 


Contents 


সূরা লাযল . ২১৫ 


বাশার......হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, এখানে আল্লাহ পাকের এই কালামটিও 
শপথবাচক বাক্য হিসেবে ব্যবহৃত হয়েছে; যথা 551, ১,5 নিশ্চয়ই তোমাদের কর্ম প্রচেষ্টা বিভিন 
ধরন ও প্রকৃতির । 

অতঃপর আল্লাহ্‌র বাণী £ 5351) 41,5 (9 “বস্তুত যে ব্যক্তি দান করল এবং আল্লাহ্র নাফরমানী 
হতে আত্মরক্ষা করল’ । এখানে আল্লাহ তা'আলা তার মু'মিন বান্দাগণকে লক্ষ্য করে এরূপ উক্তি করেছেন, 
যারা মুক্ত মনে আল্লাহ প্রদত্ত ধন-সম্পদকে আল্লাহ ও তাহার বান্দাদের হক আদায় করার ব্যাপারে প্রদান করে 
এবং আল্লাহকে সর্বান্তকরণে ভয় করে অর্থাৎ অন্যায় ও অপকর্মকে পরিহার করত সত্য ও ন্যায়কে প্রতিষ্ঠার জন্য 
সচেষ্ট হয় । 

মুফাসসিরগণ এই আয়াতের ব্যাখ্যায় নিম্নরূপ অভিমতও ব্যক্ত করেছেন, যথা ৪ 

হামিদ ইব্‌ন মাস্আদা...... হযরত ইব্ন আব্বাস (রা) হতে হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র কালাম (505 

০৪০ ০০1 ১৭ এই আয়াতে বর্ণিত (৯০1 শব্দের অর্থ ১১১০০ ১৮-1 অর্থাৎ সে ব্যক্তি যার মালিক তা 
হতে দান করে এবং 3519 শব্দের অর্থ 4, 5৪ এ অর্থাৎ “সে তার রব বা প্রভুকে ভয় করে, । 

ইবৃনুল মুসান্না......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ ০! ৮৮০ (503 
(5৪%19 এর অর্থ হলো যে ব্যক্তি তার প্রয়োজনাতিরিক্ত সম্পদ দান করে এবং তার প্রভুকে ভয় করে। 

বাশার......হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, 58519 ,০£১০1 ১০ (53 এর তাৎপর্য হলো 
যে ব্যক্তি আল্লাহ্র হককে প্রদান করে এবং আল্লাহ পাক যে সমস্ত জিনিসকে অবৈধ ঘোষণা করে পরিহার করে 
জন্য নির্দেশ দিয়েছেন তা হতে বিরত থাকে । 

হুসায়ন......যাহহাক হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ 51, ১1 ১০105 এই আয়াতের অর্থ 
হলো, যে ব্যক্তি আল্লাহ্‌র যিকির করে ও তাকে ভয় করে। 

অতঃপর আল্লাহ্‌র বাণী ঃ রিও ৮০5 অর্থাৎ “যা উত্তম তাকে সত্য বলে মেনে নিল ।” কেউ কেউ এই 
আয়াতের তাফসীরে মতভেদ করে বলেছেন ঃ এর অর্থ হলো আল্লাহ প্রদত্ত উত্তম ধন-সম্পদ হতে, যা আল্লাহ পাক 
তাকে প্রদান করেছেন তারই সন্তুষ্টির জন্য অকুণ্ঠচিত্তে দান-খয়রাত করা । 

হামিদ ইব্‌ন মাস্আদা......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 8 3.০. 
১:০৯ এর অর্থ হলো আল্লাহ পাকের সতুষ্টির জন্য উত্তম ধন-সম্পদ সদকা ও খয়রাত করা। 

মুহাম্মদ ইব্‌ন মুসান্না.......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে ৬৮১... 3১০১ এই আয়াতের অর্থ একইরূপ 
বর্ণনা করেছেন। 

ইব্নুল মুসান্না......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ ৮৮৮. 3১০ 
এই আয়াতে বর্ণিত ৮১২২ এই শব্দের অর্থ ১10, অর্থাৎ পশ্চাতে বা গোপনে দান করে। 

ইয়াকুব......হযরত ত ইব্‌ন আববাস (রা) হতে উক্ত আয়াত সম্পর্কে একইরূপ অভিমত ব্যক্ত করেছেন। 

আবু কুরাইব ...... হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ ৪ ৮০০৯0 3০০3 
এই আয়াতে বর্ণিত ২] শব্দের অর্থ হলো [১]; বা পশ্চাতে । 

আবু কুরাইব......ইকরামা হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ ৮:10; ১.3 এই আয়াতে বর্ণিত 
০:৯1 এর অর্থ হলো ৪১1 বা পশ্চাতে । 

কেউ কেউ 5,2 শব্দের অর্থে বলেছেন, এরূপ স্বীকার করা যে, আল্লাহ ছাড়া আর কোন উপাস্য নাই এবং 
' তিনি একক ও অংশীহীন। 


www.waytojannah.com 





শামস পতন "সচল ড়, সা 


Contents 


২১৬ তাফসীরে তাবারী (আমপারা) 


মুহাম্মদ ইব্‌ন আমর...... আবু আবদুর রহমান হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী $ AL Gey 
এই আয়াতের অর্থ হলো dnd 55 3০5 অর্থাৎ স্বীকার করা যে, আল্লাহ ব্যতীত আর কোন 
উপাস্য নাই ৷’ 

ইব্‌ন বাশার......আবৃ আবদুর রহমান হতে উক্তরূপ অভিমত ব্যক্ত করেছেন। 

ইব্‌ন হুমায়দ......আবু আবদুর রহমান হতেও একইরূপ মন্তব্য প্রকাশ করেছেন । 

হুসায়ন......যাহহাক হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ঃ :০৯1 3০5 এর অর্থ হলো 3:০১ 
511) 91 411 95 অর্থাৎ এ সত্য বলে স্বীকার করে যে, এক আল্লাহ ছাড়া আর কোন উপাস্য নাই। 

মুহাম্মদ ইব্‌ন সা'দ.....হযরত ইব্‌ন আববাস (রো) হতে বর্ণনা করেছেন যে, ৮১:৯০ 5০5 এই 
আয়াতের তাৎপর্য হলো 1 তু 51195 ০১ 

অবশ্য কেউ কেউ বলেন ৪ (৮১.৯|৮+ 3০১ এই আয়াতের অর্থ হলো ১৯1৮১ 3১ অর্থাৎ জান্নাতকে 
সত্য বলে স্বীকার করে। 

ইব্‌ন হুমায়দ ......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, ২]; 9১: এই আয়াতের অর্থ হলো জান্নাতকে 
সত্য বলে স্বীকার করা। | 

ইব্‌ন বাশার......মুজাহিদ হতেও উক্তরূপ অভিমত ব্যক্ত করেছেন। 

কেউ কেউ বলেছেন, এই আয়াতের অর্থ হলো আল্লাহ পাক যে সমস্ত জিনিসের ওয়াদা করেছেন তাকে সত্য 
বলে স্বীকার করা । যেমন ঃ 

বাশার......হযরত আবূ কাতাদাহ রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 8৮: ৪০:০5 এর অর্থ 
আল্লাহ প্রদত্ত ওয়াদাকে সত্য মেনে ব্যক্তি জীবনে অন্দরপ আমল করা । | 

ইব্‌ন আবদুল আ'লা......হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের কালাম ৫ 
১০০1১ 55০5 এর তাৎপর্য এই যে, মু'মিন ব্যক্তির আল্লাহ প্রদত্ত ওয়াদার স্বীকৃতি প্রদান । 

গ্রন্থকার বলেন £ এই আঁয়াতের ব্যাখ্যায় যে সমস্ত অভিমত ব্যক্ত হয়েছে, তার মতে শেষোক্ত অভিমতই সঠিক 
ও বিশুদ্ধতম ৷ কেননা এই আয়াতের পূর্ববর্তী আয়াতের বর্ণনার ধারাতে যা প্রমাণিত হয়, তা দ্বারা শেষোক্ত 
অভিমতের যৌক্তিকতা অধিকতর বলে মনে হয়। বিশেষভাবে আল্লাহ প্রদত্ত ওয়াদার বাস্তবতা তো পরেই 
সঠিকভাবে উপলব্ধি করা সম্ভব হবে । আর যারা ওয়াদা মুতাবিক তাদের যিন্দেগী পরিচালিত করবে এবং দান-সদকা 
প্রদান করবে, তারই এই সৌভাগ্যের অধিকারী হবে । এ সম্পর্কে রাসূলুল্লাহ (সা)-এর বিভিন্ন বাণী বিশেষভাবে 
উল্লেখযোগ্য । যেমন ৪ 

হাসান ইব্‌ন সালমা ইব্ন আবু কাবৃশাহ......হযরত আবু দারদা (রা) হতে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) 
বলেছেন ৪ ‘প্রত্যহ সকাল ও সন্ধ্যায় দুইজন নির্ধারিত ফেরেশতা এইরূপ আহবান করতে থাকেন যে, হে আল্লাহ! 
আপনি দান-খয়রাতকারীকে উত্তম বিনিময় প্রদান করুন, যারা তা করে না, তাদেরকে বঞ্চিত করুন । এই ধ্বনি 
মানুষ ও জিন্ন জাতি ছাড়া আর সমস্ত সৃষ্টজীবই শুনতে পায়’ । 

এই হাদীসের হুবহু মিল কালাম পাকের এই আয়াতের সাহিত লক্ষণীয় 8 ৮:০9 55619 151০ Lal 
০১:৯০ অর্থাৎ ‘যারা দান-খয়রাত করল, আল্লাহ তা"আলাকে ভয় করল এবং আল্লাহ প্রদত্ত ওয়াদাকে সত্য মনে 
করল, তাকে আমি সহজ পথে চলার সহজ ব্যবস্থা করে দেব ৷' 


www.waytojannah.com 


Contents 


সূরা লায়ল ২১৭ 


কেউ কেউ বলেন, আয়াতটি হযরত আবূ বকর সিদ্দীক (রা) সম্পর্কে নাযিল হয় । 

হারুন ইব্‌ন ইদ্রীস......আমির ইব্‌ন আবদুল্লাহ ইব্‌ন যুবায়র হতে বর্ণনা করেছেন যে, হযরত আবূ বকর 
সিদ্দীক (রা) ইসলাম গ্রহণের পর ধর্মান্তরিত বয়স্কা নারীদের মুক্তির জন্য অকাতরে ধন-সম্পদ ব্যয় করতেন । 
এতদ্দর্শনে একদা তার পিতা তাকে বলেন, প্রিয় বৎস! আমি লক্ষ্য করছি যে, তুমি তোমার ধন-সম্পদ কেবলমাত্র 
দুর্বল অবলা নারীদের মুক্তি আর কল্যাণের জন্য ব্যয় করছ; যদি তুমি তা নির্যাতীত পুরুষদের জন্য ব্যয় করতে, 
তবে তারা তোমার বিপদ-আপদের সময় সাহায্যকারী হতো । এতদশ্রবণে তিনি বলেন, পিতা! আমিও এরূপ করার 
কথা চিন্তা করেছি। আহলে বায়তের মধ্যে কারো কারো অভিমত এই যে, উপরোক্ত আয়াতটি বর্ণিত ঘটনার সাথে 
সম্পৃক্ত এবং নাযিলেরও কারণ । 

অতঃপর আল্লাহ পাকের কালাম £ ৫১-৯২! ০১০১৪ অর্থাৎ “আমি তাকে সহজ পথে চলার সহজ ব্যবস্থা 
করে দেব ৷’ বস্তুত যে ব্যক্তি নিজের ধন-সম্পদ, দুঃস্থ মানুষের কল্যাণ ও মংগলের জন্য ব্যয় করে, সকলের সাথে 
ভাল ব্যবহার করে এবং এমন সব কাজকর্ম করে, যাতে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে পরকালে তাকে জান্নাত প্রদান 
করেন। 

অতঃপর আল্লাহ পাকের বাণী 8 45, ৯১ ০১ ৮513 আর যে ব্যক্তি কৃপণতা করল এবং নিজেকে 
স্বয়ংসম্পূর্ণ মনে করল’ এখানে যে কার্পণ্যের কথা বলা হয়েছে, তা হলো আল্লাহ্র পথে, ন্যায় ও সত্যের 
জন্য এবং সাধারণ কল্যাণকর কাজে ব্যয় নাকরা। অথচ আল্লাহ পাকের তরফ হতে এই সমস্ত কাজ-কারবার 
ও খাতে ধন-সম্পদ ব্যয় করার জন্য বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে। অপরপক্ষে আল্লাহ্‌র প্রতি বিমুখ 
হওয়ার অর্থ ব্যক্তি দুনিয়ার স্বার্থ ও সুযোগকেই নিজের যাবতীয় চেষ্টা-সাধনা ও শ্রম-মেহনতের একমাত্র 
লক্ষ্যবিন্দু হিসেবে গ্রহণ করবে এবং আল্লাহ্‌র প্রতি সম্পূর্ণ উদাসীনতা অবলম্বন করবে; কোন্‌ কাজে তিনি সস্তুষ্ট বা 
অসস্তুষ্ট হন সেদিকে বিন্দুমাত্রও ভ্রক্ষেপ করবে না। এই আয়াতের ব্যাখ্যায় বিভিন্নর্ূপ অভিমত দেখতে পাওয়া 
যায়। যথা ঃ 

হামিদ ইব্‌ন মাসআদ্‌......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 8 ০ 
০১০০১ ৯ এই আয়াতের তাৎপর্য এই যে, যে ব্যক্তি আল্লাহ প্রদত্ত ধন-সম্পদ দান-খয়রাতে কার্পণ্য করে 
এবং নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করে। 

ইবনুল মুসান্না......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী £ 1১১ ১০ (519 
০১১০৭ এর অর্থ যে ব্যক্তি তার অতিরিক্ত ধন-সম্পদ আল্লাহ্র পথে ব্যয় করতে কৃপণতা করে ও তার প্রতি 
বিমুখ হয়। 

মুহাম্মদ ইব্‌ন সা‘দ.......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ ১০ (51 
০125 0১৫ এর অর্থ যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি বিমুখ হয়, অতঃপর সে যাকাত প্রদান কল্পতে 
কার্পণ্য করে। 

বাশার...... হযরত আবু কাতাদাহ (রা) বর্ণনা করেছেন যে, 3১5. :/১: 521০0 এর অর্থ হলো, যে 
ব্যক্তি আল্লাহ পাকের হক আদায়ে কার্পণ্য করে এবং নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করে । 

অতঃপর আল্লাহ পাকের কালাম £ ৮:10: 2১345 “এবং কল্যাণ ও মংগলকে অস্বীকার করল'। এই 
আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ মতভেদ করেছেন। যেমন তাদের মতভেদের কথা ₹৮১১০+./$ ৯১,1০1, 
এই আয়াতের মধ্যে ব্যক্ত হয়েছে। 
তাবারী-__-২৮ 


| www.waytojannah.com 


Contents 


২১৮ তাফসীরে তাবারী (আমপারা) 


গ্রন্থকার বলেন ঃ ৮১০৯ ০৫5 এর অর্থ কল্যাণ ও মংগলকে অমান্য করা তথা তার বিনিময় প্রাপ্তিকে 
অস্বীকার করা । যেমন- 

হামিদ ইব্‌ন মাসআদ......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, ৮.1: ০%, এর অর্থ 
বিনিময় প্রাপ্তিকে অস্বীকার করা । 

ইব্নুল মুসান্না......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, ২১২10, ৫ এই 
আয়াতের অর্থ আল্লাহ পাকের তরফ হতে কর্মের প্রতিফল ও বিনিময় প্রাপ্তির কথা তারা অস্বীকার ও মিথ্যা 
প্রতিপন্ন করে। 

বাশার ......হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, ১:০৯] এও এর তাৎপর্য হলো 
আল্লাহ তা'আলা প্রদত্ত ওয়াদাকে অস্বীকার করে। এদের জন্যই আল্লাহ পাকের বাণী 8 $৯) ১:১-২:--০১ 
অর্থাৎ তার জন্য আমি কঠিন ও দুষ্কর পথের সহজ বিধান করব। 

ইব্‌ন আবদুল আ'লা........হযরত আবূ কাতাদাহ রো) হতে বর্ণনা করেছেন যে, ৭ ১৯1 49 
এই আয়াতের অর্থ কাফিররা আল্লাহ তা'আলা প্রদত্ত কল্যাণ .ও মংগলের ওয়াদাকে মিথ্যা প্রতিপন্ন ও 
অস্বীকার করল। 

কেউ কেউ বলেন £ এই আয়াতের অর্থ হলো তারা আল্লাহ তাআলার তওহীদ বা একত্ববাদকে অস্বীকার 
করল । যেমন ঃ 

মুহাম্মদ ইব্‌ন সা‘দ......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের বাণী £ ১১৫ 
১:৯০ এই আয়াতের অর্থ হলো ২ 1 411 ১ ৫ অর্থাৎ আল্লাহ ব্যতীত আর কোন উপাস্য নেই, তারা 
তা মানতে অস্বীকার করল" । 


হুসায়ন......যাহহাক হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম £ ০০৯৮ 359 এর অর্থ হলো ১১ ০3৫ 


111 9 4 আল্লাহ তা'আলা একতৃবাদকে অস্বীকার করল 

কেউ কেউ বলেন, এই আয়াতের অর্থ হলো, তারা জান্নাতকে অস্বীকার ও মিথ্যা প্রতিপন্ন করল’ । যেমন ৪ 

ইব্‌ন হুমায়দ......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, ৮... 5539 এর অর্থ ২১২1 ১৩ বা 
'জান্নাতকে অস্বীকার করল । 

অতঃপর আল্লাহর বাণী ৪ ০.1 4.:5:.5 অর্থাৎ ‘তার জন্য আমি দুষ্কর কঠিন পথকে সহজ করে দেব 
এখানে শক্ত ও দুষ্কর পথ বলা হয়েছে পার্থিব সুখ-শান্তি, ব্যক্তিগত স্বার্থ-সুবিধা ও বাহ্যিক আপাতমধুর সাফল্য 
অর্জনের রাস্তাকে, যা ব্যক্তির প্রকৃত মন বিশ্ব সৃষ্টার বানানো আইন-কানুন, স্বীয় পরিবেশ ও সমাজের পবিত্র ও 
সুন্দর আচার-আচরণের একান্ত পরিপন্থী । কেননা এখানে সততা, ন্যায় পরায়ণতা, শালীনতা, পবিত্রতা ও শ্রীলতার 
নৈতিক সীমা লংঘিত হয়ে পাশবিক কামনা- বাসনা ও লালসা প্রাধান্য বিস্তার করে থাকে । এই সূরায় বর্ণিত এই 
আয়াত দুটি; যথা 8 (51১11 ১১-০১১৪ এবং ৫৮:৮1 ১১-৯১১৭ এদের অর্থ যথাক্রমে তাকে আমি সহজ 
পথে চলার সহায়তা দেব এবং তাকে আমি কঠিন দুষ্কর পথের সহায়তা বিধান করব- পরস্পর বিরোধী মতের 
প্রকাশক । যেমন একটি ভাল ও কল্যাণের পথ এবং অপরটি অন্যায় ও অকল্যাণের রাস্তার প্রতি ইংগিত বহনকারী । 
এই আয়াতের ব্যাখ্যায় রাসূলুল্লাহ (সা) হতে হাদীসও বর্ণিত আছে। যেমন ৪ 

ওয়াসিল ইব্‌ন আবদুল আ'লা ও আবু কুরাইব......হযরত আলী (রা) হতে বর্ণনা করেছেন যে, একদা আমরা 
রাসূলুল্লাহ (সা)-এর খিদমতে উপবিষ্ট ছিলাম । এই সময় তিনি মাটির উপর দাগ দিচ্ছিলেন । অতঃপর তিনি মাথা 
উচু করে বলেন, তোমাদের প্রত্যেকের জন্য জান্নাত ও জাহান্নামের স্থান নির্ধারিত আছে । এতদশ্রবণে আমরা আরয 


www.waytojannah.com 


Contents 
সুরা লায়ল "২১৯ 


করি, ইয়া রাসূলাল্লাহ (সো)! আমরা কি আল্লাহ্‌র উপর ভরসা করব না? জবাবে তিনি বলেন, না, বরং তোমরা 
আমল করতে থাক । কেননা তোমাদের ভাগ্যে কি নিহিত আছে তা তোমরা অবগত নও । অতঃপর তিনি কালাম 
পাকের এই আয়াত তিলাওয়াত করেন যার অর্থ ঃ “যে ব্যক্তি আল্লাহ্‌র পথে ধন-সম্পদ ব্যয় করল, আল্লাহ্‌র 
নাফরমানী হতে আত্মরক্ষা করল এবং কল্যাণ ও মংগলকে সত্য বলে মেনে নিল, তাকে আমি সহজ পথে চলার 
সহায়তা দেব। অপরপক্ষে, যে কার্পণ্য করল, আল্লাহর প্রতি বিমুখ হলো এবং কল্যাণ ও মংগলকে অমান্য করল, 
তার জন্য আমি শক্ত ও দুঙ্ধর পথের সহায়তা বিধান করব’ । 

ইব্‌ন বাশার......হযরত আলী (রা) হতে বর্ণনা করেছেন যে, একদা আমরা জান্নাতুল বাকীতে এক ব্যক্তির 
দাফনের সময় উপস্থিত ছিলাম । এ সময় রাসূলুল্লাহ (সা) আমাদের মধ্যে আগমন করে আসন গ্রহণ করলে 
আমরাও সকলে আসন গ্রহণ করি । এ সময় তিনি তার দত্ত মুবারকের একটি কাঠের দ্বারা মাটিতে দাগ দিতে 
ছিলেন। অতঃপর তিনি আকাশের দিকে মস্তক উত্তোলন করে বলেন, তোমাদের মধ্যে এমন কোন নফ্স বা ব্যক্তি 
নাই যার পরকালের আবাসস্থান নির্ধারিত নাই । এতদশ্রবণে উপস্থিত জনতা প্রশ্ন করেন, ইয়া রাসূলাল্লাহ (সা)! 
আমরা কি আমাদের আমলের উপর নির্ভর করব না? জবাবে রাসূলুল্লাহ (সা) বলেন, তোমরা যতদূর সম্ভব আমল 
করতে থাক । কেননা যে ব্যক্তি সৌভাগ্যবান হবে, তার জন্য নেক আমল করা সহজতর হবে এবং যে ব্যক্তি 
দুর্ভাগ্যের অধিকারী হবে, তার জন্য বদ আমল সহজতর হবে ৷ অতঃপর তিনি এই আয়াত তিলাওয়াত করেন, যার 
অর্থ £ 'পরন্তু যে ব্যক্তি আল্লাহ্র পথ ধন-সম্পদ ব্যয় করল, আল্লাহ্র নাফরমানী হতে আত্মরক্ষা করল এবং কল্যাণ 
ও মংগলকে সত্য বলে গ্রহণ করল, তাকে আমি সহজ পথে চলার সহায়তা দেব। অপরপক্ষে যে ব্যক্তি কার্পণ্য 
করল, আল্লাহ্‌র প্রতি বিমুখ হলো এবং কল্যাণ ও মংগলকে অমান্য করল, তার জন্য আমি কঠিন ও দুষ্কর পথের 
সহায়তা বিধান করব ৷’ 

আবু সায়িব......হযরত আলী (রা) সুত্রে হযরত রাসুলুল্লাহ (সা) হতে একইরূপ হাদীস বর্ণনা করেছেন। 

ইব্নুল মুসান্না......হযরত আলী (রা) হতে বর্ণনা করেছেন যে, একদা রাসূলুল্লাহ (সা) এক ব্যক্তির জানাযায় 
উপস্থিত হলে, তিনি এক টুকরা কাঠের দ্বারা মাটির উপর দাগ দিতে থাকেন এবং এক সময় বলেন ঃ 
তোমাদের প্রত্যেক ব্যক্তির জন্য হয় জান্নাতে না হয় জাহান্নামে একটি স্থান নির্ধারিত আছে । অতঃপর সাহাবীরা 
জিজ্ঞেসে করেন, ইয়া রাসূলাল্লাহ (সা)! আমরা কি আল্লাহর উপর ভরসা করব না ? জবাবে তিনি বলেন তো 
যতদুর পার আমল করতে থাক । কেননা যে ব্যক্তি আল্লাহর পথে ধন-সম্পদ ব্যয় করে, আল্লাহ্র নাফরমানী করা 
হতে বিরত থাকে এবং মংগল ও কল্যাণকে সত্য বলে গ্রহণ করে, আল্লাহ তাআলা তার চলার পথকে সহজ করে 
দেন এবং যে ব্যক্তি দান-খয়রাতে কার্পণ্য করে, আল্লাহর দিক হতে মুখ ফিরিয়ে নেয় এবং মংগল ও কল্যাণকে 
পরিহার করে, আল্লাহ পাক তার জন্য শক্ত ও দুষ্কর পথকে চলার জন্য সহজ করে দেন অর্থাৎ খারাপ কাজ তার 
প্রিয় হয়। 

ইব্ন হুমায়দ......হযরত আলী (রা) হতে বর্ণনা করেছেন যে, একদা আমরা রাসূলুল্লাহ (সা)-এর সাথে বসে 
ছিলাম, এসময় তিনি তার দস্ত মুবারক দ্বারা মাটি হতে কোন একটি জিনিস নেয়ার সময় বলেন £ তোমাদের 
প্রত্যেক ব্যক্তির জন্য হয় জান্নাতে নয় জাহান্নামে স্থান নির্ধারিত আছে । তখন সাহাবায়ে কিরাম জিজ্ঞেসে করেন, 
ইয়া রাসূলাল্লাহ (সা) । আমরা কি আল্লাহ তা'আলার উপর ভরসা রাখব না? জবাবে তিনি বলেন, না, বরং তোমরা 
যতদূর পার কেবল আমলই করতে থাক। অতঃপর তিনি +/.০1 ১০03 এই আয়াত হতে শুরু করে 
৪১০৮1 ১১০4১০০৪ পৰ্যন্ত তিলওয়াত করেন। 

মিহরান ......আল-নাজাল ইব্ন সাবরাহ হতে বর্ণনা করেছেন যে, একদা রাসূলুল্লাহ (সা) বক্তৃতা প্রসংগে 
বলেন, তোমাদের প্রত্যেক ব্যক্তির জন্য পরকালের স্থান নির্ধারিত হয়ে আছে। এ সময় রাসূলুল্লাহ (সা)-এর নিকট 


www.waytojannah.com 


Contents 


২২০ তাফসীরে তাবারী (আমপারা) 


উপবিষ্ট, পথভ্রষ্ট একজন বেদুঈন প্রশ্ন করে, যদি ব্যাপার এ রকমই হয়, তবে যেমন খুশি তেমন করতে আপত্তি কি? 
তখন রাসূলুল্লাহ (সা) মাটিতে দাগ দিতে দিতে বলেন £ তোমরা যতদূর সম্ভব আমল করতে থাক । কেননা আল্লাহ্‌ 
রাব্বুল আলামীন যখন কোন বান্দার মংগল ও কল্যাণের ফয়সালা করেন, তখন তার জন্য সৎকাজ সহজ করে দেন 
এবং যখন তিনি কারো জন্য অমংগল ও অকল্যাণের ফয়সালা করেন, তখন তার জন্য বদকাজকে সহজ করে 
দেন। বর্ণনাকারী বলেন, অতঃপর আমার সাথে আমর ইব্ন মুররাহর সাক্ষাত হলে আমি তাকে রাসূলুল্লাহ 
(সা)-এর এই হাদীস সম্পর্কে ওয়াকিবহাল করি । তখন তিনি বলেন, আল্লাহর নবী এই প্রসংগে কালাম পাকের এই 
আয়াতও বলেছেন যার অর্থ £ “পরন্তু যে ব্যক্তি আল্লাহর পথে ধন-সম্পদ ব্যয় করল, আল্লাহর নাফরমানী হতে 
আত্মরক্ষা করল এবং মংগল ও কল্যাণকে সত্য বলে মেনে নিল, তাকে আমি সহজ পথে চলার সহায়তা দেব। 
অপরপক্ষে যে ব্যক্তি কার্পণ্য করল, আল্লাহর প্রতি বিমুখ হলো এবং কল্যাণ ও মংগলকে অমান্য করল, তার জন্য 
আমি শক্ত ও দুষ্কর পথকে সহজ করব’ । 

ইয়াকুব ইব্‌ন ইব্রাহীম......আবু আবদুর রহমান আস-সুলামী হতে বর্ণনা করেছেন যে, যখন কালাম পাকের 
এই আয়াত £ ১১৪১ ০১২ [5:-5 44 {5 অর্থাৎ “আমি প্রত্যেকটি জিনিসকে নির্দিষ্ট পরিমাণে সৃষ্টি করেছি", যখন 


অবতীর্ণ হয়; তখন একব্যক্তি রাসূলুল্লাহ সো)-কে প্রশ্ন করেন, ইয়া রাসূলাল্লাহ (সা)! ব্যাপার যদি এরূপ হয়, তবে - 


আমলের প্রয়োজন কি? তখন জবাবে তিনি বলেন, তোমরা যতদূর সম্ভব আমল করতে থাক। কেননা যারা 
নেককার, আল্লাহ পাক তাদের জন্য নেক আমলকে সহজ করে দেন এবং যারা বদকার, তাদের জন্য তিনি বদ্‌ 
আমলকে সহজ করে দিয়ে থাকেন। 

আমর ইব্‌ন আবদুল মালিক......হযরত আলী ইব্‌ন আবূ তালিব (রা) হতে বর্ণনা করেছেন যে, একদা 
রাসূলুল্লাহ (সো) যখন উপবিষ্ট ছিলেন, তখন তার হাতে একখণ্ড কাঠ ছিল, যদ্বারা তিনি মাটির উপর দাগ 
দিচ্ছিলেন । অতঃপর অকস্মাৎ তিনি মাথা উচু করে বলেন, তোমাদের প্রত্যেকের জন্য হয় জান্নাতে না হয় 
জাহান্নামে স্থান নির্ধারিত আছে। এতদশ্রবণে উপস্থিত সাহাবীগণ প্রশ্ন করেন, ইয়া রাসূলাল্লাহ (সা)! তবে কি 
আমরা আল্লাহর উপর ভরসা করব না? তদুত্তরে তিনি বলেন, তোমরা আমল করতে থাক । কেননা যার জন্য 
জান্নাত-জাহান্নাম নির্ধারিত হবে, সে ব্যক্তির জন্য তদনুরূপ আমল করা সহজতর হবে । অতঃপর তিনি জিজ্ঞাসার 
সুরে বলেন, তোমরা কি আল্লাহ পাকের এঁ বিধান সম্পর্কে জ্ঞাত আছ? যার অর্থ হলো “যে ব্যক্তি দান-খয়রাত 
করল, আল্লাহর নাফরমানী হতে আত্মরক্ষা করল এবং সত্য ও মংগলকে মেনে নিল, তাকে আমি সহজ পথে চলার 
সহায়তা দেব। অপরপক্ষে যে ব্যক্তি কার্পণ্য করল, আল্লাহ হতে বিমুখ হলো এবং কল্যাণ ও মংগলকে অস্বীকার 
করল, তার জন্য আমি শক্ত ও দুষ্কর পথের সহায়তা বিধান করব" । 

ইব্নুল মুসান্না......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী 8 ১১১: 
(৪..1] এই আয়াতের অর্থ, আমি তাকে শক্ত দুষ্কর পথের সহজতা প্রদান করব । 

ইউনুস......আবু যুবায়র হতে বর্ণনা করেছেন যে, একদা তিনি রাসূলুল্লাহ (সা)-কে প্রশ্ন করেন যে, ইয়া 
রাসূলাল্লাহ (সা) প্রত্যেক আমলের প্রতিফলের বিধান কি সমাপ্ত হয়েছে, না এখনও বাকী আছে? জবাবে তিনি 
বলেন, প্রত্যেক আমলকারীর জন্য তার স্ব-স্ব আমলকে সহজ করে দেয়া হয়েছে। 

ইউনুস......বাশার ইব্‌ন কা“ব হতে বর্ণনা করেছেন যে, একদা দুইজন যুবক রাসূলুল্লাহ (সা)-এর খিদমতে 
উপস্থিত হয়ে বলেন, হে আল্লাহর রাসূল! যে আমলের জন্য কলমের কালি শুকিয়ে গিয়েছে এবং তকদীরের 
বিধান কার্যকরী হয়েছে, তা কি পরিবর্তন হতে পারে £ তখন জবাবে তিনি বলেন, তোমরা যথাসম্ভব আমল 
করতে থাক। কেননা প্রত্যেক আমলকারীর জন্য তার নেক ও বদ আমলকে আল্লাহ পাক তার জন্য সহজ করে 
দিয়ে থাকেন । 


www.waytojannah.com 


Contents 


ক রনি ২২১ 
shuns 3$59%৫3% ১/৪%35745 ১9:৫৯ 
SIG IC CTY 6৮ OAM ০] পাঠ ১225 (1%) ১%/৩$ 


১১. এবং তার ধন-সম্পদ তার কোন কাজে আসবে না যখন সে ধ্বংস হয়ে যাবে । ১২. নিঃসন্দেহে 
পথ-প্রদর্শন আমারই দায়িত্ব । ১৩. আর ইহকাল ও পরকালের একমাত্র মালিক আমিই । ১৪. অতএব আমি 
তোমাদেরকে লেলিহান অগ্নি সম্পর্কে সতর্ক করে দিলাম । ১৫. তাতে সেই ব্যক্তি প্রবেশ করবে, যে চরম 
হতভাগ্য, ১৬. যে মিথ্যা আরোপ করে ও মুখ ফিরিয়ে নেয়। ১৭. আর তা হতে দূরে রাখা হবে সেই সমস্ত 
পরহ্যেগার ব্যক্তিকে, ১৮. পবিত্রতা অর্জনের জন্য যারা নিজের ধন-সম্পত্তি দান-খয়রাত করে । 


তাফসীর 

এখানে আল্লাহ্‌ রাববুল আলামীন এ সমস্ত ব্যক্তির কথা উল্লেখ করেছেন, যারা ধন-সম্পদের মায়া-মহব্বতে, 
কৃপণতাবশত তা আল্লাহর রাস্তায় দান-খয়রাত করে না, পরকালে তাদের এই সমস্ত তাদের কোন উপকারেই 
আসবে না; বরং কিয়ামতের দিন তা তাদের জন্য ধ্বংসের অন্যতম কারণ হবে। মুফাসসিরগণ (৪৬১51 এই 
শব্দের ব্যাখায় মতভেদ করেছেন। কেউ কেউ বলেছেন এর অর্থ যখন সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। যেমন বিভিন্ন 
বর্ণনায় দেখা যায় । 

আবু কুরাইব......আবু সালেহ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 8 ১5131 UL 4২০১১ ৮০১ 
এই আয়াতে বর্ণিত (45151 এর অর্থ হলো যখন সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আবু কুরাইৰ আরো বলেছেন, 
আল-আশজাঈ ইসমাঈল হতেও এরূপ বর্ণনা করেছেন। ' 

ইব্‌ন আবদুল আ'লা ......হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ ০১,5151 এই 
শব্দের অর্থ 8 | (5১3 131 অর্থাৎ যখন সে জাহান্নামের অগ্নিতে নিক্ষিপ্ত হবে। ৰ 

কেউ কেউ বলেছেন, এর অর্থ যখন সে মৃত্যুবরণ করবে। যেমন বিভিন্ন বর্ণনায় দেখা যায়। 

আবু কুরাইব ...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ $555 151 21 ২১:০২ এই 
আয়াতে বর্ণিত ১১211 এই শব্দের অর্থ 0 অর্থাৎ যখন সে মৃত্যুবরণ করবে। 

মুহাম্মদ ইব্‌ন আমর......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ৪ ৫5,515! এর অর্থ ১. 3 বা 
যখন সে মৃত্যুবরণ করে। র 

আবূ কুরাইব....... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, (54১ 513 এর অর্থ 5০131 বা যখন সে মৃত্যু- 
বরণ করে। ৃ ৃ 

গ্রন্থকার বলেন ৪ এখানে 5:১৫ [১ এর যে দুটি অর্থ বর্ণনা করা হয়েছে; তন্মধ্যে প্রথম অর্থটি অধিক 
গ্রহণীয়। কেননা যখন কিয়ামতের হিসাবান্তে কেউ জাহান্নামে প্রবিষ্ট হবে, তখন তার ধন-সম্পদ তার কি কাজে 
আসবে? কাজেই এই অর্থটিই অধিক প্রসিদ্ধ ও গ্রহণীয় । 

অতঃপর আল্লাহর বাণী £ 5+$11 (১4০ 31 অর্থাৎ “পথ প্রদর্শন নিঃসন্দেহে আমারই দায়িতৃ' । কেননা আল্লাহ 
_ পাকই মানুষের ত্রষ্টা। কাজেই মানুষকে সত্য-মিথ্যা, হক-বাতিল, ন্যায়-অন্যায়, পাপ-পুণ্য, হালাল-হারাম ইত্যাদি 


www.waytojannah.com 


Contents 


২২২ তাফসীরে তাবারী (আমপারা) 


বিষয়ে পূরাপুরি ওয়াকিবহাল করার একমাত্র দায়িত্বও তিনি নিজের উপর গ্রহণ করেছেন। যেমন বিভিন্ন অভিমতে 
দেখা যায় $ 

বাশার......হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 85411 1১1০ €১। এই 
আয়াতের অর্থ এই যে, সৃষ্টা হিসাবে মানুষের জন্য কোন্টি হালাল এবং কোন্টি হারাম, কোন্টি অনুকরণীয় এবং 
কোন্টি বর্জনীয়; তা একমাত্র আল্লাহ পাকই অবগত ৷ 

কোন কোন আহলে আরব এই আয়াতের ব্যাখ্যায় এই অভিমত ব্যক্ত করেছেন যে ব্যক্তি আল্লাহ প্রদর্শিত 
রাস্তায় চলতে চায়, তার জন্য তিনি রাস্তা করে দিয়ে থাকেন। যেমন কালাম পাকের ভাষায় 8 ১০3 4111 12 
৭১০02 ৮০3 এ অর্থাৎ ‘সহজ ও সঠিক পথ বলে দেয়া আল্লাহরই দায়িত্ব । অবশ্য বাকা পথও আছে’ ৷ 
কেউ কেউ বলেছেন, এই আয়াতের অর্থ কাউকে সত্য ও ন্যায়ের পথ প্রদর্শন করা কিংবা গুমরাহ করার দায়িত্ব 
একমাত্র আল্লাহ রাব্বুল আলামীনেরই । 

অতঃপর আল্লাহর বাণী £ 15319 ৯০৯১৭ এ 19 অর্থাৎ ‘আমিই ইহকাল ও পরকালের সত্যিকার 
মালিক’ এই আয়াতটির কয়েকটি অর্থ হতে পারে । যথা ঃ দুনিয়া ও আখিরাতে বান্দা তুমি আমারই মুঠির মধ্যে 
বন্দী। কোন অবস্থাতেই তুমি তা থেকে মুক্ত ও স্বাধীন নও। কেননা উভয় জগতের একচ্ছত্র মালিক আমিই । 
দ্বিতীয়ত তোমরা আমার নির্দেশিত পথে চল আর নাই চল, তাতে আমার কিছুই যায় আসে না। কেননা দুনিয়া ও 
আখিরাতের সর্বত্রই আমার মালিকানা দৃঢ়ভাবে সুপ্রতিষ্ঠিত । কাজেই তোমাদের গুমরাহী ও নাফরমানীতে যেরূপ 
আমার কোন ক্ষতি হবে না, তদ্রপ তোমাদের আনুগত্য ও স্বীকৃতিতে কিছু বৃদ্ধিপ্রাপ্তও হবে না। তৃতীয়ত দুনিয়া ও 
আখিরাতের মালিক যখন আমিই; তখন তোমাদের ইহকাল ও পরকালের কল্যাণ প্রদান সম্পূর্ণরূপে আমারই 
ইখতিয়ারে । কাজেই কোন কিছুর জন্য বাড়াবাড়ি আদৌ তোমাদের পক্ষে উচিত নয়৷ 

তঃপর আল্লাহ্‌র বাণী 8 ৮1510, ০৫3, ‘কাজেই আমি তোমাদেরকে জলন্ত অগ্নিকুণ্ড সম্পর্কে সতর্ক 
করে দিলাম’ । এখানে আল্লাহ পাক মানব জাতিকে সম্বোধন করে বলছেন, হে মানব জাতি! ইহকাল ও পরকালের 
মালিক হিসেবে আমি তোমাদেরকে দোযখের লেলিহান অগ্নি সম্পর্কে সতর্ক করে দিলাম । যাতে পূর্বাহ্তে তোমরা 
তার কঠিন আযাব হতে নিষ্কৃতি ও মুক্তিলাভের জন্য সচেষ্ট হতে পার। এটাই এ আয়াতের তাফসীর । 

মুহাম্মদ ইব্‌ন আমর......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ ১195 এর অর্থ দোযখের 
লেলিহান আগ্নিকুণ্ড। 

অতঃপর আল্লাহ পাকের কালাম £ £১ এ 08155 3 অর্থাৎ ‘চরম হতভাগ্য ব্যক্তি ছাড়া তাতে আর 
কেউই প্রবেশ করবে না”। এখানে আল্লাহ রাব্বুল আলামীন চরম হতভাগ্য আখ্যায় এ সমস্ত ব্যক্তিকে আখ্যায়িত 
করেছেন; যারা আল্লাহপাকের নিদর্শনাবলী জানা ও দেখা সত্তেও তা উপেক্ষা ও পরিত্যাগ করে মুখ ফিরিয়ে নিয়েছে 
এবং একে সত্য বলে গ্রহণ না করে প্রত্যাখ্যান করেছে। এটাই এই আয়াতের ব্যাখ্যা । 

আবু কুরাইব......হযরত আবু হুরায়রা রো) হতে বর্ণনা করেছেন যে, প্রত্যেক ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, 
কিন্তু আবা (31) ছাড়া । তখন তাকে “আবা” সম্পর্কে প্রশ্ন করলে, উত্তরে তিনি বলেন £ ০155 2% 531 অর্থাৎ 
‘আবা’ এ ব্যক্তি, যে আল্লাহ তা“আলাকে মিথ্যা প্রতিপন্ন ও অস্বীকার করে এবং মুখ ফিরিয়ে নেয় । 

আল-হাসান ইব্‌ন নাজিহ......হাসান হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 8 4.591 %1 (৫1০2 % “চরম 
হতভাগ্য ব্যক্তি ছাড়া তাতে আর কেউই প্রবেশ করবে না’ এই আয়াতে 4591 বা চরম হতভাগ্য ব্যক্তি তাকে 
বলা হয়েছে, যে সত্যকে সঠিকভাবে জানা সত্বেও তা প্রত্যাখ্যান করে মুখ ফিরিয়ে নিয়েছে। 


www.waytojannah.com 


Contents 


সূরা লায়ল ২২৩ 


অতঃপর আল্লাহ্‌র বাণী ,5৪১%1 (৫.৯, অর্থাৎ ‘আর ত] থেকে দূরে রাখা হবে সেই অতিশয় পরহেযগার 
ব্যক্তিকে ৷’ এখানে 58531 শব্দদ্বারা সবচেয়ে আল্লাহভীরু মুত্তাকী ব্যক্তিকে বুঝান হয়েছে। কেননা যারা অতিশয় 
পরহেযগার, তারা কোন অবস্থাতেই আল্লাহ-বিরোধী কাজে লিপ্ত হয় না। 
তঃপর আল্লাহ্‌র বাণী ৪ ০৫০০০ UL 1528 51 অৰ্থাৎ ‘যে পবিত্রতা অর্জনের জন্য নিজের ধন-সম্পদ 
দান-খয়রাত করে ।' এখানে পবিত্রতা অর্জনের জন্য ধন-সম্পদ দান করার অর্থ আল্লাহ্র হক যথাযথভাবে আদায়ের 
জন্য দুনিয়াতে অবস্থান করার সময়ই কৃপণতা না করে তা গরীব-মিসকীন, দুঃস্থ-ইয়াতীমদের মধ্যে বন্টন করা। 
কেননা সম্পদশালীদের পুঞ্জীভূত ধন-সম্পদকে পাক-পবিত্র করার প্রকৃষ্ট বিধানই হলো এরূপ যা আন্লাহ্পাক 
কর্তৃক নির্ধরিত। ; 


94০৭) 45547827521) (1) ৪ ৬১ 29 ৩৫ ৬৩৩০৪ ৬৪) 2 (১৭) 
রর | i 1 ৮৫ Led 


৫0525৮১৯৮১১: (১) 


১৯. আর তার উপর এমন কারো অনুগ্রহ নাই, যার বদ্লা তাকে দিতে হতে পারে। ২০. বরং সে তো 
কেবল এ মহান প্রতিপালকের সস্তুষ্টি লাভের জন্য এ কাজ করে । ২১. এইরূপ ব্যক্তি তো অবশ্যই সন্তোষ লাভ 
করবে। 


তাফসীর | 

এখানে মহান আল্লাহ-পাক পরহেযগার ব্যক্তির অতিরিক্ত পরিচয় প্রদান করেছেন। যেমন সে লোক যাদের 
জন্য অর্থ ব্যয় করে, তাদের পূর্বকৃত কোন অনুগ্রহ তার উপর ছিল না। সে ব্যক্তি কোনরূপ অনুগ্রহের প্রতিদান 
স্বরূপ বা ভবিষ্যতে কোন অধিক উপকারের আশায় তাদেরকে উপহার-উপটৌকনও দিচ্ছে না, বরং সে ব্যক্তি মহান 
স্রষ্টা আল্লাহ্‌-রাববুল আলামীনের সন্তোষ লাভের আশায় এই লোকদের সাহায্য-সহানুভূতি দান করে। প্রসংগত 
এখানে হযরত আবু বকর সিদ্দীক (রা)-এর দানশীলতা ও বদান্যতার উত্তম দৃষ্টান্ত উল্লেখযোগ্য । কেননা ইসলামের 
প্রথম যুগে মক্কা শরীফে যে সমস্ত অসহায় দাস-দাসী ইসলাম কবুল করার কারণে তাদের মনিবদের দ্বারা অমানুষিক 
অত্যাচার ও নিপীড়নের শিকার হয়েছিল, হযরত আবূ বকর (রা) তাদেকে নগদ মূল্যে ক্রয় করে মুক্ত করেছিলেন। 
এর ফলে তারা সে যুলুম ও নিপীড়ন হতে নিষ্কৃতি পাচ্ছিল । যেমন £ 

বাশার......হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী, আর তার উপর এমন কারো 
অনুগ্রহ নাই, যার বিনিময় তাকে দিতে হতে পারে; বরং সে তো একমাত্র মহান প্রতিপালকের সন্তুষ্টি লাভের 
আশায় এ কাজ করে । এরা তো অবশ্যই সন্তোষ লাভ করবে । এখানে আয়াতের পরিষ্কার অর্থে প্রতীয়মান হয় যে, 
তার এই দান-খয়রাত কোনরূপ স্বার্থের সাথে সংশ্লিষ্ট নয়, বরং এটা নিছক মহান স্রষ্টা আল্লাহ-তা“আলার সন্তুটি 
লাভের জন্য । 

মুহাম্মদ ইব্‌ন ইব্রাহীম রর আমির ইব্‌ন আবদুল্লাহর পিতা হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ঃ 
০০ Gals এ ২০ এও LYN 4১৯০ বউ 9০০০৪ Ly 


এই আয়াতটি হযরত আবূ বকর সিদ্দীক (রা)-এর দানশীলতা ও বদান্যতার উজ্জ্বল নিদর্শন বর্ণনা প্রসংগে 
অবতীর্ণ হয়। 


www.waytojannah.com 


Contents 


২২৪ তাফসীরে তাবারী (আমপারা) 


ইব্‌ন আবদুল আ'লা......হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ ২3 (5 
১৯০ ২১০ ০ 5১১০ এই আয়াতটি হযরত আবূ বকর সিদ্দীক (রা)-এর শানে অবতীর্ণ হয়। যিনি প্রায় 
ষাট-সত্তরজন মযলুম ক্রীতদাস-দাসীকে ক্রয় করে মুক্ত করে দিয়েছিলেন। কিন্তু এ ব্যাপারে তিনি তাদের নিকট 
হতে কোনরূপ বিনিময় বা ধন্যবাদের প্রত্যাশা করেন নাই। এদের মধ্যে হযরত বিলাল (রা), আমির ইব্‌ন ফুহায়রা 
(রা) প্রমুখের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য । - 

উক্ত আয়াতের ব্যাখ্যার সাথে পরবর্তী আয়াত £ 01291 45১ 455 ০5০1 -এর হুবহু মিল লক্ষণীয় 
যাতে বলা হয়েছে, বরং সেতো একমাত্র মহান স্রষ্টা আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের জন্য এ কাজ করে থাকে। পার্থিব 
কোন যশ-খ্যাতি, কামনা-বাসনা ও আশা-আকাজ্কার প্রতিদানের আশায় এরূপ করে না, বরং নিছক 
আল্লাহ্‌-পাকের সন্তুষ্টি অর্জনের জন্য এরূপ করে থাকে । বর্ণনায় দেখা যায়, হযরত আবু বকরকে দরিদ্র ক্রীতদাস ও 
দাসীদের মুক্তির জন্য উদার হস্তে অর্থ ব্যয় করতে দেখে তার পিতা তাকে বললেন ঃ হে পুত্র! আমি দেখেছি তুমি 
দূর্বল লোকদেরকে মুক্ত করছ। যদি তুমি কর্মক্ষম শক্তিশালী যুবকদের জন্য এই অর্থ ব্যয় করতে, তবে তারা 
তোমার শক্তি বৃদ্ধির কারণ হতে পারত। উত্তরে হযরত আবূ বকর বলেন, আব্বাজান! আমি তো এ কাজের জন্য 
একমাত্র আল্লাহ্‌র নিকট হতে প্রতিফল পাওয়ার আশা রাখি। 

অতঃপর আল্লাহ্‌র বাণী . ০১ -3৯.০4$ অর্থাৎ ‘এরূপ ব্যক্তি তো অবশ্যই সন্তোষ লাভ করবে!” এখানে এ 
সমস্ত ব্যক্তির কথা বলা হয়েছে যারা নিজেদের ধন-সম্পদের বিরাট অংশ একমাত্র আল্লাহ-পাকের সন্তুষ্টির জন্য ব্যয় 
' করে থাকে, নিজেদের নাম-যশ-খ্যাতি ও প্রতিপত্তির জন্য নয়। পার্থিব দুনিয়ার এই বিনিময় আল্লাহ পাক তাদেরকে 
আলমে আখিরাতে অবশ্যই প্রদান করবেন, যাতে তারা সন্তোষ লাভ করবে। 

সূরা লায়ল-এর তাফসীর এখানেই শেষ হলো । 


www.waytojannah.com 


Contents 


Ar 0 # 


Al 
সূরা দুহা 


মক্কায় অবতীর্ণ, আয়াত-১১, রুকু-১। 
১১০ ১৯৯০] ps 
দয়াময়, পরম দয়ালু আল্লাহ্র নামে । 


FLARE (dd ৮1৫০ পাঠলা wtdety ॥ ৮৮ ৮ ৪ 2 
520303 (5) ০৩ ৬০৫0 (৮) 698০2158200 So 0) 
৬৪ 12 ৮৮৮ ৫ 5৮১৫ ৮1৯2৫ পাতে প158 22 Lara ৬ 555 ৮ ৮৫৪৯০ 
OSES IME (৩৩ HILLS (2) SIMA ALL 

২; ১1২৯৭ শি ৬ 1 পে Ler Arr 

OSEUIL BUGIS (A) ১৬৬৬ JI (৬) 

১. পূর্বাহ্তের শপথ! ২. এবং শপথ রজনীর-_-যখন তা নিঝুম-নিস্তব্ধ হয়। ৩. (হে নবী!) তোমার 

প্রতিপালক তোমাকে পরিত্যাগ করেন নাই এবং তোমার প্রতি অসন্তুষ্টও হন নাই । ৪. নিঃসন্দেহে তোমার 
পরবর্তী অবস্থা প্রথম অবস্থার তুলনায় অতীব উত্তম ও কল্যাণময় ৷ ৫. আর অতি শীঘ্বই তোমার প্রতিপালক 
তোমাকে এত দিবেন যে, তুমি সন্তুষ্ট হয়ে যাবে । ৬. তিনি কি তোমাকে ইয়াতীমরূপে পান নাই এবং পরে 
তোমাকে আশ্রয় দান করেন নাই ? ৭. তিনি তোমাকে পথ অনভিজ্ঞরূপে পেয়েছেন, পরে হিদায়াত দান 
করেছেন । ৮. আর তিনি তোমাকে নিঃস্ব অবস্থায় পেয়েছেন, পরে তিনি তোমাকে অভাবমুক্ত স্বচ্ছল বানিয়ে 
. দিয়েছেন । 


তাফসীর 

এখানে আল্লাহ্‌ রাব্বুল আলামীন ,=-> শব্দের শপথ করেছেন, যার অর্থ দিন বা দিনের বেলা । কেননা শব্দটি 
রাত্রের বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে বিধায় এর অর্থ এরূপ হবে । মুফাসসিরগণ দুহা শব্দের ব্যাখ্যায় মতবিরোধ 
করেছেন। কেউ কেউ বলেছেন, এর অর্থ =]! ৩.5, বা দুহার সময়, যেমন ৪ 

বাশার.....হযরত আবূ কাতাদাহ রো) হতে বর্ণনা করেছেন যে, (৮২115 শব্দের অর্থ হলো ১০ 5০৮. 
(4১11 ০০০ অর্থাৎ দিবসের মধ্যে বিশিষ্ট একটি নির্ধারিত সময় । 

অতঃপর আল্লাহ্‌র বাণী ৪ ৯-131 41211 অর্থাৎ ‘রাত্রির শপথ! যখন তা নিঝুম-নিস্তব্ধ হয় ।' মুফাসসিরগণ 
এই আয়াতের বিভিন্নরূপ অর্থ বর্ণনা করেছেন। কেউ কেউ বলেন, এর অর্থ রাত্রি, যখন তা ঘনীভূত ও সমাচ্ছন্র 
অন্ধকার সহ আগমন করে । যেমন £ঃ 


তাবারী-_২৯ 


www.waytojannah.com 





| Contents 


২২৬ তাফসীরে তাবারী (আমপারা) 


মুহাম্মদ ইব্ন সাঁঁদ......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ 3 42113 
(৯০৭ এই আয়াতের অর্থ 81131 41) অর্থাৎ যখন রাত্রি আগমন করে 


ইব্‌ন আবদুল আ'লা ......হাসান হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ ৮5131 42115 এর অর্থ যখন 
রাত্রির ঘনীভূত অন্ধকার সমাচ্ছন্ন হয়। 


কেউ কেউ বলেছেন ৫.৮, শব্দের অর্থ যখন তা চলে যায়। যেমন ঃ 

আলী......হযরত ইব্‌ন আববাস (রা) হতে বর্ণনা করেছেন, আল্লাহ্‌র কালাম ৯ 131 113 এর অর্থ 141 
৯১ বা যখন তা চলে যায়। 

[কেউ কেউ বলেছেন এর অর্থ যখন রাত্রির অন্ধকার ঘনীভূত ও সমাচ্ছনন হয়। যেমন ৪ 

ইব্‌ন হুমায়দ......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ ৮৯. 131 3119 এর অর্থ যখন রাত্রি 
সমাচ্ছন্ন হয়। 

মুহাম্মদ ইব্‌ন আমর......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র কালাম ৪ ৯ ০,131 115 এর অর্থ 
যখন তা সমাচ্ছন্ন হয়। 

বাশার......হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ ৮২-.এ 3! 42419 এর অর্থ 
যখন রাত্রি নিঝুম ও নিস্তব্ধ হয়। 

হুসায়ন......যাহহাক হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র কালাম $ ২ ১151 45119 এর অর্থ রাত্রির নিস্তব্ধতা 
ও প্রশান্ত হওয়া। 

ইউনুস......ইবৃন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ ৯৮131 4515 এর অর্থ রাত্রির প্রশান্তি ও 
নিস্তব্ধতা । 

গ্রন্থকার বলেন £ এই আয়াতের বিভিন্ন ব্যাখ্যার মধ্যে এ ব্যাখ্যাটি তার নিকট অধিক সত্য বলে মনে হয়, যার 
অর্থ শপথ রজনীর! যখন তা নিস্তব্ধ ও নিঝুম হয় । 

তঃপর আল্লাহ্র কালাম 8 515 (59 05 1299 15 অর্থাৎ “হে নবী! তোমার প্রতিপালক তোমাকে 
পরিত্যাগ করেন নি এবং তোমার প্রতি বিরূপও নন।” এই আয়াতটি কসমের জবাব স্বরূপ ব্যবহৃত হয়েছে । যার 
অর্থ “হে মুহাম্মদ, তোমার প্রতিপালক তোমাকে পরিত্যাগ করেন নি এবং তিনি তোমার প্রতি অসস্তৃষ্টও নন । এখানে 
৪ 055 শব্দের অর্থ এবং তিনি তোমার প্রতি রিরূপও হন নি। বাক্যের 4০১9 (5 শব্দে প্রকাশ্যভাবে জানা যায় 
যে, এখানে সম্বোধিত ব্যক্তি হযরত নবী করীম (সো)। 

আলী......হযরত ইব্‌ন আব্বাস (রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী £ 15159 25) 459 05 
এই আয়াতের অর্থ হে নবী! তোমার প্রতিপালক তোমাকে পরিত্যাগ করেন নি এবং তিনি তোমার প্রতি 
বিরূপও নন। 

ইউনুস......ইব্ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম 84 (০9 43১ ০125 £ এর অর্থ হে 
মুহম্মদ! তোমার রব্ব তোমাকে পরিত্যাগ করেন নি এবং তিনি তোমার প্রতি অসন্তুষ্টও হন নাই। 

এই সুরাটি রাসূলুল্লাহ (সা)-এর প্রতি তখন অবতীর্ণ হয় যখন তার প্রতি কিছুদিন ওহী নাযিল হওয়া বন্ধ 
থাকায় মক্কার কুরায়শরা এ কথা বলাবলি করছিল যে, মুহাম্মদকে তার রব পরিত্যাগ করেছেন এবং তার প্রতি 
বিরূপ হয়েছে। যেমন ঃ 

আলী...... ইব্‌ন আবদুল্লাহ হতে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (সা)-এর প্রতি কিছুদিন ওহী নাযিল হওয়া বন্ধ 
থাকায়, তার গোত্র বা কওমের একজন মহিলা--যে ছিল আবু লাহাবের স্ত্রী উন্মে জামীল, তাকে বলল ঃ মনে হয় 
তোমার শয়তান তোমাকে পরিত্যাগ করেছে। তখন এই সূরা নাযিল হয়। 


www.waytojannah.com 


Contents 


সূরা দুহা ২২৭ 


মুহাম্মদ ইব্‌ন ঈসা আল-দামেগানী......আসওয়াদ ইবৃন কায়স হতে বর্ণনা করেছেন যে, হযরত জিব্রাঈলের 
আগমন যখন বন্ধ হয়ে গেল, তখন মুশরিকরা বলতে শুরু করল, মুহাম্মদকে তার আল্লাহ পরিত্যাগ করেছেন । 
তখন এই সূরা অবতীর্ণ হয়। 

ইব্নুল মুসান্না......হযরত জুন্দুব (রা) হতে বর্ণনা করেছেন যে, একদা জনৈকা মহিলা রাসূলুল্লাহ (সা)-কে 
এরূপ বলল, তোমার কি হয়েছে যে, তোমার সাথী তোমাকে পরিত্যাগ করল ? তখন এই সুরা অবতীর্ণ হয়। 
যেখানে উল্লেখ হয়েছে 8715 (59 08) ০1599 (০ অর্থাৎ তোমার প্রতিপালক তোমাকে পরিত্যাগ করেন নি এবং 
তিনি বিরূপও নন। 

ইব্‌ন হুমায়দ......জুন্দুব ইব্‌ন আবদুল্লাহ হতে বর্ণনা করেছেন যে, একদা জনৈকা কুরায়শ মহিলা নবী করীম 
(সা)-এর খিদমতে উপস্থিত হয়ে বলল, আমার মনে হয় তোমার শয়তান তোমাকে পরিত্যাগ করেছে । তখন এই - 
সুরাটি অবতীর্ণ হয়। 

ইব্‌ন আবি শাওয়ারিব......হযরত খাদীজা (রা) হতে বর্ণনা করেছেন যে, তিনি একদা হযরত নবী করীম 
(সা)-কে বলেন, আমার মনে হয় আপনার প্রতিপালক আপনার কোন আচরণে অসন্তুষ্ট হয়েছেন । তখন এই সূরা 
নাযিল হয় 849 155 2১) 1559 ৮০ ০৯519143419 ০৯টি | 

বাশার......হযরত আবূ কাতাদাহ রো) হতে বর্ণনা করেছেন যে, 43 (759 এ, 2129 05 এই আয়াতটি 
অবতীর্ণ হওয়ার কারণ এই যে, বেশ কিছুদিন যাবত হযরত জিব্রাঈল (আ) ওহী নিয়ে আসতে বিলম্ব করেন। 
তখন মক্কার মুশরিকরা এরূপ বলাবলি করতে থাকে যে, তোমার সাথী তোমাকে পরিত্যাগ করেছেন। তখন এই 
আয়াতটি নাযিল হয় । | 

ইব্‌ন আবদুল আ'-লা......... হযরত আবূ কাতাদাহ রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ 
13০9৩5, এ 25১৮০ এই আয়াতটি সেই সময় অবতীর্ণ হয়, যখন হযরত জিব্রাঈল (আ)-এর পুনরায় 
ওহী নাযিল হওয়া বন্ধ থাকায় মুশরিকরা এরূপ বলাবলি করতে থাকে যে, তার প্রতিপালক তাকে পরিত্যাগ 
করেছে। 

হুসায়ন.......াহহাক হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী (513 (5 21১) ০1০25 ৮5 আয়াতটি সেই সময় 
অবতীর্ণ হয়, যখন কিছুদিন ওহী নাযিল হওয়া বন্ধ থাকায় মুশরিকরা এরূপ বলাবলি করতে থাকে যে, তার 
প্রতিপালক তাকে পরিত্যাগ করেছেন । এর জবাব স্বরূপ নাযিল হয়, তোমার প্রতিপালক তোমাকে পরিত্যাগ করেন 
নি এবং তোমার প্রতি তিনি বিরূপ বা অসন্তুষ্টও নন। ্‌ 

মুহাম্মদ ইবৃন সা‘দ......হযরত ইবৃন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪.১) 21249 ৮০ 
415 055 এই আয়াত এঁ সময় অবতীর্ণ হয়, যখন ওহী নাযিল হওয়া শুরু হওয়ার পর কিছুকালের জন্য তা বন্ধ 
থাকে । তখন মুশরিকরা এরূপ বলাবলি করতে থাকে যে, তার প্রভু তাকে পরিত্যাগ করেছে। 

আবূ কুরাইব......হিশাম ইব্‌ন উর্ওয়ার পিতা হতে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (সা)-এর প্রতি কিছুদিনের 
জন্য ওহী নাযিল বন্ধ হওয়াতে তিনি খুবই চিন্তিত ও উদ্বিগ্ন হয়ে পড়েন। তখন একদা হযরত খাদীজা রো) তাকে 
বলেন, আপনার উদ্বিগ্নতা দর্শনে আমার মনে হয় আপনার প্রতিপালক আপনার প্রতি নারায হয়েছেন । তখন নাযিল 
হয় 139 4১০, ৩245 5 অর্থাৎ তোমার প্রতিপালক তোমাকে পরিত্যাগ করেন নি এবং তোমার প্রতি 
বিরূপও হন নি। . 

অতঃপর আল্লাহ্‌র বাণী 8 131 ১০ 47১5 ১5১৫০ অর্থাৎ “তোমার পরবর্তী অবস্থা প্রথম অবস্থার 
তুলনায় নিঃসন্দেহে অতীব উত্তম ও কল্যাণময়।' এখানে আল্লাহ রাববুল আলামীন তার হাবীবকে সান্তনা দিয়ে 


www.waytojannah.com 


Contents 


সা 


২২৮ তাফসীরে তাবারী (আমপারা) 


বলেছেন, নিশ্চয়ই তোমার পরকাল তোমার ইহকাল বা পার্থিব জীবন হতে শ্রেয় । অতএব এখানে কিছু না পাওয়া 
বা হারানোর জন্য কোনরূপ হা-হুতাশ করার আদৌ প্রয়োজন নাই । কেননা আল্লাহ তা'আলা এর উত্তম বিনিময় 
অবশ্যই তোমাকে প্রদান করবেন । 

যেমন কালাম পাকের ভাষায় ৪ ৮১4৪ ০১, ১,১১১, 5:43 অর্থাৎ ‘তোমার প্রতিপালক তোমাকে 
অনতিবিলম্বে এমনভাবে অনুগৃহীত করবেন, যাতে তুমি তুমি সন্তুষ্ট হয়ে যাবে।’ এখানে আল্লাহপাক বলেছেন, হে 
মুহাম্মদ! নিশ্চয়ই তোমার প্রতিপালক আখিরাতে তোমাকে এমন বিশেষভাবে তার নিয়ামতসমূহ দ্বারা তোমাকে 
রর করেন যাকে রান গত হয হাটা নানা নারির নি সারার কতক 
সম্পর্কে মতভেদ করেছেন । যেমন $ 

মূসা ইব্‌ন সাহল........ আবদুল্লাহ ইব্‌ন আব্বাস হতে বর্ণনা করেছেন যে, একদা রাসূলুল্লাহ (সা)-এর 
সম্মুখে তার সত্যিকার উম্মতের ভবিষ্যতকে উন্ক্তভাবে পেশ করা হয়। সেখানে দেখানো হয় যে, তার 
প্রত্যেক উন্মত জান্নাতে এক হাজার প্রাসাদের অধিকারী হবে এবং সেখানে প্রয়োজনমত স্ত্রী ও খাদেমগণও 
থাকবে । 

মুহম্মদ ইব্‌ন খাল্ফ আল-আসকালানী......হযরত ইব্ন আবদুল্লাহ ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন 
যে, আল্লাহ্‌র বাণী ৪ ১,5১৪ (45) (১৮৮১ (3.5 এই আয়াতে আল্লাহ তা'আলা যে অনুগ্রহ প্রদানের ওয়াদা 
করেছেন, তা হলো মণিমুক্তার তৈরি এক সহস্র জান্নাতী প্রাসাদ, যা অনুপম ও মনোরম সঙ্জায় সুসজ্জিত হবে এবং 
মিশৃক আম্বরের সুঘাণে সদা ভরপুরে থাকবে । | 

বাশার......হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র কালাম 8 J L০4০], 
(১1৮১৪৪ 5১ এই আয়াতে আল্লাহ-পাক তীর নবীকে যে নিয়ামত প্রদানের ওয়াদা করেছেন, তা কিয়ামতের 
দিনের প্রাপ্য । 

ইবাদ ইব্‌ন ইয়াকুব.....হযরত ইব্ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী ৪ 5], 
১৯১53 ৬১১) ০৮55 এই আয়াতে আল্লাহপাক তীর হাবীবের সন্তুষ্টির প্রসংগে যা বলেছেন, তা এরূপে সাধিত 
হবে যে, মুহাম্মদ (সা) তখনই সন্তুষ্ট হবেন, যখন তার আহলে বায়তের কেউই জাহান্নামে প্রবিষ্ট হবে না। অর্থাৎ 
নবী করীম (সা) ততক্ষণ পর্যন্ত কিয়ামতের দিন সস্তুষ্ট হবেন না, যতক্ষণ পর্যন্ত তার পরিবারের লোকেরা জাহান্নামে 
অবশিষ্ট থাকবে । 

অতঃপর আল্লাহ্‌র বাণী 8518 12424 (2০: ১-০ 41 অর্থাৎ ‘তিনি কি তোমাকে পিতৃহীন অবস্থায় পান নি এবং ' 
তোমাকে আশ্রয় দান করেন নি” ? এখানে আল্লাহ তা'আলা তার নবীকে জিজ্ঞেসে করেছেন হে মুহাম্মদ! তোমার 
প্রতিপালক তোমাকে কি ইয়াতীম অবস্থায় পান নাই ? বস্তুত নবী করীম (সা) যখন মাতৃগর্ভে ছয় মাসের ছিলেন, 
সে সময় তার পিতা মৃত্যুবরণ করেন। কাজেই বলা যায়, জন্মের পূর্বেই তিনি ইয়াতীম হয়েছিলেন । কিন্তু আল্লাহ 
তা'আলা তাকে এক মুহূর্তের জন্যও অসহায় করে রাখেন নি। ছয় বৎসর বয়স পর্যন্ত তিনি দুধমাতা বিবি হালীমা ও 
স্বীয় জননী হযরত আমিনার রক্ষণাবেক্ষণে লালিত পালিত হন । জননীর স্নেহ বঞ্চিত হয়ে তিনি আট বৎসর বয়স 
পর্যন্ত দাদার ন্নেহভাজন থাকেন এবং এ সময় তিনি তার দাদার অপরিসীম আদর-যত্বে লালিত পালিত হন । তিনি 
তাঁকে শুধু ভালোই বাসতেন না, বরং নাতিকে নিয়ে তিনি রীতিমত গর্ব করতেন এবং বলতেন, আমার এই নাতি 
একদিন দুনিয়ায় বিশেষ খ্যাতি ও সম্মান লাভ করবে । দাদার ইন্তিকালের পর তার চাচা আবূ তালিব তার 
লালন-পালনের দায়িত্ব গ্রহণ করেন এবং নিজের জন্মদাতা পিতার চাইতে অধিক ন্নেহ-ভালবাসার সাথে তিনি তাকে 
, লালন-পালন করতে থাকেন, এমন কি নবুওয়াত প্রাপ্তির পর সমগ্র জাতি যখন তার শক্র হয়ে দাড়াল, তখনও দশ 


1 www.waytojannah.com 


Contents 
সূরা দুহা ২২৯ 


বৎসর পর্যন্ত তিনিই তার সাহায্য ও রক্ষণাবেক্ষণ কাজে বুক পেতে দিয়েছিলেন। কাজেই দেখা যায়, আল্লাহ পাকের 
ওয়াদা বাস্তব সত্য । 

অতঃপর আল্লাহ্র কালাম ৪ 5৫% 4.৯ 432, অর্থাৎ “তিনি তোমাকে পথহারা পেয়েছেন, অতঃপর তিনি 
হিদায়াত দান করেছেন।’ এই আয়াতের তাৎপর্য এই যে, নবুয়ত প্রাপ্তির পূর্ব পর্যন্ত নবী করীম (সা) আল্লাহর 
অস্তিত্‌ ও সত্তা এবং তার একত্রে বিশ্বাসী ছিলেন, তার জীবন গুনাহ হতে পবিত্র ও উত্তম চরিত্রে বিভূষিত 
ছিল; কিন্তু সত্য দীন এবং তার নিয়ম ও আইন-কানুন তার কিছুই জানা ছিল না । যেমন কুরআন পাকের ভাষায় ৪ 
১৮০১১ 1541105 (55453 ৩ 59 অর্থাৎ কিতাব কি এবং ঈমান বলতেই বা কি বুঝায়, তা তুমি জানতে 
না। উক্ত প্রেক্ষাপটে আয়াতের অর্থ এরূপ হতে পারে, নবী করীম (সা) এক জাহিলী সমাজ ও পরিবেশে পথহারা 
ছিলেন এবং পথ প্রদর্শক ও হিদায়াত দানকারী হিসেবে নবুওয়াতের পূর্বে তার ব্যক্তিত্‌ তেমন স্পষ্ট ও ভাস্বর 
ছিল না। 

অতঃপর আল্লাহ্‌র বাণী ৪ ০১40৪ ১০০ 45553 অর্থাৎ ‘তিনি তোমাকে নিঃস্ব দরিদ্র পেয়েছেন অতঃপর 
অভাবমুক্ত করেছেন।' বর্ণিত আছে, মৃত্যুর সময় নবী করীম (সা)-এর পিতা তার জন্য কেবল একটি উদ্ত্রী ও 
একজন ক্রীতদাস উত্তরাধিকার হিসেবে রেখে গিয়েছিলেন । ফলে তার জীবনের সূত্রপাত হয়েছিল দারিদ্র্যের মধ্য 
দিয়ে। পরে তিনি কুরায়শৃদের সর্বশ্রেষ্ঠ ধনী মহিলা হযরত খাদীজা (রা)-এর ব্যবসা-বাণিজ্য পরিচালনার দায়িত্বভার 
গ্রহণ করেন । হযরত খাদীজা (রো) তার সততা ও কর্মদক্ষতায় মুগ্ধ হয়ে স্তঃস্ফুর্তভাবে নিজেই তাকে পতিত বরণ 
করায় তার অভাব-অনটন ঘুচে যায় এবং তিনি স্বচ্ছল ও বিত্তশালী হন। যা কালাম পাকের ভাষায় হুবহু বর্ণিত 
হয়েছে । এখানে ১১০ শব্দের অর্থ নিঃস্ব বা অভাবগ্রস্থ। যেমন কবির ভাষায় ঃ 

: ০32 7০ ৮5511 0০৭০ ৮53 7 9৮5 ভ৮০ Also ৮৪৪ 

অর্থাৎ “নিঃস্ব ফকীর জানে না কখন সে ধনী হবে এবং বিত্তশালী সম্পদের মালিকও জানে না কখন সে ফকীর 
হবে ।” এখানে {2 শব্দের অর্থ , 55, (০০ বা কখন সে নিঃস্ব ফকীরে পরিণত হবে । এটাই এই আয়াতের 
ব্যাখ্যা । 

ইবৃন হুমায়দ......সুফিয়ান হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ১৫ 4১ এই আয়াতে বর্ণিত 402 
শব্দের অর্থ ।১১৪১ বা নিঃস্ব ফকীর । ৃ ৃ 

কেউ কেউ বলেছেন, উক্ত আয়াতটি হযরত আবদুল্লাহর মাসহাফে (সংকলনে) এভাবে উদ্ধৃত আছে। যথা £ 
(505 (545 2555 অর্থাৎ তিনি তোমাকে নিঃস্ব অবস্থায় পাওয়ার পর আশ্রয় দান করেন। 

বাশার......হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বাণী £ 


৮১১3 9০ 4০২৩ ৬৪১০০ ৩১ sl ০ We 
এই আয়াতে বর্ণিত প্রতিটি অবস্থা ও স্তর রাসূলুল্লাহ (সা)-এর জীবনে তাঁর নবুয়তপ্রাপ্তির পূর্বে অতিক্রান্ত 
হয়েছিল। যার আলোচনা আগে করা হয়েছে। 


2৬০৫০ পে তপাজ্াত bir ৯ সপ পো উপল পাতা ৯:১৫ পার পাত ও 
০১৩722865১0) ০৩50৯ (0১) ৩5 % 206 04) 
৯. সুতরাং তুমি ইয়াতীমের প্রতি কঠোর হয়ো না, ১০. এবং সাহাব্যপ্রার্থীকে ভসনা বা তিরস্কার করো 
না। ১১. বরং তুমি তোমার প্রতিপালকের নিয়ামতকে প্রকাশ করতে থাক । 


www.waytojannah.com 


Contents 


২৩০ তাফসীরে তাবারী (আমপারা) 


তাফসীর 

এখানে আল্লাহ তাআলা তার হাবীব মুহাম্মদ (সা)-কে পিতৃমাতৃহীন ইয়াতীমের প্রতি কঠোর বা রূঢ় না হয়ে, 
সদয় ও সহানুভূতিশীল হওয়ার জন্য ইংগিত করেছেন। যেমন ৪ 

বাশার......হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 8 445 ১.৪ ৮১:11 (০03 এই 
আয়াতে বর্ণিত '$8 ১ এর অর্থ 41১5 % 51 যুলুম বা অত্যাচার করিও না। | 

ইব্‌ন হমায়দ......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ',4%5 ১৫ -:--1 (০১ এই আয়াতে বর্ণিত 
"১৫55 $ শব্দের অর্থ কঠোর ও রূঢ় হওয়া । 

কেউ কেউ বলেছেন ৪ শব্দটি হযরত আবদুল্লাহর মাসহাফে (সংকলনে) ১৪৫5 ১ রূপে উদ্ধৃত হয়েছে। 

অতঃপর আল্লাহ্‌র বাণী ৪ ৫১5 ১.৪ 17৮11 (515 অর্থাৎ “সাহায্যপ্রার্থীকে ভৎসনা বা তিরস্কার করো না?। 
এখানে অভাবগ্রন্থ সাহায্যপ্রার্থীকে তিরঙ্কার বা ধিক্কার না দিয়ে যথাসম্ভব তার অভাব মোচনে প্রয়োজনীয় ব্যবস্থা ও 
পদক্ষেপ গ্রহণের জন্য নবী করীম (সা)-কে নির্দেশ দেয়া হয়েছে। 

তঃপর আল্লাহ্র কালাম £৪ ১১০৯ 51১) ২৮১১১ 015 অর্থাৎ “তুমি তোমার প্রতিপালকের নিয়ামতকে 
প্রকাশ করতে থাক ।' এখানে ১,১০ শব্দের অর্থ ১,4১ বা ব্যাখ্যা । 

ইয়াকুব ইব্‌ন ইব্রাহীম...... হাশিম হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ ১১০৯ ০3) ২০১১ 0০19 
এখানে যে নিয়ামতের কথা উল্লেখ হয়েছে তা হলো নবুয়তের নিয়ামত । Co 

ইয়াকুব......আবূ নাযরাহ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ ১১০৯ ৩১, ০৯১, (০10 এই আয়াতে 
নিয়ামতের প্রকাশ সম্পর্কে যা বলা হয়েছে, মুসলমানদের নিকট এর অর্থ নিয়ামতের শোকর আদায় করা । 

এখানেই সূরা দুহার তাফসীর শেষ হলো । 


www.waytojannah.com ক 





Contents 


2” ০, রি ছি রর 


0১১1) ১১৬০ 


মক্কায় অবতীর্ণ, আয়াত-৮, রুকু-১। 
১০ ৯৯০। 41175 
দয়াময়, পরম দয়ালু আল্লাহর নামে ৷ 


£2 
(92১ পারছি ৫৫7৫ পপ: স্‌ 


GAG 0) & র্ 1542 EEE (Y) ০১০৩-০৩$7৮/৩ ৮. (১) 


১ ৯ “টি ৯ প্র £ ৮ 3272 A 
০1৮৮-766) (5) 6103-02$$ (0) 39/454৬58:5 (6) 
০৩৯৬ ১24১, Ow 53791983 (Vv) 


১. (হে নবী?) আমি কি তোমার বক্ষ প্রশস্ত করে দেই নাই ? ২. এবং তোমার উপর হতে সেই দুর্বহ 
বোঝা নামিয়ে দিয়েছি; ৩. যা তোমার কোমর ভেঙ্গে দিচ্ছিল। ৪. এবং আমি তোমার খ্যাতি বা গুণগানকে 
উচ্চ-মর্যাদা দান করেছি। ৫. অতঃপর প্রকৃত কথা এই যে, সংকীর্ণতার সাথে সাথে প্রশস্ততা রয়েছে। 
৬. নিঃসন্দেহে কষ্টের সাথেই স্বস্তি আছে। ৭. অতএব যখনই তুমি অবসর পাবে, তখনই কঠোর ইবাদতে 
আত্মনিয়োগ করবে, ৮. এবং তোমার প্রতিপালকের প্রতি মনোনিবেশ করবে । 


তাফসীর 

এখানে আল্লাহ-রাব্বুল আলামীন তার নবী হযরত মুহম্মদ (সা)-কে সম্বোধন করে বলেছেন এবং তাকে সান্তনা 
দিয়েছেন এই বলে যে, হে নবী! আমি কি তোমার উপর অমুক -অমুক অনুগ্রহ ও নিয়ামতরাজি বর্ষণ করি নাই ? 
তবে কেন প্রাথমিক সমস্যা ও সংকট দর্শনে তুমি এত কাতর হয়ে পড়লে ? অতঃপর আল্লাহ তা“আলা তার প্রদত্ত 
নিয়ামতরাজির কথা উল্লেখ করে বলেন, আমি তোমাকে তিনটি বড় বড় নিয়ামত প্রদান করেছি । একটি হলো 
শরহে সদর-এর নিয়ামত । দ্বিতীয়-নবুয়তের পূর্বে যে দুর্বহ বোঝা তোমার মেরুদণ্ড বাকা করে দিয়েছিল, আমি 
তা তোমার উপর থেকে নামিয়ে দিয়েছি। আর তৃতীয় হলো, তার উচ্চ ও ব্যাপক উল্লেখ-এর নিয়ামত । এটা 
এমন একটি নিয়ামত যা তোমার তুলনায় অধিক তো দূরের কথা, তোমার সমানও কোন লোককে কোনদিন দেয়া 
হয় নি। 

অতঃপর আল্লাহ্‌র বাণী 4১৫১ ১৪১| ৫১41 অর্থাৎ ‘যা তোমার কোমর ভেঙ্গে দিচ্ছিল ৷’ এখানে রাসূলুল্লাহ 
(সা)-এর কোমর ভেঙ্গে যাওয়ার কথা উল্লেখ করে যার প্রতি ইংগিত করা হয়েছে, তা ছিল বস্তুত তার হৃদয়ের উপর 
চাপানো মানুষের মুক্তি, কল্যাণ আর নাজাতের চিস্তারূপ দুঃসহ দুর্বহ ভারী বোঝা । যা তার কোমর ভেঙ্গে দিচ্ছিল। 
এটাই এই আয়াতের ব্যাখ্যা । 


www.waytojannah.com 


Contents 


২৩২ তাফসীরে তাবারী (আমপারা) 


মুহাম্মদ ইব্‌ন আমর......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ ১১ elie ৮০০১৩ এই- 
আয়াতে বর্ণিত এ১১১ শব্দের অর্থ এ.১১বা তোমার গুনাহ বা অপরাধ এবং 4০ ০৪51 এর অর্থ দায়িত্বের 
দুঃসহ -দুর্বহ ভারী বোঝা । 

বাশার......হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ ১.০ 41 ১.১ 11 
০১৫৮ ০5351 5১11 ০১৩ ৮০ (5:59 এই আয়াতের তাৎপর্য এই যে, নবী করীম (সা) গুনাহ-খাতার 
ভয়ে-চিন্তার খুবই ভারাক্রান্ত ছিলেন। এই আয়াত নাযিল করে আল্লাহ্‌ তা'আলা তাঁকে আশ্বস্ত ও নিশ্চিন্ত করে 
দিলেন যে, তিনি তার গুনাহ-খাতার চিন্তা ও ভয় উঠিয়ে নিলেন। 

ইব্‌ন আবদুল আ'লা......হযরত আবু কাতদীহ রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ২51 
এ] এর তাৎপর্য এই যে, নবী করীম (সা) গুনাহ-খাতার চিন্তা খুবই ভারাক্রান্ত হয়ে পড়েন। এই আয়াত 
নাযিল করে আল্লাহ তা'আলা তাকে নিশ্চিন্ত ও আশ্বস্ত করেছেন যে, তার গুনাহ্‌-খাতার ভয় ও চিন্তা উঠিয়ে 
নেয়া হয়েছে। 

হুসায়ন......যাহহাক হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 4১১ ০ (55 ২99 এর তাৎপর্য আমি 
তোমার শিরক ও গুনাহরূপ বোঝার ভার লাঘব করেছি। ৃ 

ইউনুস ......ইবৃন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ 4১০ La 4১০ এ (১০০১ all 
০৫৮ ০০৪০1 5৩1 এ০১১ এখানে বর্ণিত আয়াতের অর্থ শরহে সদর বা বক্ষ উন্মোচন করা এবং তীর শুনাহ্র 
চিন্তা দূর করা, যা তীর পূর্ববর্তী জীবনে বিজ্ঞাপিত করা হয়েছিল। 

অতঃপর আল্লাহ্র কালাম ঃ 4৫১ 11558) অর্থাৎ ‘আমি তোমার সুতি ও গুণগানকে সুউচ্চ করে দিচ্ছি। 
এর তাৎপর্য এই যে, আল্লাহ তা'আলা ইরশাদ করেছেন, যখন ও যেখানেই, আমার নামের উল্লেখ হবে, তখন 
সেখানেই আমার সংগে সংগে তোমারও উল্লেখ হবে । যেমন আল্লাহ্‌র বাণী ঃ ২001 1194) Londra 
এই পবিত্র কলেমায় আল্লাহ্‌র নামের সাথে রাসূলের নামও সদা বিজড়িত। এটাই এই আয়াতের তাফসীর । 

আবূ কুরাইব ও আমর ইব্‌ন মালিক ...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 8 4411১ ৪) 
০৪3 এর অর্থ অবশ্যই আমার নামের সাথে তোমার নামের উল্লেখ সুউচ্চ করেছি। যেমন %111% : 1 ১৫ 
41110 ১, 01519 5111 অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই এবং আমি 
আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহম্মদ (সা) আল্লাহ্‌র রাসূল বা প্রেরিত পুরুষ ৷ 

ইব্‌ন আবদুল আ'লা......হযরত আবূ কাতাদাহ রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার কালাম ঃ 
১৫5 এ] (১৬৪১) এই আয়াতের তাৎপর্য এই যে, আল্লাহ্‌ তা'আলা তার নবীর উল্লেখ দুইভাবে করেছেন, 
প্রথমত বান্দা হিসেবে এবং দ্বিতীয়ত রাসূল হিসেবে । যেমন £ 2৮০1১520511 1 এ] এ 015৫5 
৫1)3 অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ্‌ ছাড়া আর কোন উপাস্য নেই এবং মুহাম্মদ (সা) তার মনোনীত 
বান্দা ও প্রেরিত পুরুষ । 

বাশার......হযরত আবূ কাতাদাহ রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী ৪ এ১৫১ এ! (১৪) এই 
আয়াতের অর্থ আল্লাহ্র আ‘আলা তাঁর নবীর নামের উল্লেখ দুনিয়া ও আখিরাতে সু-উচ্চ করেছেন, তাই দেখা যায়, 
বক্তা তার বক্তৃতার আগে, কবি-সাহিত্যিক তার কবিতা ও প্রবন্ধের আগে, নামাধী তার নামাযের আগে এই আহবান 
করে থাকে যে, আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহম্মদ (সা) 
তাঁর রাসূল বা প্রেরিত পুরুষ । 


www.waytojannah.com 


Contents 


সূরা ইনশিরাহ ২৩৩ 


ইউনুস ......হযরত আবূ সাঈদ আল-খুদ্রী (রা) হতে বর্ণনা করেছেন, নবী করীম (সা) নিজেই বলেছেন, 
জিবরাঈল আমার নিকট এলেন এবং আমাকে বললেন, আমার রব্ব ও আপনার রব্ব জিজ্ঞেস করেছেন যে, আমি 
কিভাবে তোমার উল্লেখ ধ্বনি সু-উচ্চ করে দিয়েছি? আমি বললাম, তা আল্লাহ-ই ভালো জানেন হযরত জিবরাঈল 
(আ) বললেন, আল্লাহ তা'আলা ইরশাদ করেছেন, যখন ও যেখানেই আমার নামের উল্লেখ করা হবে, তখন ও 
সেখানেই আমার সংগে সংগে তোমারও নামের উল্লেখ করা হবে। 

অতঃপর আল্লাহ্‌র বাণী ৪1১০: > 2১! [১০০ ৮-২]! ৮০ 005 অর্থাৎ ‘নিঃসন্দেহে সংকীর্ণতার 

সংগে সংগে প্রশস্ততা । নিঃসন্দেহে সংকীর্ণতার সংগে সংগে প্রশস্ততা । এই কথাটি দু'বার বলা হয়েছে, কারণ 
পূর্ণমাত্রায় রাসূলে করীম (সো)-কে সান্ত্বনা প্রদান ও আশ্বস্ত করাই আল্লাহ পাকের উদ্দেশ্য । কেননা আল্লাহ তাআলা 
তার নবীকে বুঝাতে চেয়েছেন যে, তিনি বর্তমানে (এই সূরা নাযিল হওয়ার সময়) যে কঠিনতম ও সংকটপূর্ণ 
অবস্থা অতিক্রম করেছেন, তা কিছুতেই দীর্ঘস্থায়ী হতে পারে না। অবসানের সাথে সাথে কল্যাণময় শুভাদিন 
অবশ্যই আগমন করবে । এই আয়াত যখন অবতীর্ণ হয়, তখন নবী করীম (সা) নিজেই তীর সাহাবীদেরকে এই 
মর্মে সুসংবাদ প্রদান করেন যে, সংকীর্ণতার দিন অতি সত্তর বিলুপ্ত ও বিদূরীত হবে । 

ইব্‌ন আবদুল আ'লা......হাসান হতে বর্ণনা করেছেন যে, যখন এই আয়াত অবতীর্ণ হয় 8 | ০ 31 
(১. অর্থাৎ সংকীর্ণতার সংগেই প্রশস্ততা, তখন রাসূলুল্লাহ (সা) তীর সাহাবীদেরকে এই সুসংবাদ প্রদান করেন 
যে, তোমাদের কষ্টের সময় বিলুপ্ত প্রায় এবং প্রশস্ততার দিন অত্যাসন্ন ৷ 

ইয়াকুব......হাসান সূত্রে নবী করীম (সো) হতে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন । 

মুহাম্মদ ইব্‌ন আল-মুসান্না......হাসান সূত্রেও নবী করীম (সা) হতে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। 

ইব্‌ন আবদুল আ'লা......হাসান হতে বর্ণনা করেছেন যে, একদা রাসূলুল্লাহ (সা) স্বীয় কক্ষ হতে এমনভাবে 
নির্গত হলেন, যখন তার মুখমণ্ডল হাসিখুশিতে ভরপুর ছিল। তিনি সমবেত সাহাবাকে লক্ষ্য করে বললেন, 
সংকীৰ্ণতা প্রশস্ততাকে পর্যুদস্ত করতে পারে না । কেননা আল্লাহ্‌র ওয়াদা, সংকীর্ণতার সাথে প্রশস্ততা, সংকীর্ণতার 
সাথে প্রশস্ততা । এখানে সংকীর্ণতার পর প্রশস্ততা বলা হয়. নাই । 

বাশার......হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ 1.2 ৮. 2 33 
এই আয়াত অবতীর্ণ হওয়ার পর রাসূলুল্লাহ (সা) তাঁর সাহাবীদেরকে এ বলে সুসংবাদ প্রদান করেছিলেন যে, 
সংকীৰ্ণতা প্রশস্ততাকে পধুদস্ত করতে পারে না। কেননা আল্লাহ্র ওয়াদা, সস্কীর্ণতা প্রশ্বস্ততাকে পর্যুদস্ত করতে 
পারে না। 

ইব্নুল মুসান্না......হযরত আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) হতে বর্ণনা করেছেন যে, সংকীর্ণতার সাথে প্রশস্ততা 
অবশ্যন্তাবী। কেননা আল্লাহ্‌র বাণী ৪1-.2 ১০৯]! ৮০ ৩1 1১-2৯:০]। ৮০ 08 এই আয়াতে দ্যর্থহীনভাবে এ 
কথাই বলা হয়েছে। 

আবু কুরাইব...... জনৈক ব্যক্তি হতে হুবহু এরূপ বর্ণনা করেছেন । 

মুহাম্মদ ইব্‌ন আমর......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম 1১০. pall ৮০ ০। এই 
আয়াতের অর্থ সংকীর্ণতার সাথে সাথেই প্রশস্ততা । 

অতঃপর আল্লাহ্‌র বাণী 8,০১3 ৩,2১৪ 1305 অর্থাৎ ‘যখন তুমি অবসর পাবে, তখন তুমি পরিশ্রম করবে ।' 
মুফাসসিরগণ এই আয়াতের অর্থে মতভেদ করেছেন । কেউ কেউ বলেন, এর অর্থ যখন তুমি নামায হতে অবসর 
হবে, তখন তুমি তোমার প্রতিপালকের নিকট দুঁআয় লিপ্ত হবে এবং তোমার প্রয়োজনীয় ও আকাজিক্ষত জিনিসের 
জন্য প্রার্থনা করবে। 


তাবারী--৩০ 


www.waytojannah.com 





Contents 


২৩৪ তাফসীরে তাবারী (আমপারা) 


আলী......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ ০১% 5,278 1305 এই 
আয়াতে বর্ণিত ০১৪ শব্দের অর্থ দু'আ বা প্রার্থনা করবে। ৰ 
মুহাম্মদ ইব্‌ন সা‘দ......হ্যরত ইব্‌ন আব্বাস রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 85,১81 
০:১৪ এই আয়াতের তাৎপর্য এই যে, হে নবী! যখনই তুমি তোমার ফরয নামায হতে অবসর হবে, তখন-ই 
তুমি দু'আ-দরূদে অবশ্যই মশৃগুল হবে। 

মুহাম্মদ ইব্‌ন আমর.....-মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ ০১0৪ ০,513 এর অর্থ 
হলো, হে নবী! যখনই তুমি নামাযের জন্য দণ্ডায়মান হবে, তখনই তোমার হাজত তোমার প্রতিপালকের দরবারে 
পেশ করবে । 

হুসায়ন......যাহহাক হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ _ ০১১ ০২১৪ 13. এর অর্থ হে নবী! 
যখনই তুমি পাচ ওয়াক্ত ফরয নামাযের পর অবসর পাবে, তখনই আমার নিকট দু'আয় লিপ্ত হবে। 

বাশার......হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম 8 এ ৮৫১৪ 1313 
এর অর্থ নামায হতে অবসরের পর অবশ্যই দু'আয় লিপ্ত হবে। ৃ 
ইব্‌ন আবদুল আ'লা......হযরত আবু কাতাদাহ (রা) হতে, বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 81513 
* ০৪52 3 -এর অর্থ হে নবী! তুমি যখনই নামায হতে ফারেগ বা অবসর হবে, তখনই আমার নিকট 
দু'আ করবে। 

কেউ কেউ বলেছেন, এই আয়াতের অর্থ হে নবী! যখনই তুমি শত্রুদের সাথে যুদ্ধ করা হতে অবসর পাবে, 
তখনই তোমার প্রতিপালকের ইবাদতে মশগুল হবে । এটাই এই আয়াতের তাফসীর । 

বাশার ......হাসান হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ ২১৪ ০৪১৪ 13 এই আয়াতের তাৎপর্য 
এই যে, হে নবী! যখন তুমি যুদ্ধ-বি্রহ হতে অবসর পাবে, তখন তুমি দু'আ ও ইবাদতে মশগুল হবে। 
ইউনুস......ইব্ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ * ০১৯ 5,2১1. -এর অর্থ হে নবী! 
তুমি ধর্ম-যুদ্ধ হতে যখন অবসর পাবে, তখন আল্লাহ্‌র ইবাদতে মশগুল হবে । ৃ 

কেউ কেউ বলেছেন, এর অর্থ হে নবী! যখন তুমি দুনিয়ার কাজকর্ম সম্পন্ন করার পর অবসর পাবে, তখন তুমি 
তোমার প্রতিপালকের ইবাদতের মশগুল হবে। 

ইবৃন হুমায়দ...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ _ ০১১ ০১৪1১ এর অর্থ হে নবী! 
যখন তুমি পার্থিব কাজকর্ম হতে অবসর হবে, তখন তোমার প্রতিপালকের ইবাদতে লিপ্ত হবে অর্থাৎ নামায 
পড়বে। 

আবু কুরাইব......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী ৪ ০১১ ০,251. -এর অর্থ হে 
নবী! যখন তমি তোমার দুনিয়ার কাজকর্ম হতে অবসর হবে, তখন তুমি নামায আদায় করবে । 

ইব্‌ন হুমায়দ......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র কালাম £ ২১১ ০,5১৪ 135 -এর তাৎপর্য 
হে নবী! যখন তুমি তোমার পার্থিব কাজকর্ম হতে অবসর হবে, তখন নামাযে মশৃগ্ডল হবে। . 

এখানে আল্লাহ্‌-তা আলা তার নবীর জন্য যে অবসর পাওয়ার কথা বলেছেন এর অর্থ এই যে, তার নিজের 
নিত্যনৈমিত্তিক ও প্রতি মুহূর্তের ব্যস্ততা হতে অবসর পাওয়া । তা ইসলাম গ্রহণকারী লোকদের শিক্ষা- দীক্ষামূলক 
কাজের ব্যস্ততা হোক, ইসলামী দাওয়াত ও প্রচারমূলক কাজের ব্যস্ততা হোক, অথবা নিজের পারিবারিক ও 
-সংসারের কাজকর্মের ব্যস্ততাই হোক। এই নির্দেশের মূল লক্ষ্য হলো একথা বুঝানো যে, যখন তার অন্য 


www.waytojannah.com 





PS 


Contents 


সূরা ইনশিরাহ ২৩৫ 


কোন ব্যস্ততা ও লিপ্ততা থাকবে না, তখন তিনি এই অবসর মুহূর্তগুলোকে ইবাদত-বন্দেগীর কষ্ট স্বীকার ও 
আধ্যাত্বিক সাধনার শ্রমে অতিবাহিত করবেন এবং অন্য সব দিক ও ঝামেলা হতে নিজেকে বিচ্ছিন্ন করে কেবল 
স্বীয় রবের দিকে মন একান্তভাবে ও সম্পূর্ণরূপে নিয়োজিত ও নিবদ্ধ রাখবেন । এটাই আল্লাহ্র রাসূলের প্রত এক 
বিশেষ নির্দেশ । 

অতঃপর আল্লাহ্‌র বাণী 8,213 41) 115 অর্থাৎ “হে নবী! তুমি তোমার প্রতিপালকের প্রতি মনোনিবেশ 
করবে।” যেমন তোমার সম্প্রদায়ের এই কাফিররা তাদের স্ব-স্ব দেবতার নিকট তাদের আরাধ্য বস্তুর জন্য কামনা 
করে । এটাই এই আয়াতের তাফসীর । 

ইব্‌ন হুমায়দ...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £৪ 2508 ৩১) 511) এর অর্থ হে নবী! 
তুমি তোমার প্রতিপালকের প্রতি মনোনিবেশ করবে । | 

আবু কুরাইব......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 8:0১ ১ 15 এই আয়াতের অর্থ 
হে নবী! তুমি তোমার প্রতিপালকের দিকে পরিপূর্ণভাবে মনোনিবেশ করবে । 

মুহাম্মদ ইব্‌ন আমর......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ ২,১১3 51১) 5115 এর অর্থ হে 
নবী! যখন তুমি নামাযের জন্য দণ্ডায়মান হবে । ূ্‌ 

এখানেই সুরা আলাম-নাশ্রাহ্‌-লাকা-র তাফসীর শেষ হলো । 


www.waytojannah.com 


Contents 


সে পা ০05 


১০|| ১১১০ 
সূরা তীন 


মক্কায় অবতীর্ণ, আয়াত-৮, রুকৃ-১। 
PA ১৯০৭) 4417 
দয়াময়, পরম দয়ালু আল্লাহ্র নামে । 
ঠা পা 5 পাতাটি Et 
৩৫৫ (5) 9 ৬৮৫৭১91৩50৮) ও ১২১৮৮ (1) CLF 00) 
(23080) ৩৬০ 0559352 (০) ৩58 ৬০ ও; 3০০৯ CHG 
22 3 924 $30 ৯৮৫৫ PA ৪৪ 
০3৯০ XE yl প৫৩ ৬৯৯১০৪৮০1৮2 
১. শপথ তীন ও যায়তুনের, ২. এবং শপথ “সিনাই? পর্বতের, ৩. আর শপথ এই শান্তিপূর্ণ নিরাপদ (মক্কা) 
নগরীর । ৪. নিশ্চয়ই আমি মানুষকে অতি উত্তম কাঠামোয় সৃষ্টি করেছি, ৫. অতঃপর আমি তাকে উল্টো 
ফিরিয়ে হীনতাগ্রস্তদের সর্ব নিম্নে পৌঁছিয়ে দিয়েছি । ৬. কিন্তু তাদেরকে নয়, যারা ঈমান এনেছে ও নেক 
আমল করেছে, এদের জন্য তো আছে নিরবচ্ছিন্ন পুরস্কার ও শুভ প্রতিফল । 


তাফসীর 

“তীন' ও “যায়তুন' বলতে কি বুঝায় এই পর্যায়ে মুফাসসিরগণের মধ্যে মতভেদ রয়েছে। কেউ কেউ 
বলেছেন, “তীন' বলতে সেই ফল বুঝায় যা লোকেরা খায়, আর যায়তুন সেই ফল, যা হতে এই নামের তৈল বের 
করা হয়। 

ইব্‌ন বাশার......হাসান হতে বর্ণনা করেছেন যে, নিব ওযা হাজালার বানী Sly, 
555451, এর অর্থ ‘তীন’ হলো সেই ফলের নাম, যা মানুষেরা খায় এবং “যায়তুন’ হলো সেই ফল, যা হতে 
ঘায়তুন তৈল বের করা হয়। 

ইয়াকুব ইব্‌ন ইব্রাহীম......ইক্রামা হতে বর্ণনা করেছে যে, আল্লাহ্‌র বাণী ৪ ০,555,119 ৮৮১19 এই 
আয়াতে বর্ণিত ১১ শব্দের অর্থ সেই ফল, যা হতে লোকেরা খায় এবং ১৯: সেই ফল. যা হতে 'যায়তুন 
তৈল’ বের করা হয়। 

ইব্‌ন হুমায়দ......ইকরামা হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ ০২+১।$ ০৯/9 এর অর্থ ১১১ 
+৩১৯১১১ বা তোমাদের তীন ও তোমাদের যায়তুন। | 


www.waytojannah.com 


Contents 
সূরা তীন ২৩৭ 


ইয়াকুব...... ইকরামা হতে বর্ণনা করেছেন যে আল্লাহ্‌র কালাম £ ১১: ০০11, এর অর্থ তোমাদের এই 
_ তীন এবং তোমাদের এই যায়তুন। | 

ইব্‌ন বাশার......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী 8 ১৯১1 ১5115 এর অর্থ তীন ৩ 
ফল যা লোকেরা যায় এবং যায়তুন সেই ফল যা হতে যায়তুন নামের তৈল বের করা হয়। 

ইব্‌ন বাশার......মুজাহিদ হতে উপরোক্ত বক্তব্যের অনুরূপ অভিমত ব্যক্ত করেছেন। 

ইবৃন হুমায়দ......মুজাহিদ হতেও অনুরূপ অভিমত প্রকাশ করেছেন । 

মুহাম্মদ ইবৃন আমর......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার বাণী ১১, ১২515 এর 
অর্থ সেই ফল বুঝায় যা লোকেরা খায় । 

ইব্‌ন হুমায়দ...... HOE বসার দা ৪9 ৯১419 এর অর্থ তোমাদের ‘তান’ ও 
তোমাদের যায়তুন' 

দিল্লী রি ইব্রাহীম হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম £ ১১ 7) 119 ৩১1) 
এর অর্থ তীন বলতে সেই ফল বুঝায়, যা লোকেরা খায় এবং যায়তুন সেই ফল, যা হতে এই নামের তৈল বের 
করা হয়। 

ইব্‌ন আবদুল আ'লা......কাল্বী হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ ০৬১৪১1।9 ১৮৯০1 এর অর্থ ত 
এমন ফল যা তোমরা দেখে থাক বা তোমাদের নিকট খুবই পরিচিত । | 

কেউ কেউ বলেছেন, “তীন' শব্দের অর্থ দামেশকের মসজিদ এবং যায়তুন শব্দের অর্থ বায়তুল মুকাদিস। 

ইব্‌ন আবদুল আ'লা......হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন, তীন বলা হয় এ পর্বতকে যার 
উপর দামেশক শহর অবস্থিত এবং যায়তুন বলা হয় তাকে, যার উপর 'বায়তুল মুকাদ্দাস অধিষ্ঠিত । 

বাশার......হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম £ 95:11 ১০11 এর 
তাৎপর্য এই যে, তীন এ পর্বতকে বলে যার উপর দামেশক শহর অবস্থিত এবং যায়তুন এ স্থান যার উপর 
বায়তুল-মুকাদ্দাস প্রতিষ্ঠিত । 

ইউনুস......ইব্ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ ৯২:১।১ ০২১ এই আয়াতে বর্ণিত 
তীন শব্দের অর্থ দামেশকের মসজিদ এবং যায়তুন শব্দের অর্থ ইলিয়ার মসজিদ । 

আবু কুরাইব...... ইকরামা হতে বর্ণনা করেছেন যে, ১১-১]।১ ৷ হলো দুটি পর্বতের নাম ৷ 

কেউ কেউ বলেছেন, তীন হলো হযরত নূহ (আ)-এর মসজিদ এবং যায়তুন হলো বায়তুল মুকাদ্দাস । 

মুহাম্মদ ইব্‌ন সা‘দ......হযরত ইব্ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ ১13 
১০১11) এই আয়াতে বর্ণিত “তীন' হলো হযরত নূহ (আ)-এর এঁ মসজিদ যা তিনি জুদি পাহাড়ের উপর 
প্রতিষ্ঠিত করেছিলেন এবং “যায়তুন' হলো বায়তুল মুকাদ্দাসের মসজিদ । 

কেউ কেউ বলেছেন যে, আল্লাহর বাণী ১১০ ১১৮৪ ১১১2১1।১ ০1 অর্থাৎ তীন, যয়তুন ও তুর-ই 
সীনা এই তিনটি সিরিয়ায় অবস্থিত তিনটি মসজিদের নাম | 

গ্রন্থকার বলেন ঃ ‘তীন' ও যায়তুন সম্পর্কে যত অভিমত ব্যক্ত হয়েছে, তন্মধ্যে তার নিকট গ্রহণীয় মতবাদ এই 
যে, তীন হলো সেই ফল যা লোকেরা খায় এবং যায়তুন সেই ফল যা থেকে এ নামের তেল বের করা হয়। এটাই 
বাহ্যত শব্দ দুটির মর্মার্থ । 

কেউ কেউ শব্দ দুটির অর্থ সম্পর্কে দামেশক শহর এবং বায়তুল মুকাদ্দাস বা অন্যান্য যে সমস্ত অভিমত ব্যক্ত 
করেছেন, বাস্তবতার দৃষ্টিতে এর কোনটাই গ্রহণীয় নয় । অবশ্য যে ফল যে অঞ্চলে বিপুল পরিমাণে উৎপনু হয়, 


www.waytojannah.com 





Contents 


২৩৮ তাফসীরে তাবারী (আমপারা) 


সেই ফলের নামে গোটা অঞ্চলের নামকরণ করা আরববাসীদের মধ্যে প্রচলিত ছিল । এই প্রচলন অনুযায়ী তীন 
ও যায়তুন শব্দদ্ধয় হতে “তীন ও যায়তুন' ফল উৎপাদনের গোটা অঞ্চল বুঝাতে পারে । আর তা সিরিয়া ও 
ফিলিস্তিন অঞ্চল। কেননা তদানীত্তন আরব সমাজে আনজীর ও যয়তুন উৎপাদনের কারণে এই দুইটি অঞ্চল 
সাধারণভাবে পরিচিত ছিল। ইব্ন তাইমিয়া, ইবনুল কাইউম, যামাখশারী ও আলুসী প্রমুখ তাফসীরবিদগণ এই 
মত-ই গ্রহণ করেছেন। 

তঃপর আল্লাহর বাণী 8 ১, ১১০ অর্থাৎ “শপথ সিনাই পর্বতের" মূলে বলা হয়েছে তূর-এ সীনীনা । 


তাফসীরকারগণ এই শব্দের ব্যাখ্যায় মতভেদ করেছেন। কেউ কেউ বলেছেন তুর হলো হযরত মুসা (আ)-এর 
পর্বত এবং সেখানে প্রতিষ্ঠিত তার মসজিদের নাম। 


ইবৃন বাশার......কাতাদাহ হতে বর্ণনা করেছেন যে, তূরে সীনীনা হলো হযরত মূসা (আ)-এর প্রতিষ্ঠিত 
মসজিদের নাম। 

ইব্‌ন বাশার......হাসান হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী $ ১১১ ১৯৮১ এর অর্থ ৮৮4৯৯ 4 বা 
মুসা আ)-এর পর্বত। 

আউফ...... হযরত কা'ব হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী 8 ১১১ ১১৮$ এর অর্থ হযরত মূসা 
(আ)-এর পর্বত। 

মুহাম্মদ ইব্‌ন সা'দ......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ ১১, ১১ 
হলো তুর পর্বত। 7 

ইউনুস......ইব্ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, ১-১১ ১১৮ এর অর্থ ১৯৮ ১2০০ বা তৃরের 
মসজিদ । 

কেউ কেউ বলেছেন, তুর বলা হয় এ সমস্ত পর্বতকে, যেখানে বৃক্ষ-লতা-গুলা উৎপন্ন হয় এবং সীনীন বলা হয় 
উত্তম জিনিসকে । 

ইমরান ইব্‌ন মূসা......ইকরামা হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী 8:১১. ১১ এই আয়াতে বর্ণিত 
সীনীন শব্দের অর্থ উত্তম জিনিস । এটা অবশ্য হাবশীদের প্রচলিত ভাষা অনুযায়ী । কেননা তারা যে কোন উত্তম 
জিনিসকে সীনা সীনা বলত । 

ইয়াকুব .....ইকরামা হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী £ ০২... ১১১ এই আয়াতে বর্ণিত তুর হলো 
পর্বতের নাম এবং সীনীন অর্থ উত্তম জিনিস। 

রর আমর ইব্‌ন মায়মূন হতে বর্ণনা করেছেন, তিনি বলেন, একদা আমি হযরত উমর ইব্‌ন 

খাত্তাব (রা)-এর পশ্চাতে মাগরিবের নামায আদায় করি। তিনি সেই নামাযের প্রথম রাকআতে 

৮:১৭ ১৯১ ১৯৮৩ ৯৯৪১৩ ১৪১19 এই সূরা পাঠ করেন এবং পরে বলেন ৬১১১০ ১৩৮ হলো একটি 
নাত 

ইব্‌ন বাশার......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, তুরে সীনীনা” হলো একটি পর্বতের নাম। 

ইব্‌ন বাশার......মুজাহিদ হতে ভিন্ন সুত্রে বর্ণনা করেছেন যে, তুরে সীনীন হলো একটি পর্বতের নাম। 

আবু কুরাইব......মুজাহিদ হতে একইরূপ অভিমত ব্যক্ত করেছেন । 

ইব্‌ন হুমায়দ.....মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, তূরে সীনীন হলো একটি পর্বতের নাম । 

ইব্‌ন আবদুল আ'লা......কালবী হতে বর্ণনা করেছেন যে, তৃরে সীনীন হলো এমন একটি পর্বতের নাম যা 
বৃক্ষলতায় পরিপূর্ণ । 

কেউ কেউ বলেছেন, তুর হলো একটি পর্বতের নাম এবং সীনীন হলো উত্তম দৃশ্যাবলী । 


www.waytojannah.com 


Contents 
সুরা তীন ২৩৯ 


মুহাম্মদ ইবৃন-আমর......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, তুর অর্থ পর্বত এবং সীনীন অর্থ মুবারক বা 
বরকতপূর্ণ। 

বাশার....... হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, তুরে সীনীন হলো শামের একটি 
মুবারক পর্বত । 

ইব্‌ন আবদুল আ'লা......হযরত আবূ কাদাতাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, তরে সীনীন হলো শামদেশের 
একটি বরকতময় উত্তম পর্বত ৷ 

গ্রন্থকার বলেন $ তুরে সীনীনা হলো প্রখ্যাত তুর পর্বতেরই নাম । যেখানে হযরত মুসা (আ) তার নবুয়ত লাভ 
করেন এবং আল্লাহর সাথে কথোপকথন করেন । 

অতঃপর আল্লাহর কালাম ৪ ৮৮১ ০31 ১11 1১৯) “এবং এই শান্তিপূর্ণ শহরের (মক্কার) শপথ ।' এখানে 
শান্তিপূর্ণ শহর হিসেবে মন্কাকে চিহ্নিত করা হয়েছে। কেননা সেখানে প্রত্যেকের জন্য শান্তি ও নিরাপত্তার বিধান 
রয়েছে। সেখানে কোনরূপ মারামারি, কাটাকাটি, হানাহানি ও রক্তারক্তি যুদ্ধ-বিগ্রহ শরীআতের দৃষ্টিতে আদৌ বৈধ 
নয়। যেমন কোন কবির ভাষায় £ 

_ ৬৮১৮০ ০৬৯] ৩ 08৮ এটা ভি ২৪৩৯০ 0৮০ নি 

অর্থাৎ “হে ব্যক্তি! তোমার সর্বনাশ হোক তুমি কি জান না আমি শান্তি আর নিরাপত্তার জন্য শপথ করেছি এবং 
আমি আমার এই চুক্তি কখনও ভংগ করব না!” 

কবির এই উক্তিটিতে আল্লাহ তা'আলার কালামের এই সুর অনুরণিত হয়েছে। যথা ৪11 01211 
১৫1১৯ ০০ All ০৯২৪০ 0551 ১৯৯ অর্থাৎ তোমরা কি দেখ না! আমি আমার ঘরকে কিরূপ পবিত্র ও 
শান্তিময় করেছি। যেখানে তার চতুর্দিকের লোকেরা এসে সমবেত হয়। এটাই এই আয়াতের তাফৃসীর । 
মুহাম্মদ ইব্‌ন সা‘দ......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ৪ ০11 1১৯৩ 
০১+%। এই আয়াতে বর্ণিত ১+.০4| 1: বা শাস্তির শহর হলো পবিত্র মক্কা ভূমি 

ইব্‌ন বাশার......হাসান ও কাব হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ৪ ১% ১] হলো পবিত্র শহর বা 
মক্কা নগরী । 

আবদুর রহমান......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তাআলার বাণী ৪ ০৮,5১। 4111১. এর অর্থ 
হলো মক্কাভূমি । | মি 

ইব্‌ন বাশার......মুজাহিদ হতেও অনুরূপ অভিমত ব্যক্ত করেছেন । 

ইব্‌ন হুমায়দ ....... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, ০১ ০31 এ! || বা শান্তির শহর হলো পবিত্র 
মন্কাভূমি | OT 

ইয়াকুব......ইকরামা হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ৪ ১৮৯৭২) ১1 1১৯5 এর অর্থ হলো পবিত্র 
শহর বা মক্কাভূমি। 

ইব্‌ন আলিয়া......ইকরামা হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর কালাম ৪ ০০১) ১111 1১১ এর অর্থ পবিত্র 
মক্কাভূমি | ৃ 

ইউনুস......ইবৃন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী £ :3| 4:11 1১৯3 এই আয়াতের তাৎপর্য 
হলো উহা মসজিদুল হারাম । j 

ইব্‌ন বাশার......ইব্রাহীম হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী £ ৮০০ 111১৯ এর অর্থ হলো পবিত্র 
মক্কা ভূমি ৷ 


www.waytojannah.com 





Contents 


২৪০ | তাফসীরে তাবারী (আমপারা) 


অতঃপর আল্লাহর কালাম ৪25৯০ ১২৯1 ৪৪ ০০১২1 ১5155] অর্থাৎ ‘আমি মানুষকে শ্রেষ্ঠতম অবয়বে 

সৃষ্টি করেছি। এই আয়াতটি পূর্বের শপথের আয়াতের জবাব স্বরূপ ব্যবহৃত হয়েছে। যেমন আল্লাহ তা'আলা 
বলেছেন 8..... ০৯১৮১ ১9৮ ১৯০১।।৩ ০/1, ইত্যাদি । 

বাশার......হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ৪ LYLE ১৪] 
77৯০ ০৯ এই আয়াতটি পূর্বের শপথের আয়াতের জবাব স্বরূপ ব্যবহৃত হয়েছে। 

তফ্সীরকারগণ উপরোক্ত আয়াতের ব্যাখ্যায় মতভেদ করেছেন। কেউ কেউ বলেছেন, মানুষকে সর্বোত্তম 
কাঠামোতে সৃষ্টি করার তাৎপর্য এই যে, তাকে এক উন্নতমানের দেহ বা অবয়ব দেয়া হয়েছে। অপর কোন জীবন্ত 
SNE DLL নি রানি Ad অনুধাবন, জ্ঞান অর্জন ও বিবেক পরিচালনের অধিক 
উন্নতমানের যোগ্যতা দেয়া হয়েছে । 

ইব্‌ন হুমায়দ......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, পভ হা লা বা 
সর্বোত্তম কাঠামোয় । 

ইব্‌ন বাশার......হাম্মাদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ৪2৯০ ০৯1 ৪৪ ১৮১১ 01১ 5৪. 
এই আয়াতে বর্ণিত +2১৯ ১৯1 ৪ এর অর্থ ১১৬০ ৩০৯1 ৪১ বা শ্রেষ্ঠতম অবয়বে ৷ 

আবদুর রহমান..... ইব্রাহীম হতেও অনুরূপ অভিমত ব্যক্ত করেছেন৷ 

ইবৃন হুমায়দ...... ইব্রাহীম হতে বর্ণনা করেছেন যে, 7১3১,১-..১1- এর অর্থ শ্রেষ্ঠতম অবযরবিশিষ্ট। 

আবু কুরাইব......ইব্রাহীম হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ৪ ৮2১৪১ ৯1:৪৯ এই আয়াতে বর্ণিত 
729৯০ ১০৯] ও এর অর্থ ১১৬০ ০৯1 এ বা শ্রেষ্ঠতম অবয়বে । 

ইব্‌ন বাশার...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, +৬৯১ ১৯! (৪ এর অর্থ ১১৯০ ১৯, ৬৪ বা 
শ্রেষ্ঠতম অবয়বে ৷ 

আবু কুরাইব......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ৪ ১৯০ ০-..১1 "০৪ 50531 Ci এই 
আয়াতে বর্ণিত 872৯১ ০১৯1 ৪ এর অর্থ ১১০ ৯৮০৯1 ৬৪ বা সর্বোত্তম সৃষ্টি ৷ 

মুহাম্মদ ইব্‌ন আমর......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ৪১৯৯১ ০" ও এর অর্থ ৮৪ 
৪1 ০৯1 বা সৰ্বোত্তম সৃষ্টিতে ৷ 

বাশার......হ্যরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর কালাম ৪৯১ ৯1:০৪ এর 
অর্থ ৪১৯০ ৬০০৯1 ৯৪ বা সর্বোত্তম অবয়বে | | 

ইব্‌ন আবদুল আ'লা...... হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, ১১,৯5 ১.৯! = এর অর্থ 
১১৯৮০ ১.৯ ৪ বা সর্বোত্তম অবয়বে ! 

কেউ কেউ বলেছেন, উপরোক্ত আয়াতের অর্থ হলো মানুষকে এমন এক উন্নতমানের দেহ প্রদান করা হয়েছে, 
যা আকার-আকৃতি-প্রকৃতি, শক্তি-সামর্থ্য ও সৌন্দর্যের দিক দিয়ে অন্য সমস্ত সৃষ্টি হতে সম্পূর্ণ ভিন্নতর ও সর্বোত্তম । 
সৃষ্টির দিক দিয়ে মানুষ তাই অতুলনীয় । 

ইয়াকুব......ইক্রামা হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ৪ 72৯৪১ ৮০৯1 ৮৮৪ ৮-০১3। C5550 এই 
আয়াতে বর্ণিত ৪ 798০ ০০০৯ "5৪ এর অর্থ ১২৭! ৪৪।। ২/০। বা শক্তিশালী কর্মঠ যুবক হিসেবে । 

মুহাম্মদ ইব্‌ন সা"দ......হযরত ইব্‌ন আব্বাস রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ৪.৯ ৯ 
12535 এর অর্থ সর্বোত্তম কাঠামোয়, যা তার যৌবনের প্রারম্ভে শুরু হয় । ৃ্‌ 


www.waytojannah.com 


Contents 


সূরা তীন ২৪১ 


গ্রন্থকার বলেন ঃ আল্লাহ তা'আলার এই বাণী ঃ ১০১৯০ ০০০৯1 ৬৪ 9০০১৪105480 সম্পর্কে যতগুলি 
অভিমত ব্যক্ত হয়েছে; তন্মধ্যে মানুষকে সর্বোত্তম কাঠামোয় সৃষ্টির ব্যাখ্যাই অধিক গ্রহণীয়। কেননা তাকে যে 
দরগা বহ টানা 
গাউন ATT OE রর এই বে. 
আমি তাকে অতি বার্ধক্যের দিকে নিয়ে গিয়াছি। 

ইব্নুল মুসানীা......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী 81৯ 1 ০৮১3) ১ 
১৪-০ এর অর্থ আমি তাকে চরম বার্ধক্যের দিকে নিয়ে গেছি। 

ইব্‌ন হুমায়দ......হযরত ইব্ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের কালাম ৪ ১১১১, ০ 
Ali 04! এই আয়াতে বর্ণিত “১১3 484! এর অর্থ চরম বার্ধক্য । 

মুহাম্মদ ইব্ন-সা'দ......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী 8 ১১১, 2 
৪. ০৯| এর তাৎপর্য বৃদ্ধ হওয়ার কারণে আমি তাকে চরম বার্ধক্যের দিকে ফিরিয়ে দেই। যে সময় সে 
ভালমন্দের জ্ঞান-বুদ্ধি হারিয়ে ফেলে। রাসূলুল্লাহ (সা)-এর সময় চরম বার্ধক্যে উপনীত হতে তারা ঘৃণাবোধ করত । 
এ ব্যাপারে নবী করীম (সা)-কে জিজ্ঞেসে করা হলে, আল্লাহ্‌র তরফ হতে তাহাকে জানানো হয় যে, যারা চরম 
বার্ধক্যে উপনীত হওয়ার কারণে জ্ঞান-বুদ্ধি হারিয়ে ফেলে, তাদের জ্ঞানবোধ থাকাকালীন সময়ের আমলের বিনিময় 
এগ পানুজ্ঞলজপাকাদদ রা 


চরম বার্ধক্য। 

ইব্‌ন হুমায়দ..... ইব্রাহীম হতেও অনুরূপ অভিমত ব্যক্ত করেছেন। 

আবু কুরাইব......ইব্রাহীম হতেও অনুরূপ অভিমত ব্যক্ত করেছেন । 

ইব্‌ন আবদুল আ'লা......হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী ৪ ১/১১১, = 
১:9০ 4855 এই আয়াতে বর্ণিত ০:4৪ 4৯০ ০১১১০ এর অর্থ ১১৫11 1! ১0১১১) বা আমি তাকে চরম 
বার্ধক্যের দিকে নিয়ে গেছি। 

বাশার......হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, ১৯০ ৯৭ এর অর্থ চরম বার্ধক্য । 
ইয়াকুব......ইক্রামা হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী £ ১১185 Ul 95০15 এই আয়াতে 
বর্ণিত ১:4৯... 14 এর অর্থ 8১$1। 21 বা খুন্খুনে বুড়ো ব্যক্তি। 

কেউ কেউ বলেছেনঃ CAL Ul ১০০০৫) এর অর্থ ৯১৯৯৪ 5৪ 3041 ৬]। ০০5০০ £5 অর্থাৎ 
SU CUE ধরারান বারা 


০০১ নুর 

ইব্‌ন হুমায়দ......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ ০4৭ ০২০৭ ০৭3০ এই আয়াতে 
বর্ণিত ১:৪-.. J% এর অর্থ ১এ। জাহান্নামের আগুন । 
তাবারী-_৩১ 


WWW. ‘Waytojannah. com 


শত TREE EEE পি ০ 


Contents 


২৪২ fl তাফসীরে তাবারী (আমপারা) 


আবু কুরাইব......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, ১১০ J এর অর্থ ১৮ | অর্থাৎ তাকে 
জাহান্নামের অগ্নিতে নিক্ষেপ করা হবে। 

বাশার......হযরত আবূ কাতাদা (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ৪ ০4. Jil 9055১) 
এই আয়াতে-বর্ণিত, ১৯৪০ 4০৪ এর অর্থ ০1৬. ৮-৫৯ বা জাহান্নামই তার আবাসস্থান। 

ইব্‌ন আবদুল আ'লা......হাসান হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর কালাম ৪ ৪ ১৯4৪. 4৯-1০০০০০ ১ এর 
অর্থ আমি তাকে জাহান্নামের অগ্নিতে নিক্ষেপ করব। 

ইউনুস......ইব্ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ৪ 13, 4৯১ ১১১১১; এর অর্থ 
অতঃপর আমি তাকে জাহান্নামের অগ্নিতে নিক্ষেপ করব । রি 

গ্রন্থকার বলেন ঃ বিভিন্ন তাফসীরকারগণ উপরোক্ত আয়াতের ব্যাখ্যায় যত অভিমত ব্যক্ত করেছেন, তনুধ্যে দুটি 
অর্থই প্রধান ঃ একটি এই যে, আমি তাকে অতি বার্ধক্যের দিকে নিয়ে গিয়েছি। আর এটা খুবই মর্মান্তিক অবস্থা । 
কেননা সাধারণত মানুষ এই বয়সে উপনীত হলে চিন্তা-বিবেচনা ও কর্মশক্তি প্রায় সম্পূর্ণ হারিয়ে ফেলে । আর 
দ্বিতীয় অর্থ, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করেছি। কিন্তু ঠিক যে কথা বলার উদ্দেশ্যে এই সূরা নাযিল হয়েছে, তা 
প্রমাণের জন্য এই অর্থ দু'টি যথেষ্ট নয়। কেননা সূরার মূল লক্ষ্য হলো পরকালে ভালো কাজের জন্য ভাল ফল ও 
মন্দ কাজের জন্য শাস্তি প্রাপ্তির কথা প্রমাণ করা । কিন্তু আলোচ্য আয়াতের উপরোক্ত অর্থ দুটি হতে তা প্রমাণিত হয় 
না। এই সব কারণে আলোচ্য আয়াতের তাৎপর্য এই যে, অতি উত্তম কাঠামোয় সৃষ্ট হওয়ার পর মানুষ যখন তার 
নিজ দেহ ও মনের সমস্ত শক্তিকে অন্যায় ও পাপের পথে প্রয়োগ করে, তখন আল্লাহ তাআলা তাকে সেই খারাপ 
ও পাপ কাজেরই সুযোগ-সুবিধা দান করেন এবং তাকে নীচের দিকে নামাতে নামাতে অধঃপতনের এমন চরম 
পর্যায়ে পৌঁছিয়ে দেন যে, কোন সৃষ্টিই অধঃপতনের অতটা চরমে পৌঁছতে পারে না। বস্তুত এটা বাস্তব সত্য এবং 
মানব সমাজে এইরূপ ঘটনা ব্যাপকভাবে লক্ষ্য করা যায়। লোভ-লালসা, স্বার্থপরতা, যৌন কামনা-বাসনা, 
নেশাখোরী, ব্যভিচারী, নীচতা-হীনতা, সংকীর্ণতা, ছোটত্ব, ক্রোধ, আক্রোশ এবং এই ধরনের অন্যান্য খারাপ 
স্বভাবে যে সব লোক নিমজ্জিত হয়, নৈতিক চরিত্রের দিক দিয়ে তারা সর্ব নিম্নে পৌছে যায়। 

অতঃপর আল্লাহ তা'আলার বাণী £ ০১1০1111559 1551 25৬ ্। অর্থাৎ সেই লোকদের ছাড়া, যারা 
ঈমান এনেছে এবং নেক আমল করেছে। পূর্বোক্ত আয়াতাংশ ১:18... 08. এর অর্থ যে সব মুফাস্সির চরম 
বার্ধক্যাবস্থা করেছেন, যে অবস্থায় পড়ে মানুষ সাধারণ জ্ঞান-বুদ্ধিও হারিয়ে ফেলে, তারা উপরোক্ত আয়াতের 
তাৎপর্য এই বলেছেন কিন্তু যে সব লোক নিজেদের যৌবনকালে ও সুস্থতার অবস্থায় ঈমান এনেছে ও নেক আমল 
করেছে, বার্ধক্যের এই অবস্থায়ও তাদের জন্য নেকী লেখা হবে এবং অনুরূপ ধরনেরই শুভ কর্মফল তারা লাভ 
করবে । বয়সের এই পর্যায়েও তারা পূর্বরূপ নেককাজ করতে পারে নাই বলে তাদের শুভ কর্মফল কিছুমাত্র কম 
হবে না। আর যে সব তফ্সীরকার ১১. 1১... এর দিকে ফিরিয়ে দেওয়ার অর্থ করেছেন, জাহান্নামের নিম্ন তম 
পংকে নিক্ষেপ করা, তাদের মতে এই আয়াতের অর্থ হলো যারা ঈমান এনে নেক আমল করে, তারা এ অবস্থায় 
পড়বে না, বরং তারা এমন শুভ কর্মফল পাবে, যার ধারাবাহিকতা কখনই ছিন্ন ও ব্যাহত হবে না। কিন্তু এই উভয় 
অর্থ-ই মূল বক্তব্যের সাথে সামঞ্জস্যহীন। এই সূরাটি যে পরকালীন শাস্তি ও শুভ কর্মফলের প্রতিদানের জন্য নাযিল 
হয়েছে, তার সাথে এই অর্থের কোন মিল নেই । আয়াতের সঠিক তাৎপর্য হলো.মানব সমাজে সাধারণত দেখা যায়, 
নৈতিক অধঃপতনে পড়া লোকেরা নীচের দিকে যেতে যেতে একেবারে চরম নিম্ন তম পংকে পড়ে যায়। 
অনুরূপভাবে যে সব লোক আল্লাহ, পরকাল ও রিসালাতের প্রতি ঈমান এনেছে ও তদনুযায়ী নেক আমল দ্বারা 


www.waytojannah.com 


bl 


Contents 


সূরা তীন ২৪৩ 


নিজেদের জীবনকে সুষমামণ্ডিত করে নিয়েছে, তারা এরূপ নিম্নতম পংকে পড়ে যাওয়া হতে রক্ষা পেয়েছে। 
তাদেরকে আল্লাহ তা'আলা যে অতি উত্তম কাঠামোয় ও উন্নততর মানে সৃষ্টি করেছেন তারা তাতেই €তিষ্ঠিত 
রয়েছে। এই কারণে তারা অশেষ শুভ কর্মফলের অধিকারী হয়েছে। আর এটা এমনি কর্মফল, যা তাদের মূল 
পাওনা হতে কিছুমাত্র কম নয় এবং যার ধারাবাহিকতা কোন দিনই ছিন্ন হয়ে যাবে না। 

ইবনুল মৃসান্না......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী 8151 -১১]। 3। 
০৬১৯০ ১২০ ১৯7৬৪ ০।৯7৮০৭। 11৮55 এর অর্থ কিন্তু যে সব লোক নিজেদের যৌবনকালে ও পুস্থত র 
অবস্থায় ঈমান এলেছে ও নেক আমল করেছে, বার্ধক্যের এই অবস্থায়ও তাদের জন্য নেকী লেখা হবে এবং অনুরূপ 
ধরনেরই শুভ কর্মফল তারা লাভ করবে । বয়সের এই সন্ধিক্ষণেও তারা পূর্বরূপ নেককাজ করতে পারে নাই বলে 
তাদের শুভ কর্মফল কিছুমাত্র কম হবে না; বরং তারা মৃত্যু পর্যন্ত শুভ কর্মফল পেতে থাকবে । 
মুহাম্মদ ইব্‌ন সা"দ......হযরত ইবৃন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার বাণী ৪ %। 


পা রসি 0 ৩ 


৮২০ ১৪ ৯1845 ০০১৮০115৮55 1,51 52৮) এর অর্থ যে সব লোক নিজেদের যৌবনকালে ও 
সুস্থতার অবস্থায় ঈমান এনেছে ও নেক আমল করেছে, তাদের চরম বার্ধক্যাবস্থায়ও তাদের জন্য নেকী লেখা হবে 
এবং তারা একই ধরনের শুভ কর্মফলপ্রাপ্ত হবে । চরম বার্ধক্যাবস্থায় তারা আগের মত নেককাজ করতে পারে নাই 
বলে তাদের শুভ কর্মফলে কিছুমাত্র কম করা হবে না 
কেউ কেউ বলেছেন ৪ ০১111 1:59 1251 "3191 এই আয়াতের তাৎপর্য হলো যারা তাদের 
যৌবনকালে ও সুস্থতার অবস্থায় ঈমান এনেছে ও নেক আমল করেছে, চরম বার্ধক্যের সময়ও তাদের জন্য নেক 
লেখা হবে এবং তাদের গুনাহসমূহ মার্জিত হবে । 
অতঃপর আল্লাহ্‌র বাণী ১৬৮৯, ২৪ ১৯1৫3 অর্থাৎ ‘তাদের জন্য তো আছে নিরবচ্ছিন্ন পুরস্কার ।' এমন 

পুরস্কার যার ধারাবহিকতা কোনদিনই শেষ হওয়ার নয় । 

" আলী......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ৪ ১৯১০০ ১১০ ১৯1 ৮৫1১ এই 
আয়াতের অর্থ তাদের জন্য এমন নিরবচ্ছিন্ন পুরস্কার আছে, যার ধারাবাহিকতা কোনদিনই শেষ হবে না। 

কেউ কেউ বলেছেন, এর অর্থ ১. ১2 বা বেহিসাব অর্থাৎ যার কোন হিসাব-কিতাব নাই । 

আবু কুরাইব......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ৪ ৩৮১ ১৪ ১৯1 ১৫3 এই আয়াতে 
বর্ণিত ১৮১৮০ ১১০ এর অর্থ ২,১১০ ১১১১] "বা এমন বিনিময়, যার কোন হিসাব কিতাব নাই ৷ 

ইবৃন হুমায়দ......মুজাহিদ হতেও অনুরূপ অভিমত ব্যক্ত করেছেন 

_ ইব্‌ন বাশার......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর তা'আলার বাণী ৪ ৯১৯৯ ১:২৪ ১৯1 ৯৪13 এই 
আয়াতে বর্ণিত ০৬১২, ১: এর অর্থ ০,১২০ ১৪ বা বেহিসাব । 
সুফিয়ান......ইব্রাহীম হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের কালাম ৪ ১৯১০৯ ১১১১৯ ৫5 এর অর্থ 
তাদের জন্য এমন নিরবচ্ছিন্ন পুরস্কারের ব্যবস্থা আছে, যার ধারাবাহিকতা কোনদিনই শেষ হবে না, বরং তারা 
চিরদিন সেই পুরস্কারের প্রতিফল বা বিনিময় ভোগ করতে থাকবে । 


6 3 SET রর (A) OLMIS ও ৮৫ 


৭. অতএব (হে নবী!) এরূপ অবস্থায় শুভ প্রতিফল ও শাস্তির ব্যাপারে কে তোমাকে মিথ্যা মনে করে 
অমান্য করতে পারে? ৮. আল্লাহ তা'আলা কি বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক নন ? 


www.waytojannah.com 





Contents . 


২৪৪ তাফসীরে তাবারী (আমপারা) 
তাফসীর 
'_ তাফসীরকারগণ এই আয়াতের ব্যাখ্যায় মতেভদ করেছেন। কেউ কেউ বলেন, আল্লাহ্‌র বাণী 8 454, 3 
১১1০১ ১৯ এই আয়াতের অর্থ, হে নবী মুহম্মদ (সা)! আল্লাহ পরকালের শুভ প্রতিফল ও শাস্তির ব্যাপারে যে 
দলীল এখানে পেশ করা হলো, এই ব্যাপারে রে তোমাকে মিথ্যা মনে করে অমান্য করতে পারে? কেননা মৃত্যুর 
পর কবর হতে পুনরুত্থান এবং হাশরের ময়দানে হিসাব-নিকাশের জন্য সমবেত হওয়া, সবই বাস্তব সত্য । কাজেই 
এই সমস্ত ব্যাপারে কে তোমাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করতে পারে। এখানে ।« শব্দটি ১ শব্দের অর্থে ব্যবহৃত 
হয়েছে। যার অর্থ (হে মানুষ!) অতঃপর কোন্‌ জিনিস তোমাকে শুভ কর্মফল ও পরকালীন শাস্তির ব্যবস্থাকে মিথ্যা 
মনে করতে ও অবিশ্বাস করতে উদ্বুদ্ধ করেঃ 

ইব্‌ন বাশার.......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী £ ৬4/0, ১৯ 43, ,% এই আয়াতে 
বর্ণিত তোমাকে দ্বারা অবিশ্বাসী মানুষকে বুঝায়, নবী করীম (সা)-কে নয়। 

ইব্‌ন হুমায়দ......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ ০%% ||, ১৯১ ০১৫, (5 এই আয়াতে 
বর্ণিত তোমাকে দ্বারা অবিশ্বাসী লোককে বুঝানো হয়েছে, নবীকে নয়। ? 

কেউ কেউ বলেছেন, আল্লাহর বাণী £ AL ১৯১ 242 ৮৭৪ এই আয়াতে বর্ণিত ১0 শব্দের অর্থ 
২.১ বা হিসাব-নিকাশ সম্পর্কে । যেমন £ 

আবদুর রহমান ইব্‌ন আস্ওয়াদ.......ইকরামা হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ৪ 24: 4 (7 & 
2১] ৮৮২ এই আয়াতে বর্ণিত ১:1৮ শব্দের অর্থ ০.0, বা হিসাব-নিকাশ সম্পর্কে । অর্থাৎ হে 
মানুষ! অতঃপর কোন্‌ জিনিস তোমাকে পরকালের হিসাব-নিকাশকে মিথ্যা মনে করতে ও অবিশ্বাস করতে 
উদ্বুদ্ধ করে? 

+ কেউ কেউ বলেছেন, আল্লাহর বাণী 8 ৮+-(১ ৯০ 5, (৪ এই আয়াতে বর্ণিত ০1; শব্দের অর্থ 

4111 7৯ বা আল্লাহ্‌র হুকুমকে। অর্থাৎ হে মানুষ! অতঃপর কোন্‌ জিনিস তোমাকে আল্লাহ্‌র নির্দেশ বা হুকুমকে 
মিথ্যা মনে করতে ও অবিশ্বাস করতে অনুপ্রাণিত করে? যেমন £ 

মুহাম্মদ ইব্‌ন সা'দ.....হযরত ইবৃন আববাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ৪ ১৯ 4:32 ৮৯৪ 
১: এই আয়াতে বর্ণিত ১১ শব্দের অর্থ 4111 7২ বা আল্লাহর হুকুমকে। 

গ্রন্থকার বলেন £ এখানে ১:13 সম্পর্কে যে দুটি অর্থ বলা হলো, এর মধ্যে প্রথম, অর্থটি তার নিকট অধিক 
গ্রহণীয় যা হলো £ আগর হে সাইন লোন জিনিস জারাজোজোরাগা রন সা নিযািকে নি সান করতে 
অবিশ্বাস করতে উদ্বুদ্ধ করে? 

ঃপর আল্লাহর বাণী £ :১+-421 ১৫:6 144. অর্থাৎ ‘হে মুহম্মদ! আল্লাহ তা'আলা কি বিচারকদের 

মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক নন?' অর্থাৎ যখন তোমরা দুনিয়ার ছোট বড় বিচারকদের নিকট সুবিচার পাওয়ার আশা কর, 
তখন কি করে তোমরা আল্লাহর নিকট হতে এর বিপরীত আশা করতে পার? তিনি কি সকলের তুলনায় সবচেয়ে 
বড় বিচারক নন? সত্যিই যদি তোমরা তাকে সর্বশ্রেষ্ঠ বিচারক বলে মনে কর, তা হলে তিনি কোনরূপ সুবিচার 
করবেন না বলে তোমরা কি কল্পনা করতে পার? তিনি কি ভালো ও মন্দ সকল লোককে একইরূপ পরিণতির 
সম্মুখীন করতে পারেনঃ কখনই নয়; রা 


টা 


ন কার করি ভুমি এখান যা বযবলেছ তাততবলত। 


www.waytojannah.com 


Contents 


সূরা তীন ২৪৫ 


বাশার......হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর তা'আলার বাণী ৪ %111 7.1 
১৯৮২৫.১। [7 এই আয়াত যখন নবী করীম (সা) তিলাওয়াত করতেন, তখন তিনি বলতেন (1 43 J 
১১০৯(4। ০ US Ue হ্যা হ্যা, আমি-ই এর সাক্ষী ৷’ 

আবু কুরাইব...... হযরত ইবৃন আববাস (রা) হতে বর্ণনা করেছেন যে, যখন তিনি এই আয়াত "| 
১৯৮২৫৮৯। 7৫6 তিলাওয়াত করতেন, তখন তিনি বলতেন 4125 411 4৭১০ অর্থাৎ ‘হে আল্লাহ! তোমার 
পবিত্রতা স্বীকার করি, তুমি এখানে যা কিছু বলেছ তা অতীব সত্য ।' 

ইব্‌ন আবদুল আ'লা......হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, যখন তিনি এই আয়াত ০»২11 
১৯৪০৯111৫১4 তিলাওয়াত করতেন, তখন তিনি বলতেন ১ Jal 3 ১৮০ 200 ভি 
অর্থাৎ হ্যা, হ্যা, এটা সত্য এবং আমি-ই এর সাক্ষী । এবং যখন তিনি এই আয়াত তিলাওয়াত করতেন ৪ 7:11 
ll ৮৯৪ 01 415 ০১০৪৪ এ|১ তখন তিনি বলিতেন ৪ অর্থাৎ হ্যা-হ্যা এটা সত্য। আর যখন তিনি 
তিলাওয়াত করতেন, ১:০১ ১১১১ ৩,১১ (20২3 তখন তিনি বলতেন (3:11 4110 | অর্থাৎ ‘আমি 
আল্লাহ এবং তিনি যা নাযিল করেছেন, তার প্রতি ঈমান এনেছি।” 

সূরা তীনের তাফসীর এখানেই শেষ হলো । 


www.waytojannah.com 





Contents 


০ পা ভীতি 


1511 ৪ ১১০ 
| সূরা আলাক 
মক্কায় অবতীর্ণ, আয়াত-.১৯, রুকু-১। 


#0 ৷ ০ & ৮ ০ 
Dr td rs 
দয়াময়, পরম দয়ালু আল্লাহ্র নামে । 


8৮৫ ০0 হতে ১ ৫ শবে ৩ 215 
SH OM ৯০ ০০১৪৬ (1 ০ GE GNSS 0) (1) 


বিণ (A) ১৪০৮ (৬ 8 GEG 

১. পাঠ কর (হে নবী!) তোমার প্রতিপালকের নামে- যিনি সৃষ্টি করেছেন। ২. তিনি মানুষকে জমাটবাধা 
রক্তের একপিণ্ড হতে সৃষ্টি করেছেন। ৩. পাঠ কর, আর তোমার রব্ব মহা মহিমান্বিত, ৪. যিনি কলমের 
সাহায্যে শিক্ষা দিয়েছেন । ৫. মানুষকে এমন জ্ঞান শিক্ষা দিয়েছেন, যা সে জানত না । ৬. বস্তুত মানুষ তো 


সীমালংঘন করেই থাকে; ৭. কারণ সে নিজেকে অভাবমুক্ত মনে করে । ৮. অথচ তোমার প্রতিপালকের নিকট 
অবশ্যই প্রত্যাবর্তন করতে হবে। 


তাফসীর 


এখানে আল্লাহ রাব্বুল আলামীন বলেছেন, হে মুহাম্মদ (সা) তুমি পাঠ কর, তোমার প্রতিপালকের নামে; 
যিনি সৃষ্টি করেছেন। যিনি মানুষকে জমাটবীধা রক্তের একপিণ্ড হতে সৃষ্টি করেছেন। এখানে 315 শব্দটি 
বহুবচন সূচক শব্দ, একবচনে 23! যার অর্থ রক্ত । যেমন বলা হয় £ ১৯ এবং ১,2 4০০5 এবং (০ 
তদ্রপ $০ ও 251০ । 

৮ তঃপর আল্লাহর বাণী 8,54০ ১০ ০১31 515 অর্থাৎ তিনি মানুষকে রক্তপিণ্ হতে সৃষ্টি করেছেন। এই 
আয়াতে বর্ণিত ১... শব্দটি যদিও একবচন জ্ঞাপক কিন্তু এখানে তা বহুবচনের অর্থ প্রকাশার্থে ব্যবহৃত হয়েছে। 
যার পরিপ্রেক্ষিতে 31০ শব্দটি যা বহুবচন জ্ঞাপক, ব্যবহার করা হয়েছে। 

অতঃপর আল্লাহর কালাম $ 02531 42১9 17। পাঠ কর, আর তোমার প্রতিপালক বড়ই অনুগ্রহশীল ৷” 
এখানে নবী মুহাম্মদ (সা)-কে সম্বোধন করে এইরূপ বলা হয়েছে এবং তাকে এই সংবাদ ও প্রদান করা হয়েছে যে, 
আল্লাহ তা“আলা মানুষকে কেবল জ্ঞান ও বিবেকসম্পন্নই বানান নি বরং তিনি কলম ব্যবহারের সাহায্যে লেখার 


www.waytojannah.com 


Contents 


সূরা আলাক ২৪৭ 


কৌশলও শিখিয়েছেন। কেননা জ্ঞান-বিজ্ঞানের ব্যাপক প্রচার, বিস্তার ও উন্নয়ন এবং বংশানুক্রমে জ্ঞানের 
উত্তরাধিকার সৃষ্টি ও বিকাশ সাধন, স্থায়িত্ব ও সংরক্ষণের মাধ্যম হলো এই কলম । কেউ কেউ বলেছেন, এটাই সেই 
প্রথম সূরা, যা আল-কুরআনে রাসূলুল্লাহ (সা)-এর উপর সর্ব প্রথম অবতীর্ণ হয়। 

আহমদ ইব্‌ন উসমান......হযরত আয়েশা (রা) হতে বর্ণনা করেছেন যে, নবী করীম (সা)-এর প্রতি ওহী 
নাযিল হওয়ার সূচনা হয়েছিল সত্য (কোন কোন বর্ণনামতে ভালো ভালো) স্বপ্নরূপে । তিনি যে স্বপ্নই দেখতেন, তা 
দিনের উজ্জ্বল আলোকে দেখার মতই বাস্তব হতো। পরে তিনি একাকী ও নিঃসঙ্গ থাকা পসন্দ করতে ও তাতে 
অভ্যস্ত হতে লাগলেন এবং একাধারে কয়েকদিন ও রাত্রি হেরা গুহায় থেকে আল্লাহ তাআলার ইবাদত করতে 
লাগলেন । হযরত আয়েশা রো) এই কথাটি বুঝাবার জন্য ৬,১০০ শব্দটি ব্যবহার করেছেন । ইমাম যুহরী এর অর্থ 
করেছেন ১,৯5 হিসেবে । সম্ভবত এটা এমন এক প্রকার ইবাদতের নাম, যা তখন নবী করীম (সা) করতেন। 
কেননা তখন পর্যন্তও আল্লাহ তা'আলার তরফ হতে, তাকে ইবাদতের কোন বিশেষ পদ্ধতি বলে দেয়া হয় নি। এই 
সময় তিনি খাদ্য ও পানীয় ঘর হতে সংগে করে নিয়ে যেতেন এবং কয়েক দিন সেখানে অতিবাহিত করতেন । পরে 
হযরত খাদীজা (রা)-এর নিকট ফিরে আসতেন । এমতাবস্থায় একদিন তিনি হেরা গুহায় খাকাকালে সহসা তার 
প্রতি ওহী নাযিল হলো । ফেরেশতা এসে তাকে বললেন, আমি জিবরাঈল, আপনি আল্লাহর রাসূল, পড়ুন। এর পর 
হযরত আয়েশা নবী করীম (সা)-এর উক্তি উদ্ধত করে বলেন, আমি বললাম, আমি পড়তে শিখি নাই । এ শুনে 
ফেরেশতা আমাকে ধরে চাপ দিল যা আমার নিকট অসহনীয় মনে হলো । পরে সে আমাকে ছেড়ে দিল এবং বলল, 
পড়ুন। আমি বললাম, আমি তো পড়তে পারি না। সে আবার আমাকে ধরে চাপ দিল; যা আমার সহ্য সীমা 
ছাড়িয়ে গেল । পরে সে আমাকে ছেড়ে দিল এবং বলল, পড়ুন। আমি আবার বললাম, আমি তো পড়তে পারি না। 
সে তৃতীয়বার আমাকে বুকে চেপে ধরল এবং এতে আমার সমস্ত সহ্যশক্তি শেষ হয়ে গেল। পরে সে আমাকে 
ছেড়ে দিল এবং বলল ৪ 15 31 4১০ ০-০১ 15-51 অর্থাৎ পড়ুন আপনার সেই প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি 
করেছেন এবং সে ১1১, ০1 “যা সে জানে না’ পর্যন্ত পৌছল। হযরত আয়েশা (রা) বলেন £ অতঃপর নবী করীম 
(সা) সে স্থান হতে ভীত প্রকম্পিত অবস্থায় ফিরে আসলেন এবং হযরত খাদীজার রো) নিকট পৌছে বললেন ঃ 
আমাকে কন্ধল দ্বারা জড়িয়ে দাও, আমাকে কম্বল জড়াও, অতঃপর তাকে কম্বল দ্বারা আবৃত করার পর, যখন তার 
ভীতকম্পিত অবস্থা দূরীভূত হলো, তখন তিনি বললেন ঃ হে খাদীজা! এ আমার কি হয়ে গেল? অতঃপর তিনি 
তাকে সমস্ত ঘটনার আদ্যোপান্ত শোনালেন এবং বললেন, আমার নিজের জীবনের আশংকা হচ্ছে। এতদশ্রবণে 
হযরত খাদীজা (রা) বললেন £ কক্ষণই নয়, আপনি সন্তুষ্ট হোন। আল্লাহর শপথ! আল্লাহ আপনাকে কখন-ই 
লাঞ্ছিত ও অপমানিত করবেন না। কেননা আপনি তো আত্মীয়-স্বজনের সাথে ভালো ব্যবহার করেন, সদা সত্য 
কথা বলেন, আমানতসমূহ যথাযথ ফিরিয়ে দেন, অসহায় লোকদের দায়িত্‌ গ্রহণ করেন, আতিথ্য রক্ষা করেন এবং 
ভালো কাজে সহায়তা করেন । পরে তিনি নবী করীম (সা)-কে সংগে নিয়ে ওরাকা ইব্‌ন নওফলের নিকট উপস্থিত 
হন, যিনি তার চাচাত ভাই ছিলেন। তিনি জাহিলিয়াতের যুগে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন এবং আরবী ও হিব্রু ভাষায় 
ইনজীল লিখতেন। এই সময় তিনি খুব বেশি বৃদ্ধ ও অন্ধ হয়ে গিয়েছিলেন । হযরত খাদীজা (রা) তাকে বললেন £ 
ভাইজান! আপনার ভাইপোর ঘটনার বিবরণ শুনুন । তখন ওরাকা নবী করীম (সা)-কে জিজ্ঞেস করলেন ৪ ভাইপো, 
তুমি কি দেখতে পেয়েছ? তখন নবী করীম (সা) যা কিছু দেখেছিলেন, তার বর্ণনা দিলেন যা শুনে ওরাকা 
বললেন, এই তো সেই নামূস (ওহী বহনকারী ফেরেশতা) যাকে আল্লাহ্‌ তাআলা হযরত মুসা (আ)-এর প্রতি 
অবতীর্ণ করেছিলেন । হায়, আমি আপনার নবুওয়াতকালে যদি যুবক বয়সের হতাম! হায়! আপনার জাতির 
লোকের যখন আপনাকে আপনার দেশ হতে বহিষ্কার করবে, তখন যদি আমি বেঁচে থাকতাম! এতদশ্রবণে রাসূলে 


www.waytojannah.com 


Contents 


২৪৮ তাফসীরে তাবারী (আমপারা) 


করীম (সা) জিজ্ঞেস করলেন ৪ এই লোকেরা কি আমাকে বের করে দেবে? তখন ওরাকা বললেন, হ্যা, আপনি যে 
জিনিস নিয়ে এসেছেন তা কেউ নিয়ে আসবে, অথচ তার সাথে শক্রতা করা হবে না, এমন তো কখনো হয় নাই । 
আপনার সেই বিপদের দিন আমি যদি জীবিত থাকি, তবে বলিষ্ঠ ও সক্রিয়ভাবে আপনার সাহায্য করব । কিন্তু এই 
ঘটনার অল্পকাল পরেই ওরাকার ইন্তেকাল হয়ে যায়। 

ইউনুস......হযরত আয়েশা (রো) হতে উক্তরূপ অভিমত ব্যক্ত করেছেন । 

আবদুর রহমান ইব্‌ন বাশার ইব্‌ন আল হাকাম নিশাপুরী......হযরত আয়েশা (রা) হতে বর্ণনা করেছেন যে, 
আল-কুরআনের সর্ব প্রথম যে আয়াতটি অবতীর্ণ হয়, তা হলো 31 341 4১১4০ 1,5 অৰ্থাৎ ‘তুমি তোমার 
প্রতিপালকের নামে পাঠ কর, যিনি সৃষ্টি করেছেন ।' 

ইব্নুল মৃসান্না......উবায়দ ইব্‌ন উমায়র হতে বর্ণনা করেছেন যে, সর্ব প্রথম রাসূলুল্লাহ (সা)-এর নিকট যে 
সূরাটি অবতীর্ণ হয়, তা হলো ৪ 31১ 531 এ১১1-451১81 র 

আবদুর রহমান ইবৃন মাহদী......উবায়দ ইব্‌ন উমায়র হতেও একইরূপ অভিমত ব্যক্ত করেছেন । র 

ইব্‌ন হুমায়দ...... আতা ইব্‌ন ইয়াসার হতে বর্ণনা করেছেন যে, কুরআন মজীদের অবতীর্ণ সর্ব প্রথম সূরা 
হলোঃ SE এ৩৫। এ২০ ls fl 

ইব্ন বাশার ...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, নবী করীম (সা)-এর প্রতি সর্ব প্রথম কুরআন মজীদের যে 
সূরাটি অবতীর্ণ হয়, তা হলো 4১১ 41১81 অবশ্য ইবৃন মাহদি বলেছেনঃ ‘নূন আল-কালাম” সুরাটি প্রথম 
অবতীর্ণ হয়। 

আবু কুরাইব...... উবায়দ ইব্‌ন উমায়র হতে বর্ণনা করেছেন যে, আল-কুরআনের যে সূরাটি সর্বপ্রথম নাযিল 
৮৮৬ ৪ 315 30| এ) pl tl 

ডর আবু রিযা আল-আতারদী হতে বর্ণনা করেছেন আমি আবূ মুসাকে বসরার মসজিদে সাদা চাদর 

টি সপ ১স্জাঞ লিজ, বীজ 
প্রতি সর্ব প্রথম যে সূরাটি অবতীর্ণ হয়, তা হলো 13 (4311 4: AL 18 

ওয়াকী...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, নবী করীম (সা)-এর প্রতি সর্ব প্রথম যে সূরাটি অবতীর্ণ হয়, 
তা হলো 315 | এ) ১431 অতঃপর 71511$-0 এই সূরাটি নাযিল হয়। 

ইব্‌ন হুমায়দ......মুজাহিদ হতেও একইরূপ অভিমত ব্যক্ত করেছেন । 

অতঃপর আল্লাহ পাকের বাণী ঃ 1,211 ০০১১ ০53 ৰত উৰি সবক এন ভান রা জা 

যা সে জানত না । অর্থাৎ আসলে মানুষ একেবারেই জ্ঞানহীন ছিল। কোন বিষয়েই তার কোন জ্ঞান ছিল না। সে 
যদি কিছু জানে বা কোন বিষয়ে যদি তার কিছুমাত্র জ্ঞান থেকেও থাকে, তবে তা একান্তভাবে আল্লাহর দান । 
আল্লাহ সেই জ্ঞান দিয়েছেন বলেই তার এই জ্ঞান হয়েছে । মানব জাতির ক্রমবিকাশ ও অগ্রগতির পথে যে পর্যায়ে 
যে জ্ঞানটুকু মানুষকে দেওয়া সমীচীন বলে বিবেচিত হয়েছে, সেই পর্যায়ে অতটুকু জ্ঞান তিনি মানুষের নিকট 
উদঘাটিত করেছেন। যেমন কালাম পাকের ভাষায় ৪ LL %1 «০1০ ১০ ৮৮:১০ ১৮৮১৯ 5 এই 
লোকেরা তীর জ্ঞান সমুদ্র হতে কোন জিনিসই আয়ত্ব করতে পারে না, ততটুকু ছাড়া, যতটুকু তিনি নিজে চান’ 
(সূরা-বাকারা, ২ ৪ ২৫৫)। 

ইউনুস......ইবৃন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 81,155 ৮১31 2153 এই আয়াতের 
তাৎপর্য হলো তিনি মানুষকে কলম ব্যবহারের সাহায্যে লেখার কৌশল শিখিয়েছেন । 


www.waytojannah.com 





Contents 
সূরা আলাক ২৪৯ 


অতঃপর আল্লাহর বাণী £ ১4 বা কখনও নয়। অর্থাৎ যে পরম অনুগ্রহশীল আল্লাহ মানুষের প্রতি এত বড় 
অনুগ্রহ প্রদর্শন করেছেন, তার বিরুদ্ধে মূর্খতাবশত কোনরূপ আচার-আচরণ অবলম্বন করা মানুষের পক্ষে কখনই 
উচিত নয় । যার বর্ণনা পরের আয়াতে প্রদত্ত হয়েছে। 

যথা আল্লাহর কালাম £ ০১১41 ১1) 158৮1 30551 21 “বস্তুত মানুষ এই কারণে সীমালংঘন করে 
যে, সে নিজকে অভাবমুক্ত মনে করে বা সে আল্লাহকে নিরপেক্ষ ও নিলিপ্ত দেখতে পায় ।” অর্থাৎ পার্থিব জীবনে 
মানুষ ধন-সম্পদ, মান-সম্মান যা কিছু চেয়েছে, তা সে সবই পেয়েছে । এতদসত্তেও সে আল্লাহর প্রতি কৃতজ্ঞ ও 
শোকর গুযার হওয়ার পরিবর্তে তার প্রতি বিদ্রোহমূলক আচরণ করতে শুরু করে। কিন্তু তা সত্তেও আল্লাহ তাকে 
কোনরূপ বাধা দেন না, তার উপর কোন আযাব আসে না; যার ফলে মানুষ আরো বেশি করে সীমালংঘন করে 
এবং গুমরাহীর অতলতলে নিমজ্জিত হয়। 

তঃপর আল্লাহর কালাম £ ৬৯৯১৭। 4৪০ ৪119 ১| অর্থাৎ “অবশ্যই সে তার প্রতিপালকের দিকে প্রত্যাবর্তন 

করবে ।' অর্থাৎ এই দুনিয়ায় মানুষ যা কিছুই অর্জন করে থাকুক না কেন এবং তার অর্জিত শক্তি ও সম্পদের বলে 
সে যতই সীমালংঘন করুক না কেন, শেষ পর্যন্ত তো তাকে অবশ্যই আল্লাহর নিকট ফিরে যেতে হবে । আর যখন 
সে আল্লাহ্র নিকট উপস্থিত হবে, তখন সে তার কাজের ফলশ্রাতি হিসেবে কঠিন আযাবে গেরেফতার হবে । আর 
বা gU PEE detrei ONL 


£3 (\. Y 2/7 ও AINA 
০ ie 13) ০৯ O A 9852 | 
৯. তুমি কি সেই লোকটিকে দেখেছ, যে একজন বান্দাকে নিষেধ করে, ১০. যখন সে নামায 
পড়তে থাকে । 


তাফসীর 

এরূপ বর্ণিত আছে যে, কুরআন মজীদের এই আয়াত এবং এর পরবর্তী আয়াত কয়টি আবূ জাহল ইব্‌ন 
হিশামের উপলক্ষে অবতীর্ণ হয়। কেননা একদা আবূ জাহল বলল, আমি যদি মুহাম্মদ (সা)-কে কাবার নিকট 
নামায পড়তে দেখতে পাই, তবে আমি তার গর্দান আমার পায়ের তলায় চেপে ধরব । কেউ কেউ বলেছেন, আবু 
জাহল যখন নবী করীম (সা)-কে বলল, তুমি হেরেম শরীফের মধ্যে এই পদ্ধতিতে আর ইবাদত করতে পারবে না, 
তখন আল্লাহ পাক এই আয়াত অবতীর্ণ করেন এবং বলেন, হে নবী মুহাম্মদ (সো)! তুমি আল্লাহদ্বোহী আবু জাহলের 
আচার-আচরণ সম্পর্কে তো খুবই জ্ঞাত আছ, যে তোমাকে আল্লাহর ঘরে ইবাদত করতে নিষেধ করেছে; আসলে 
সে তো মিথ্যাবাদী দুরাচার। কাজেই তুমি তার কথায় কর্ণপাত করো না; বা রি রা সানা নার 
যথাযথভাবে প্রতিপালন করে যাও। এটাই এই আয়াতের তাফসীর । 

মুহাম্মদ ইব্‌ন আমর......সুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী $ 31১০ ৮852 30| ০21০1 
(1.০ এই আয়াতের তাৎপর্য এই যে, আবু জাহল মুহাম্মদ (সা)-কে নামায পড়তে নিষেধ করত। 

বাশার......হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ৪1১০ ৮4১ (311 211 
৮1০15 এই আয়াতটি আল্লাহর দুশমন আবূ জাহল সম্পর্কে এ সময় অবতীর্ণ হয় যখন সে বলে ঃ আমি যদি 
মুহাম্মদ (সা)-কে কাবার নিকট নামায পড়তে দেখি, তবে তার গর্দান পায়ের তলায় চেপে ধরব। 

ইব্‌ন আবদুল আ'লা......হযরত আবু কাতাদাহ রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর তাআলার কালাম ৪ 
০:০0 1০ ০১৫ 311 ০521)1 এই আয়াতটি এ সময় নাযিল হয় যখন আবু জাহল এরূপ উক্তি করে যে, 
তাবারী-_৩২ 


www.waytojannah.com 


] Contents | 


২৫০ তাফসীরে তাবারী (আমপারা) 


আমি যদি মুহাম্মদ (সা)-কে কাবার নিকট নামায পড়তে দেখতে পাই, তবে তার গর্দান পায়ের তলায় চেপে ধরব। 
এরূপ কথিত আছে যে, প্রত্যেক উম্মতের জন্য একজন ফিরাউন আছে এবং এই উম্মতের (উম্মতে মুহাম্মদী) জন্য 
ফিরাউন হলো আবু জাহল। 

ইস্হাক......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, একদা নবী করীম (সা) যখন মাকামে 
ইব্রাহীমে নামায পড়ছিলেন; উনার EET ETC অরিন রর 
এমন করতে নিষেধ করি নাই? তখন এই আয়াত অবতীর্ণ হয়। 


১55520% 33 (01) ৫5১4) HOLE ON) 
১১. তুমি কি মনে কর, সে (বান্দা) যদি সঠিক পথে থাকে, ১২. অথবা তাকওয়া অবলম্বন করতে বলে? 
তাফসীর রর 
এখানে বাহ্যত মনে হয়, সত্যপন্থী ও ন্যায়বাদী প্রত্যেক ব্যক্তিকেই সম্বোধন করে এরূপ বলা হয়েছে যে, তুমি 
কি মনে কর মুহাম্মদ (সা) সত্য ও ন্যায়ের উপর প্রতিষ্ঠিত আছেন এবং তিনি এঁ ব্যক্তি, যে আল্লাইদ্রোহী ও পাপী, 
তাকে আল্লাহভীতি, নামায ও পরকালের আযাব হতে ভীতি প্রদর্শন করেন? এটাই এই আয়াতের তাফসীর । 
বাশার......হযরত আবূ কাতাদাহ রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী 5%11 512 314 31 52101 


৪9861 (০11 এই আয়াতের তাৎপর্য হলো এখানে নবী মুহাম্মদ (সো)-কে বান্দা হিসেবে উল্লেখ করা হয়েছে, 
যিনি সত্য ও ন্যায়ের উপর প্রতিষ্ঠিত ছিলেন এবং লোকদেরকে আল্লাহভীতির জন্য নির্দেশ প্রদান করতেন । 


SELMA (6) 0855634% Or, 
১৩. তোমার কি ধারণা, যদি এই (নিষেধকারী ব্যক্তি সত্যকে) অমান্য করে ও মুখ ফিরিয়ে নেয়? ১৪. সে 
কি জানে না যে, আল্লাহ তা“আলা দেখছেন? ৰ 
তাফসীর | 
এখানে নিষেধকারী ব্যক্তিটি হলো আল্লাহ্‌র দুশমন আবু জাহল। সে সত্য দীনকে অস্বীকার ও অমান্য করে মুখ 
ফিরিয়ে নেয় এবং নবী মুহাম্মদ (সা)-কে সত্য নবী হিসেবে গ্রহণ করতে অস্বীকার করে। এটাই এই আয়াতের 
তাফসীর । ূ Wl 
বাশার......হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ৪৮155 ০4৫ ১! -:1)1 
এই আয়াতে বর্ণিত সত্যকে অমান্যকারী ও অস্বীকারকারী ব্যক্তিটি হলো আবু জাহল। 
FUR Ov) 92252236226 (15) 09৩0৫ ৮42৩6 (1৫) 


জপ 


পণ তি রিড MEE টি এপার তার 


৪৩১35৩৪০১০৮ ৮৮৫ (১৭) 5% 850%1605 (1/) ৫৫১৮6 


১৫. কখনও নয়, সে যদি এই প্রকার আচরণ হতে বিরত না হয়, তা হলে আমি তার মস্তকের 
সম্মুখভাগের কেশগুচ্ছ ধরে টানব, ১৬. সেই মাথার সন্মুখভাগ যা মিথ্যুক ও অত্যন্ত অপরাধকারীর। ১৭. 


www.waytojannah.com 


Contents 
সুরা আলাক ২৫১ 


অতএব সে তার সমর্থকদের দলকে আহ্বান করুক । ১৮. আমিও আহবান করব জাহান্নামের প্রহরিগণকে । 
১৯. কক্ষণই নয়, তুমি তার অনুসরণ করো না। অতএব তুমি সিজদা কর এবং তোমার সৃষ্টার নৈকট্য লাভ 
কর (সিজদা)। 


তাফসীর 

এখানে আল্লাহ তা'আলা কখনও নয় বলে এ ব্যক্তির কথার দৃঢ় প্রতিবাদ জ্ঞাপন করেছেন; যে এ বলে ধমক 
দেয়, যদি মুহাম্মদ (সা) হেরেম শরীফের মধ্যে নামায পড়েন, তবে সে তার গর্দান পা দিয়ে চেপে ধরবে। তা সে 
কিছুতেই এবং কখনও করতে পারত না । 

অতঃপর আল্লাহর বাণী ৪ ২.০/১ (41,51 45%, 241 51 অর্থাৎ ‘যদি সে এইরূপ আচরণ হতে বিরত না 
হয়, তবে আমি তার মস্তকের সম্মুখভাগের কেশগুচ্ছ ধরে টানব।" এখানে আল্লাহ রাব্বুল আলামীন ধমকের সুরে 
বলেছেন, যদি শয়তানের দোসর কুচক্রী আবূ জাহল মুহাম্মদ (সা)-এর সাথে এইরূপ দুর্বব্যহার করার সংকল্প- 
পরিত্যাগ না করে; তা হলে আমি তার মস্তকের সম্মুখভাগের কেশগুচ্ছ ধরে টানব | এখানে 2.০) শব্দ ব্যবহার 
করা হয়েছে যার অর্থ কপাল বা মাথার সম্মুখ ভাগ । এখানে এই শব্দ দ্বারা সেই কপালের ধারক গোটা ব্যক্তিকেই 
বুঝানো হয়েছে। 

কেউ কেউ বলেছেন, এই আয়াতের অর্থ যদি সে এ প্রকার আচরণ হতে বিরত না হয়, তবে আমি 
তার মন্তকের কেশগুচ্ছের সন্মুখভাগ ধরে দোযখে নিক্ষেপ করব। যেমন অন্য আয়াতে বর্ণিত আছে ঃ 
01০8215৬১15 ১৯৯ল অতঃপর তাদের মস্তকের কেশগুচ্ছের সম্মুখভাগ ও পদসমূহ ধরে জাহান্নামে 
নিক্ষেপ করা হবে ৷’ 

অতঃপর আল্লাহর বাণী ৪ ২15 ১৫ ২.০. অর্থাৎ সেই মাথার সন্মুখভাগ যা মিথ্যুক ও অত্যন্ত 
অপরাধকারীর।' এখানে আবু জাহলের কথা বলা হয়েছে। 
অতঃপর আল্লাহর কালাম £5; ১১% অর্থাৎ “সে তার সমর্থকদের দলকে ডেকে নিক।' এখানে আবু 
জাহল নবী মুহাম্মদ (সা)-কে ধমক প্রদান করলে তিনি যখন তীব্রভাবে তা প্রত্যাখ্যান করেন, তখন সে বলেছিল ৪ 
হে মুহাম্মদ (সা)! তুমি কিসের বলে ও কোন্‌ সাহসে আমাকে ভয় দেখাচ্ছ? খোদার শপথ! এই উপত্যকায় আমার 
সমর্থকদের সংখ্যা অনেক বেশি । এর জবাব স্বরূপ উপরোক্ত আয়াত অবতীর্ণ হয়েছে এবং আবূ জাহলকে তার সেই 
সমর্থকদেরই ডেকে নেয়ার জন্য বলা হয়েছে । এটাই এই আয়াতের তাফসীর । 

ইব্‌ন ওয়াকী......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, একদা নবী করীম (সা) হেরেম শরীফের 
মধ্যে নামায আদায় করলে, আবূ জাহল তাকে এই বলে ধমক প্রদান করে যে, ভবিষ্যতে আর কখনও তুমি এখানে 
নামায পড়বে না। জবাবে নবী করীম (সা) তাকে তীব্রভাবে প্রত্যাখ্যান করলে তখন সে বলেছিল ঃ হে মুহাম্মদ 
(সা)! তুমি কিসের বলে ও কোন্‌ সাহসে আমাকে ভয় দেখাচ্ছ? খোদার শপথ! এই আরব উপত্যকায় আমার 
সমর্থকদের সংখ্যা অনেক বেশি । তখন এই আয়াত অবতীর্ণ হয়, যেখানে তার সমর্থকদেরকে আহ্বান করার জন্য 
পরিষ্কারভাবে নির্দেশ দেয়া হয়েছে। 

এই আয়াতের ব্যাখ্যায় হযরত ইব্‌ন আব্বাস (রা) বলেছেন, যদি সে তার সমর্থকদের ডেকে নিত, তবে 
আল্লাহ পাক তার আযাবের ফেরেশতাদের অবশ্যই আহ্বান করতেন। 

ইস্হাক ইব্‌ন শাহীন....... হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, একদা নবী করীম (সা) 
হেরেম শরীফে নামা পড়তে থাকলে; আবূ জাহল ভবিষ্যতে তাকে এরূপ কাজ করা হতে বিরত থাকতে 


www.waytojannah.com 





Contents 


২৫২ তাফসীরে তাবারী (আমপারা) 


নির্দেশ দিলে তিনি তা প্রত্যাখ্যান করেন। তখন সে ধমকের সুরে বলে, হে মুহম্মদ (সা)! তুমি কিসের বলে 
ও কোন্‌ সাহসে আমাকে ভয় দেখাচ্ছ ? খোদার শপথ! এই উপত্যকায় ৮৮৯ সংখ্যা অনেক 
বেশি । এর জবাব স্বরূপ এই আয়াত অবতীর্ণ হয়, যেখানে আবূ জাহলকে তার সমর্থকদের ডাকার জন্য নির্দেশ 
দেয়া হয়েছে। 

ইব্‌ন আবদুল আ'লা.....-হযরত আবু হুরায়রা (রা) হতে বর্ণনা করেছেন যে, একদা আবূ জাহল কুরায়শদের 
জিজ্ঞেস করল; মুহাম্মদ (সা) কি তোমাদের সামনে মাটির উপর কপাল রাখে? লোকেরা বলল, হ্যা । সে বলল, 
লাত ও উযযার শপথ! আমি যদি তাকে এভাবে কখনও নামায পড়তে দেখতে পাই, তা হলে আমি তার গর্দানের 
উপর পা রাখব এবং তার মুখ মাটির সাথে ঘষে দেব । একবার আবূ জাহল তাকে নামায পড়তে দেখতে পেল এবং 
তখন সে তার গর্দানের উপর পা রাখবার উদ্দেশ্যে অগ্রসর হলো । কিন্তু সহসাই উপস্থিত লোকেরা দেখতে পেল 
যে, সে পিছনের দিকে সরে যাচ্ছে এবং কোন জিনিস হতে নিজের মুখ রক্ষার জন্য চেষ্টা করছে। তার কি হয়েছে 
জিজ্ঞেস করা হলে সে বলল, তীর (হযরত মুহাম্মদের) ও আমার মাঝে একটি অগ্নি গহবর ও একটি ভয়াবহ জিনিস 
ছিল। আর কিছু পক্ষ ছিল। নবী করীম (সা) বললেন, সে যদি আমার নিকটে আসত, তা হলে ফেরেশতাগণ তাকে 
চূর্ণ-বিচূর্ণ করে দিত । 

আবু কুরাইব......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে,একদা আবূ জাহল এইরূপ উক্তি 
করে যে, আমি যদি কোন সময় নবী মুহম্মদ (সা)-কে হেরেম শরীফে নামায পড়তে দেখতে পাই, তা হলে 
আমি তীর গর্দানের উপর পা রাখব এবং তীর মুখ মাটির সাথে ঘষে দেব । এতদশ্রবণে নবী করীম (সা) জবাব 
স্বরূপ বলেন, যদি সে এরূপ করার চেষ্টা করে, তবে আল্লাহর আযাবের ফেরেশতারা অবশ্যই তাকে পাকড়াও 
করবে। 

মুহাম্মদ ইব্ন-সাদ......হুযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী $ 40 6৪ 
এই আয়াতে বর্ণিত $:40১ শব্দের অর্থ ৯১.(১ বা সাহায্যকারী । ৃ 

মুহাম্মদ ইব্‌ন আমর......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ৪ {50,11 € ১১ অর্থাৎ আমিও 
আহ্বান করব জাহান্নামের গ্রহরিগণকে। এখানে ঠ-(:491| শব্দের অর্থ ৫০511 বা ফেরেশতামণ্ডলী । 

ইব্‌ন হুমায়দ......আবদুল্াহ ইব্ন আবু হুযায়ল হতে বর্ণনা করেছেন যে, ২১:১ ওঁ ফেরেশতাদের বলা হয়, 
যাদের পদসমূহ যমীনে এবং মাথাসমূহ আসমানে । | 

ইব্‌ন আবদুল আ'লা......হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী £ £৬১, 
52941 এই আয়াতের ব্যাখ্যায় নবী করীম (সা) বলেছেন ঃ যদি আবূ জাহল আমার নিকটে আসত, তা হলে 
আযাবের ফেরেশতাগণ তাকে চূর্ণ-বিচূর্ণ করে দিত। 

বাশার......হযরত আবু কাতাদাহ রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী £ 1:11 + ১০০ এই 
আয়াতে বর্ণিত ২:.:/১11 শব্দের অর্থ হলো ২:১1) বা ফেরেশতামণ্ডলী । ৰ 

হুসায়ন......যাহহাক হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তাআলার বাণী £ 02311 শব্দের অর্থ হলো ঃ 
ফেরেশতামণ্ডলী । 

ঃপর আল্লাহর বাণী ৪ ১২43/9 ১2! 455 % ১২ কিক্ষণই নয়! হে নবী, তুমি তার অনুসরণ করো 

না, বরং তুমি সিজদা কর এবং তোমার স্রষ্টার নৈকট্য লাভ কর ৷’ এখানে ৫ শব্দ দ্বারা আল্লাহদ্রোহী আবূ জাহলের 
এ কথার প্রতিবাদ জ্ঞাপন করা হয়েছে, যা করতে সে নবী করীম (সা)-কে নিষেধ করত অর্থাৎ আল্লাহর ইবাদত ও 


www.waytojannah.com 


Contents 


সূরা আলাক ২৫৩ 


আরাধনা করতে । বরং আল্লাহ পাক নবীকে বলেছেন, হে নবী মুহাম্মদ (সা)! খবরদার তুমি কখনই আবূ জাহলের 
এই কথায় আদৌ কর্ণপাত করবে না, বরং তুমি যেভাবে ইবাদত করছিলে এবং নামায পড়ছিলে, সেভাবে তা 
করতে থাক এবং এর সাহায্যে তোমার সৃষ্টিকর্তা আল্লাহর নৈকট্য লাভ করতে থাক । কেননা আবূ জাহলের পক্ষে 
তোমার কোনরূপ ক্ষতি করা আদৌ সম্ভবপর হবে না। 

বাশার......হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ৪ "১৯০19 4125 2 ১৫ 
১213 এই আয়াতটি আবু জাহল সম্পর্কে অবতীর্ণ হয়, যখন সে এরূপ ঘোষণা করে যে, আমি যদি মুহাম্মদ 
(সা)-কে কাবার নিকটে নামায পড়তে দেখতে পাই, তা হলে আমি তার গর্দানের উপর পা রাখব এবং তার মুখ 
মাটিতে ঘষে দেব ।' তখন আল্লাহর তরফ হতে এই আয়াত নাযিল হয় । যেখানে নবী করীম (সা)-কে বলা হয়েছে, 
হে নবী মুহাম্মদ (সা)! খবরদার, তুমি আবূ জাহলের এই কথায় আদৌ কর্ণপাত করবে না; বরং তুমি যেভাবে 
ইবাদত করছিলে, সেভাবে তা করতে থাক এবং তার সাহায্যে তোমার স্রষ্টার নৈকট্য লাভ করতে থাক। এরূপ' 
কথিত আছে যে, আবূ জাহল যদি এরূপ আপকর্ম করত, তবে সে অবশ্যই আযাবের ফেরেশতাদের দ্বারা কঠিন 
শাস্তিতে গেরেফতার হতো । 

এখানে সূরা আলাকের তাফসীর শেষ হলো। 


www.waytojannah.com 


Contents 


0৮2 চিপ ০৬ 
স্থান 


১১৪) ১) ১০৭ | 


মক্কায় অবতীর্ণ, আয়াত-৫, রুকু-১। 
Hoo pin apis 
দয়াময়, পরম দয়ালু, আল্লাহ্র নামে । . 


A BREIL 02582445565 0) ৪১৩22 AIG 0) 
৪6521 10218 ৮৯1৮ ৫ 2৫ শুর্পেও ৩৮ অর (Le ১৩ BAS ৪,৫৫৮ 
OPS BL 00) CHL 896 (6) 


১. আমি এই (কুরআন) ক্বা্দরের রাত্রিতে নাযিল করেছি। ২. তুমি কি জান কদরের রাত্রি কি? 
৩. স্তাদরের রাত্রি হাজার মাস হতেও অধিক উত্তম। ৪. এই রাত্রিতে ফেরেশতাগণ ও রূহ তাদের 
প্রতি পালকের অনুমতিক্ৰমে সব ধরনের হুকুম নিয়ে অবতীর্ণ হয়। ৫. সেই রাত্রি পুরাপুরি শাস্তির, উষার 
আবির্ভাব পর্যন্ত ৷ 


তাফসীর 

এখানে আল্লাহ তাঁআলা ইরশাদ করেছেন যে, আমি ক্বাদরের রাত্রিতে সম্পূর্ণ কুরআনকে একই সঙ্গে প্রথম 
আসমানে নাযিল করেছি। যে রাত্রিতে প্রত্যেকটি ব্যাপারে অত্যন্ত বিজ্ঞানসম্মত ও সুদৃঢ় ফয়সালা জারী করা হয় । 
অর্থাৎ এ সেই রাত, যে রাত্রিতে আল্লাহ তা'আলা তকদীরের ফয়সালা জারী ও কার্যকর করার উদ্দেশ্যে 
ফেরেশতাদের কাছে অর্পণ করেন। এটাই এই আয়াতের তাফসীর । 

ইব্নুল মুসান্না......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, কুরআন মজীদ পবিত্র রমযান শরীফের 
ক্বাদরের রাত্রিতে একই সঙ্গে প্রথম আসমানে নাযিল হয়, অতঃপর ঘটনা ও অবস্থার পরিপ্রেক্ষিতে সময় সময় ২৩ 
বছরের দীর্ঘ মেয়াদের মধ্যে হযরত জিবৃরাঈল (আ) আল্লাহ তা“আলার নির্দেশ অনুযায়ী তা নবী করীম (সা)-এর 
প্রতি নাযিল করেছেন এবং এভাবে পরিপূর্ণ কুরআন অবতীর্ণ হয়েছে। 

ইবনুল মুসান্না......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তাআলা পবিত্র কুরআনকে 
কদরের রাত্রিতে প্রথম আসমানে নাযিল করেন। অতঃপর তা সেখান হতে ঘটনা ও অবস্থার পরিপ্রেক্ষিতে হযরত 
জিবরাঈল (আ) আল্লাহ তা'আলার নির্দেশ অনুযায়ী নবী করীম (সা)-এর প্রতি নাযিল করেন । যেমন আল্লাহ্‌র বাণী 
৪ ১১৪]। ২1241 (৮৪ ১০4১1 1 অৰ্থাৎ আমি এই কুরআনকে কদরের রাত্রিতে অবতীর্ণ করেছি। 


www.waytojannah.com 


Contents 
সূরা কৃঁদ্র ‘ ২৫} 


আমর ইব্‌ন আসেম......শা'বী হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী 8 5১S] LL 
এই আয়াতের অর্থ এই যে, এই মহান ও পবিত্র রাত্রি হতেই নবী করীম (সা)-এর প্রতি কুরআন নাযিল হওয়া 
শুরু হয়েছে । 

ইয়াকুব....... হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলা সম্পূর্ণ কুরআনে; 
কদরের রাত্রিতে লাওহে মাহফ্য হতে প্রথম আসমানে একই সঙ্গে অবতীর্ণ করেন। অতঃপর সেখান হাতে ঘটন 
ও অবস্থার পরিপ্রেক্ষিতে দীর্ঘ তেইশ বৎসরে হযরত জিব্রাঈল (আ)-এর মারফত তা নবী করীম (সা)-এর প্রতি 
অবতীর্ণ হয়। 

ইব্‌ন হুমায়দ......সাঈদ ইব্‌ন যুবায়র হতে বর্ণনা করেছেন যে. সর্বপ্রথম আল্লাহ তা'আলা পবিত্র কুরআনকে 
লাওহে মাহ্‌ফ্য হতে প্রথম আসমানে একই সঙ্গে অবতীর্ণ করেন। অতঃপর তিনি তা তার নবীর উপর স্ব 
প্রথম কদরের রাত্রিতে অবতীর্ণ করেন, যে রাত্রিতে প্রত্যেকটি ব্যাপারে অত্যন্ত বিজ্ঞানসম্মত ও সুদৃঢ় ফয়সালা জারী 
করা হয়। 

ইবৃন হুমায়দ......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, লায়লাতুল কদরের অর্থ ফয়সালার রাত্রি । 

আবু কুরাইব...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ৪ ১৬৪]। 311 ৮৪১৮১১১1৮০1 এই 
আয়াতে বর্ণিত ১]| 31: এর অর্থ ১11 ২111 বা ফয়সালার রাত্রি। 

ইয়াকুব...... -রাবিয়াঁ ইবৃন কুলসুম হতে বর্ণনা করেছেন; জনৈক ব্যক্তি হাসানকে প্রশ্ন করে যে, কৃদরের রাত্রি কি 
প্রতিটি রমযানে আগমন করে? তদুত্তরে তিনি বলেন, এ আল্লাহ্র শপথ! যিনি ছাড়া আর কোন উপাস্য নাই, হ্যা. 
কদরের রাত্রি প্রতি রমযানেই এসে থাকে । যে রাত্রিতে প্রতিটি ব্যাপার সম্পর্কে অত্যন্ত বিজ্ঞানসম্মত ও সুদৃঢ় 
ফয়সালা জারী করা হয় এবং এতে হায়াত-মউত, রিযিক ও দৌলতের ফয়সালাও হয়ে থাকে! 

আবু কুরাইব........ইবৃন আমর হতে বর্ণনা করেছেন যে, কদরের রাত্রি প্রত্যেক রমযানে আগমন করে 
থাকে। | 

অতঃপর আল্লাহর বাণী 8 ১১৪11 41] 5 41,51 (55 অর্থাৎ “তুমি কি জান কৃদরের রাত্রি কি? এখানে নবী 
করীম (সা)-কে বলা হয়েছে, হে মুহাম্মদ (সা)! হাজার মাসের নেক আমল হতে কাদেরের রাত্রির গুরুতৃ ও মর্যাদা 
যে অনেক বেশি, তা কি তুমি জান ? এখানে কদরের রাত্রির গুরুত্‌ ও মর্যাদার অর্থ এ রাত্রির নেক আমলসমহ যা 
তুলনায় অন্য হাজার মাসের নেক আমল হতে উত্তম। 

ইব্‌ন হুমায়দ......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ৪ ১৪. _301 ০১১2 ১8]1 5150 অর্থাৎ 
“কদরের রাত্রি হাজার মাস হতেও অধিক উত্তম ও কল্যাণময় ।' এই আয়াতের তাৎপর্য হলো এই রাত্রির আমলসমূহ 
যথা ঃ নামায, রোযা ইত্যাদি তুলনায় ও মর্যাদায় হাজার মাসের নেক আমল হতে উত্তম ৷ 

হিকাম ইব্‌ন বাশীর...... আমর ইব্‌ন কায়স হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ৪ ১৪০ ৮৪1 2০, নটি 
এই আয়াতের অর্থ কারের রাত্রির নেক আমলসমূহ তুলনায় হাজার মাসের নেক আমল হতেও উত্তম 

কেউ কেউ বলেছেন, এই আয়াতের অর্থ এই রাতের নেক আমল হাজার মাসের নেক আমল অপেক্ষা উত্তম 
কিন্তু কাদরের রাত্রি এর (এই হাজার মাসের) অন্তর্ভুক্ত নয় । 

ইব্‌ন আবদুল আলা...... হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ৪ _3]1 ০ 
৫5 এই আয়াতের তাৎপর্য এই যে, কারের রাত্রির নেক আমল হাজার মাসের নেক আমল অপেক্ষা উত্তম কিন্তু 


www.waytojannah.com 


Contents 
২৫৬ তাফসীরে তাবারী (আমপারা) 


ইব্‌ন হুমায়দ....... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, বনী ইস্রাঈল সম্প্রদায়ে এমন এক আবিদ ব্যক্তি 
ছিলেন, যিনি সারারাত ইবাদতে এবং সারাদিন জিহাদে অতিবাহিত করতেন এবং এইভাবে তিনি হাজার মাস 
সাতে বার SANE EN 
০৬ ২৪] 5০৮০৩ ১৪]1 814 অর্থাৎ কাদেরের রাত্রির মর্যাদা এ ব্যক্তির হাজার মাসের দিন ও 
নিরবচ্ছিন্ন কঠোর ইবাদত-আরাধনা হতেও উত্তম । এই কথাটি যে সত্য, তাতে সন্দেহ নাই। নল 
(সা)-ও এই রাত্রির নেক আমলের বড় ফযীলতের কথা বলেছেন। যেমন বুখারী ও মুসলিম শরীফে হযরত আবু 
সিনা রিতা লাগা পানর 


টি 


মির মুরাদ EG SOR এলার্জি HEE BOUT 

দণ্ডায়মান হবে, তার পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে । 
অতঃপর আল্লাহর বাণী ৪ ১1:1৫ ০০4৫ ১১৮৮৪০৪0113 552501 0৮5 অর্থাৎ ‘এই রাত্রিতে 

ফেরেশতা ও রূহ তাদের প্রতিপালকের অনুমতিক্রমে সব হুকুম নিয়ে অবতীর্ণ হয় । এখানে রূহ বলা হয়েছে হযরত 
জিব্রাঈল (আ)-কে। কেননা তার মর্যাদা ও মাহাত্ম্য সাধারণ ফেরেশতাদের উর্ধ্বে হওয়ায় স্বতন্্রভাবে তার কথা 
উল্লেখ করা হয়েছে । অতঃপর “সব কাজের হুকুম নিয়ে এই কথার তাৎপর্য এই যে, এ বৎসরের সমস্ত মানুষের 
ফয়সালা তারা নিয়ে আসে । এটাই এই আয়াতের তাফসীর । 

ইব্‌ন আবদুল আ'লা......হযরত আবু কাতাদাহ, (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার বাণী ৪ 

১০ এ৩ ০৯৫৪১ ০0828 09০11 £45541 ১5 এই আয়াতে বর্ণিত ৪৮, ০৯ বা তাদের 
প্রতিপালকের অনুমতিক্রমে, এই আয়াতের তাৎপর্য এই যে, ফেরেশতামণ্ডলী এবং হযরত জিব্রাঈল (আ) ব্বাদরের 
রাত্রিতে এই পৃথিবীতে নিজেদের খেয়াল-খুশিও ইচ্ছামত আগমন করেন না, বরং তারা আল্লাহ রাববুল আলামীনের 
অনুমতি ও নির্দেশক্রমেই এসে থাকেন এবং প্রত্যেক মু'মিন-মু'মিনাহ স্ত্রী-পুরুষের নিকট উপস্থিত হয়ে সালাম 
প্রদান করেন । 

অতঃপর আল্লাহর বাণী ৪ টিনা নি SH ‘সেই রাত্রি পুরাপুরি শান্তি ও নিরাপত্তার, 

উষার আবির্ভাব হওয়া পর্যন্ত ৷ অর্থাৎ এই পবিত্র রজনীর সন্ধ্যা হতে সকাল পর্যন্ত সমগ্র রাত্র কেবল 
কল্যাণেই পরিপূর্ণ । এ রাত সকল প্রকার অকল্যাণ, অন্যায় ও বিপর্যয় হতে সম্পূর্ণরূপে মুক্ত । এটাই এই আয়াতের 
তাফসীর । 

ইব্‌ন আবদুল আ-লা....... হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ৪ 
১৯৪]। ৮০ ৬০৯ ০৯97 এই আয়াতের অর্থ সন্ধ্যা হতে সকালবেলা পর্যন্ত সমগ্র রাত্র কেবল কল্যাণেই 
পরিপূর্ণ । 

আবু কুরাইব......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৫ ১৯০)। ০0০ ০১৯ (৯95 এই 
আয়াতের তাৎপর্য এই যে, কৃাদরের রাত্রির সন্ধ্যা হতে সকাল পর্যন্ত সমস্ত রাত্রি কেবল কল্যাণেই পরিপূর্ণ । এ রাত 
সকল প্রকার অকল্যাণ, অন্যায় ও বিপর্যয় হতে সম্পূর্ণরূপে মুক্ত 


www.waytojannah.com 


॥ 


Contents 


সূরা কবা্দ্র ২?! 


ইউনুস...... ইব্‌ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী £ ১৯৪] 0৮০ An A SF 
আয়াতের অর্থ সন্ধ্যা হতে সকাল পর্যন্ত সমস্ত রাত্রি কেবল কল্যাণেই পরিপূর্ণ, এতে কোনরূপ অকল্যাণেঃ 
অবকাশ নাই। 


মূসা ইব্‌ন আবদুর রহমান.......আবদুর রহমান ইব্‌ন আবু লায়লা হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণ ; 
১৯৮ ০1৮০ ৬০৯ 2 ১০1 1< ১৭ এখানে ০০1 এ ৬৭ এর অর্থ আর সব হুকুম বা প্রত্যেক 
হুকুম অর্থাৎ প্রত্যেক জ্ঞান-বিজ্ঞান ও যুক্তিসম্মত কাজ-কারবার নিয়ে তারা আগমন করেন এবং স্দযা হাতে 
সকাল পর্যন্ত যমীনে অবস্থান করেন। আর তাদের এই অবস্থানকালীন সময় কল্যাণ ও মঙ্গলে পরিপূর্ণ থাকে 

ক্বারী সাহেবগণ আল্লাহ তা'আলার বাণী ৪ ০১৮ 4৮১ ০০৯ এই আয়াতে বর্ণিত ০1, শব্দের 
অক্ষরটির উপর কি হরকত হবে তা নিয়ে মতভেদ করেছেন । কিসাঈ, রান রানি রা 
মিসরের সমস্ত কারীর অভিমত হলো 3 অক্ষরটি যবরবিশিষ্ট হবে। কিন্তু কিসাঈ, আমাশ ও ইয়াহইমা ইবন 
গার রানি ররর লারাটি বানি রান একা দয়া রা, রাবার যান বারাটা 
যেরবিশিষ্ট হলে হবে উদয়ের স্থান । 


সুরা কদরের তাফসীর এখানেই শেষ হলো । 


তাবার -_-৩৩ 


www.waytojannah.com 


Contents 


০4705 


২১০৭1 ১১১০ 


মদীনায় অবতীর্ণ, আয়াত-৮, রুকু-১। 
১৯1৮২৯১। 4417 
দয়াময়, পরম দয়ালু আল্লাহ্‌র নামে । 


%) পাপ 1) ORAS Gz peat i en SUM: 
৫ Sse টো ০ চি (৮ তি 


১. আহলে কিতাব ও মুশরিকদের মধ্যে যারা কাফির ছিল, টিনার 4 
না তাদের নিকট উজ্জ্বল অকাট্য প্রমাণ আসল । ২. আল্লাহ্র নিকট হতে একজন রাসূল, যিনি পবিত্র গ্রন্থ পড়ে 
শোনাবেন । ৩. যাতে সঠিক লেখাসমূহ লিপিবদ্ধ থাকবে । ৪. পূর্বে যাদেরকে কিতাব দেয়া হয়েছিল, তাদেব 
নিকট সুস্পষ্ট প্রমাণ আসার পর-ই তো বিভেদ সৃষ্টি হলো। 


তাফসীর 

এখানে আল্লাহ রাব্বুল আলামীন আহলে কিতাব ও মুশরিক এই দুই শ্রেণীর লোকদের কথা উল্লেখ করেছেন, 
যারা কুফরীর ব্যাপারে মূলত সমান ও অভিন্ন । আহলে কিতাব বলা হয় সেই লোকদেরকে, যাদের নিকট পূর্ববর্তী 
নবী-রাসূলগণের পেশ করা কিতাবসমূহের মধ্য হতে কোন একখানি কিতাব মওজুদ আছে এবং তারা তার আবৃত্তি 
করে। তা যতই বিকৃতাবস্থায়, পরিবর্তিত ও বাতিল মিশ্রিত হোক না কেন। যথা ঃ তাওরাত ও ইনজীলের 
অনুসারীগণ । আর মুশরিক বলতে এ লোকদেরকে বুঝানো হয়েছে, যারা কোন নবীর অনুসারী ও কোন কিতাবের 
প্রতি বিশ্বাসী ছিল না, বরং তারা ছিল মুতিপূজক। এরা সকলেই তাদের মতবাদের উপর ততক্ষণ পর্যন্ত অবিচল 
ছিল, যতক্ষণ না তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসল । এটাই এই আয়াতের তাফসীর ৷ 

মুহাম্মদ ইবৃন আমর......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, ০:৫৯ শব্দের তাৎপর্য হলো তারা স্ব-স্ব মতে 
অবিচলিত ছিল, যতক্ষণ না তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসল 
| ইব্‌ন আবদুল আ'লা.....হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, ৫৯১ শব্দের অর্থ হলো তারা 
আপন আপন মতে দৃঢ় ও অবিচলিত ছিল । 

বাশার...... মরার আর কাহাদায ডি হাত বগা করেছেন রে আল্লাহ তা'আলার বাণী 8 ০ ১8১০ 
5211 ১৫230 এই আয়াতে বর্ণিত উজ্জ্বল অকাট্য দলীল বা সুস্পষ্ট প্রমাণ হলো আল-কুরআন । 


www.waytojannah.com 


Contents 


সুরা বাইয়্যেনাহ ২৫৯ 


ইউনুস......ইবৃন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 8 5411 Jal oe 24S dll ১ 
sl ০5৯ 5, 5৩ "১০/০ এই আয়াতের তাৎপর্য হলো আহলে কিতাব ও মুশরিকরা, যারা 
সত্য প্রত্যাখ্যানকারী ছিল, তারা স্ব-স্ব মতবাদের উপর ততক্ষণ পর্যন্ত দৃঢ় ও অবিচলিত ছিল, যতক্ষণ না তাদের 
নিকট সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্যকারী আগমন করেন। এখানে আহলে কিতাব বলা হয়েছে ইয়াহুদী ও 
নীসারাদেরকে। কেননা তারা তাওহীদের আসল দীনকে মানত আর সেই সঙ্গে শিরকও করত । কিন্তু আহলে 
কিতাব ছাড়া অন্যদের ব্যাপারে মুশরিক এই পরিভাষাটি স্পষ্ট ও প্রকাশ্যভাবে ব্যবহৃত হয়েছে । কেননা তারা 
শিরককেই আসল দীন হিসেবে মান্য করত এবং আল্লাহর একত্ববাদকে দৃঢ়ভাবে অস্বীকার করত । এই দুই শ্রেণীর 
লোকদের মধ্যে কেবল পরিভাষার দিক দিয়েই পার্থক্য নয়, বরং শরীআতের বিধানের দিক দিয়েও পার্থক্য আছে । 
যেমন আহলে কিতাবের যবেহকৃত জীবজন্তু খাওয়া মুসলমানদের জন্য বৈধ তবে শর্ত হলো, তারা যদি তা 
সঠিকভাবে আল্লাহর নাম নিয়ে যবেহ করে এবং তাদের মেয়ে বিবাহ করারও অনুমতি দেয়া হয়েছে। কিন্তু 
মুশরিকদের ব্যাপারে এখানে সম্পূর্ণ ভিন্ন ফয়সালা । যেমন তাদের যবেহ করা জন্তু হালাল নয়, তেমন তাদের মেয়ে 
বিবাহ করাও বৈধ নয়। 

অতঃপর আল্লাহর বাণী £ “আহলে কিতাব ও মুশরিকদের মধ্যে যারা কাফির ছিল’ এই কথার তাৎপর্য এই যে, 
কুফরীতে নিমজ্জিত লোকেরা দুইভাগে বিভক্ত ছিল । একভাগে আহলে কিতাব এবং অন্যভাগ মুশরিক । কাজেই এই 
আয়াতে ০ শব্দটি কতক বা কতিপয় অর্থ বুঝাবার জন্য ব্যবহৃত হয় নি, বরং এর অর্থ কাফির- যারা আহলে 
কিতাব ও মুশরিক । এই দুই দলের মধ্যে যারা কাফির এই অর্থ নয় । কেননা এতে মনে হয় কাফির নয় এদের মধ্যে 
এমন লোকও আছে; কিন্তু তা আদৌ সত্য নয়। 

অতঃপর আল্লাহ পাকের কালাম ঃ ৮০৮০18১১158 | ১০0৮০) অর্থাৎ ‘আল্লাহর নিকট হতে 
একজন রাসূল, যে পবিত্র গ্রন্থ পড়ে শোনাবে ৷’ এখানে স্বয়ং রাসূলে করীম (সা)-এর কথা বলা হয়েছে। যিনি 
একটি উজ্জ্বল দলীল স্বরূপ ছিলেন । কেননা তার সমগ্র জীবন নবুয়তপূর্ব ও পরবর্তী জীবন উন্মী হওয়া সত্তেও 
কুরআনের মত একখানি জ্ঞানের বিশ্বকোষ বিশ্ব মানবের সামনে পেশ করা, যার প্রভাব ও সংস্পর্শে আসার কারণে 
ঈমান গ্রহণকারীদের জীবনে এক বিস্ময়কর বিপ্রব সূচিত হয়েছিল, তা অবশ্যই প্রণিধানযোগ্য ৷ অতঃপর ৮১৯০ 
১4৮ বা পবিত্র সহীফা বলে এখানে কুরআন মজীদকেই বুঝান হয়েছে। আসলে পবিত্র সহীফা বলতে যদিও 
এমন সহীফাসমূহকে বুঝায়, যাতে কোনরূপ বাতিল মতবাদ গুমরাহী ও বিভ্রান্তি এবং কোনরূপ নৈতিক আবিলতার 
সংমিশ্রণ নাই। কুরআন মজীদের সাথে বর্তমান বাইবেল ও অন্যান্য ধর্মপ্রস্থসমূহের তুলনামূলক অধ্যয়নেই এই 
কথাগুলোর সঠিক গুরুত্ব ও তাৎপর্য অবশ্যই অনুধাবন করা যায়। 

বাশার......হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী 81:15; 111 ১০11১--4১ 
$747৬ (৮১০ এই আয়াতে $:414 4১ বা পবিত্র সহীফা বলা হয়েছে কুরআন মজীদকে । 

অতঃপর আল্লাহর বাণী £ ২১৪20148080 এই 2199111৬221 2341 3০85 ৮55 অর্থাৎ 
‘যাদেরকে কিতাব প্রদান করা হয়েছিল তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসার পরই তো তাদের মধ্যে বিভেদ সৃষ্টি 
হলো ৷’ অর্থাৎ আহলে কিতাবের লোকেরা ইতিপূর্বে যে অসংখ্য ক্ষুদ্র দলে ও ফিরকায় বিভক্ত হয়ে পড়েছিল, এর 
কারণ এই ছিল না যে, আল্লাহ তাআলা তাদের হিদায়াতের জন্য কোন উজ্জ্বল অকাট্য দলীল পেশ করেন নাই, 

₹ সত্য ও বাস্তব কথা এই যে, আল্লাহর নিকট হতে উজ্জ্বল হিদায়াত আসার পর পরই তারা এরূপ আচরণ গ্রহণ 
করেছে এবং বিভ্রান্ত হয়েছে। কাজেই এ ব্যাপারে তারা নিজেরাই দায়ী, অন্য কেউ নয়। 


www.waytojannah.com 








Contents 


২৬০ তাফসীরে তাবারী (আমপারা) 


651514589৯5) ৫2014 Kee 202৩809640০) 


+ পর] #23 


Oy ৬:2 ১, 


৫. এবং বিশুদ্ধ চিন্তে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত ও আনুগত্য ছাড়া অন্য কোন ব্যাপারে তারা আদিষ্ট 
হয় নাই । আর তারা নামায কায়েম করবে ও যাকাত প্রদান করবে । এটাই সুদৃঢ় দীন। 


তাফসীর 

এখানে আল্লাহ তা'আলা আসমানী কিতাবধারী ইয়াহুদী ও নাসারাদেরকে লক্ষ্য করে বলেছেন, আজ হযরত 
মুহাম্মদ (সা) যে দীন পেশ করেছেন, তাদের নিকট প্রেরিত নবী-রাসূল এবং তাদের জন্য অবতীর্ণ কিতাবসমূহও 
ঠিক সেই দীনই পেশ করেছিল। পরবর্তীকালে এই সমস্ত লোক যেসব বাতিল আকীদা ও কদর্য কার্যকলাপে 
নিমজ্জিত হয়ে বিভিন্ন আকীদা ও পথ রচনা করে নিয়েছিল; তন্মধ্যে সত্যের লেশমাত্রই ছিল না । বস্তুত নির্ভুল সত্য 
দীন, চিরকালই এক ও অভিন্ন । একমাত্র একনিষ্ভাবে আল্লাহ ইবাদত-বন্দেগী করা, তার সাথে কাউকে অংশীদার 
না করা, সর্বদিক হতে মুখ ফিরিয়ে কেবলমাত্র এক আল্লাহর ইবাদত করা, নামায কায়েম করা ও যাকাত আদায় 
করা সত্য ও প্রকৃত দীনের এই হলো মূল কথা, যা চিরন্তন ও শাশ্বত সত্য । আহলে কিতাব যে শিরক করত, তার 
বিবরণ কুরআন মজীদ হতে পাওয়া যায় । যেমন খিস্টানদের সম্পর্কে বলা হয়েছে, “তারা বলে, তিন খোদার একজন 
হলেন আল্লাহ’ (সূরা মায়িদা, ৫ $ ৭৩)। “তারা মসীহকে আল্লাহ বলে' (সূরা মায়িদা, ৫ £ ১৭)। “তারা মসীহকে 
আল্লাহর পুত্র বলে’ (সূরা তাওবা £৪ ৩০)। আর ইয়াহুদীদের সম্পর্কে বলা হয়েছে, “তারা উযায়রকে আল্লাহর পুত্র 
বলে’ (সূরা তাওবা, ১ ৪ ৩০)। 

মুহাম্মদ ইবৃন সা‘দ......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ৪ duals 
১৭ এর অর্থ তীর নিজেদের দীনকে একমাত্র আল্লাহরই জন্য খালেস করে, সম্পূর্ণরূপে একনিষ্ঠ ও একমুখী হয়ে 
তার বন্দেগী করবে। / 

অতঃপর আল্লাহর বাণী ৪ 5৯৫11 15550) $৯/০|। 1০১9 “এবং নামায কায়েম করবে ও যাকাত প্রদান 
করবে।' 

অতঃপর আল্লাহর কালাম ৪ 1511 "১১ 1) “আর মূলত এটাই সত্য সঠিক ও সুদৃঢ় দীন।' প্রকৃতপক্ষে 
নির্ভুলও সত্য দীন চিরকালই এক ও অভিন্ন রয়েছে । খালেস এক আল্লাহর উপাসনা করা এবং তার বন্দেগীর সাথে 
অন্য কারো বন্দেগী যোগ না করা, সর্বদিক হতে মুখ ফিরিয়ে কেবলমাত্র এক আল্লাহর ইবাদত করা, নামায কায়েম 
করা ও যাকাত আদায় করা সত্য ও প্রকৃত দীনের এটাই হলো চিরন্তন বাস্তব ও মূল কথা । এটাই এই আয়াতের 
ব্যাখ্যা। 

বাশার......হযরত আবু কাতাদাহ রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র তা'আলার বাণী £ ০,১১ 41১ 
২2৪11 এই আয়াতের অর্থ হলো প্রকৃত সত্য দীন তাই, যা আল্লাহ তা'আলা তীর নবী-রাসূল এবং তাঁদের প্রতি 
অবতীর্ণ কিতাবসমূহে, মানব জাতির কল্যাণ ও হিদায়াতের জন্য প্রেরণ করেছেন। 

ইউনুস......ইবৃন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ২১৪1 1১১, 1১ এই আয়াতের তাৎপর্য 
হলো সত্যপন্থী মিল্লাতের দীন যা প্রকৃত নির্ভুল ও সত্য দীন এবং মানবতার মুক্তি ও কল্যাণের একমাত্র পথ । 


www.waytojannah.com 





Contents 


সূরা বাইয়্যেনাহ ২৬১ 


b £৫ ০2৫14 Je ৮ 2 ০৫ ৫ পিঠ পি 1 পো 2/3 2৮৫৮ 
১৪৮৮০৮১৯৬১৯ GS LAA 0 JENS 1625561(5 
ORAL ৬৯৯০) 1৯৮৮০2৮5061 ov) 
৬. আহলে কিতাব ও অংশীবাদীদের মধ্য হতে যারা কুফরী করে, তারা জাহান্নামের অগ্নিতে 


চিরস্থায়ীভাবে অবস্থান করবে, ওরা নিকৃষ্টতম সৃষ্টি । ৭. অপরপক্ষে যারা ঈমান এনেছে ও নেক আমল করেছে, 
তারা নিঃসন্দেহে সৃষ্টির শ্রেষ্ঠ । 


তাফসীর 

এখানে আল্লাহ রাব্বুল আলামীন এ সমস্ত ব্যক্তির কথা উল্লেখ করেছেন, যারা তার সাথে কুফরী করে সত্য 
দীনকে প্রত্যাখ্যান করে এবং হযরত মুহাম্মদ (সা)-কে আল্লাহ্র শেষ নবী হিসেবে মেনে নিতে অস্বীকার করে, এরা 
হলো ইয়াহুদী, নাসারা এবং মুশরিকদের দলভুক্ত । এদের পরিণতি অতি ভয়াবহ ও ভয়ঙ্কর । কেননা মুশরিক ও 
আহলে কিতাবের মধ্যে যারা নবী করীম (সা)-এর আগমনের পরও তীকে আল্লাহর রাসূলরূপে মেনে নেয়নি অথচ 
তার নিজের সত্তাই হলো একটি উজ্জ্বল অকাট্য দলীল । কারণ তিনি তাদেরকে বিশুদ্ধ ও সঠিকভাবে লিখিত 
সহীফাসমূহ পড়ে শোনান । এদের মারাত্মক পরিণাম এই যে, তারা জাহান্নামের অগ্নিতে চিরস্থায়ীভাবে বসবাস 
করবে এবং কখনও মুহুর্তের জন্য সেখান হতে নির্গমনের সুযোগ পাবে না। কাজেই আল্লাহ পাকের সৃষ্টিলোকে 
তাদের অপেক্ষা নিকৃষ্টতম আর কোন সৃষ্টি নাই। এমনকি জন্তু-জানোয়ার অপেক্ষাও তারা নিকৃষ্ট ও হীন। কেননা 
জত্ু-জানোয়ারের তো জ্ঞান-বুদ্ধি-বিবেক বলতে কিছুই নাই; তাই তাদের আছে কর্মের স্বাধীনতা । কিন্তু 
আল্লাহদ্বোহী কাফির-মুশরিকরা জ্ঞান-বুদ্ধি ও বিবেক-ইখতিয়ারের মালিক হওয়া সত্তেও সত্যদীনকে অমান্য করায় 
তারা জন্ু-জানোয়ার হতেও নিকৃষ্ট সৃষ্টিরূপে বিবেচিত হয়েছে। যেমন আল্লাহ্‌র বাণী ৪ 1৯ 1:19 
অর্থাৎ “তারাই হলো নিকৃষ্টতম সৃষ্টি বা সৃষ্টির অধম 1 না) 

£পর আল্লাহর কালাম ৪ ১2115374319 La 1914251১551 05015 51 অর্থাৎ যারা 

ঈমান এনেছে ও নেক আমল করেছে, তারা নিঃসন্দেহে সৃষ্টির শ্রেষ্ঠ।' এখানে আল্লাহ তা“আলা এঁ সমস্ত ব্যক্তির 
কথা উল্লেখ করেছেন যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং হযরত মুহাম্মদ (সা)-কে সত্য নবী হিসেবে স্বীকার 
করেছে। অতঃপর তারা সর্বদিক হতে মুখ ফিরিয়ে কেবলমাত্র এক আল্লাহর প্রতি আনুগত্যের বহিঃপ্রকাশ হিসেবে 
নামায কায়েম করে ও যাকাত আদায় করে থাকে; এরাই আল্লাহ তা'আলার সমস্ত সৃষ্টিকুলের মধ্যে এমনকি 
ফেরেশতাদের তুলনায়ও অধিক উত্তম ও মর্যাদার অধিকারী । কেননা ফেরেশতাদের তো কোন কর্মের স্বাধীনতা 
নাই, তারা আল্লাহর নাফরমানী করার কোন ক্ষমতাই রাখে না। অপরপক্ষে ব্যক্তি-স্বাধীনতা প্রাপ্ত মানুষেরা যখন 
আল্লাহর নাফরমানী না করে তার আনুগত্য করে; তখন নিঃসন্দেহে তারাই আল্লাহ্‌র সৃষ্টিকুলের মধ্যে মহোত্তম ও 
সর্বোত্তম সৃষ্টি । এদের সাথে নিষ্পাপ ফেরেশতাদেরও তুলনা করা যায় না। 

ইব্‌ন হুমায়দ..... মুহাম্মদ ইব্‌ন আলী হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী £ 13) ১: ১: 411 
নিঃসন্দেহে তারাই সৃষ্টির শ্রেষ্ঠ, এই আয়াত শ্রবণান্তে রাসূলে করীম (সা) আলীকে বলেন, হে আলী! তুমি ও 
তোমার পরিবারবর্গ এর অন্তর্ভুক্ত হবে । 


www.waytojannah.com 





Contents 


২৬২ তাফসীরে তাবারী (আমপারা) 


1 5১৯৫ AFA 2 err II, 


৪০১৫৪ ৮৫ ৯১৯৪০ 55৩02 ৬৩৩ ৩:৯-৯৪১ ৩৪৪ ৪9৮৯ A) 


led 


FI 2০ তা 


৫4665 GE LIDS ৮452 


৮. তাদের শুভ কর্মফলরূপে তাদের প্রতিপালকের নিকট চিরস্থায়ী জান্নাত রয়েছে, যার নিম্নদেশে 
ঝর্ণাধারা চিরপ্রবাহিত । তারা তাতে চিরকাল বসবাস করবে । আল্লাহ তাদের প্রতি রাষী হয়েছেন এবং তারাও 
আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে । এই সব কিছু তারই জন্য, যে নিজের প্রতিপালককে ভয় করে। 


তাফসীর 

এখানে আল্লাহ রাব্বুল আলামীন যারা তার প্রতি ঈমান এনেছে ও নেক আমল করেছে, তাদের কাজের 
বিনিময় স্বরূপ এই মহান পুরস্কারের ঘোষণা দিয়েছেন যে, কিয়ামতের দিন তারা অধিক ও উত্তম মর্যাদার অধিকারী 
হবে এবং তারা এরূপ জান্নাত লাভ করবে, যার নিম্নদেশে ঝর্ণাধারা চির প্রবাহিত । আর অনন্তকালের জন্য তারা 
সেখানে বসবাস করবে । সেখান হতে না তারা কভু বহিষ্কৃত হবে, না তারা সেথায় মৃত্যুবরণ করবে । বরং সেখানে 
তাস সু সাবান কন অরন ত অল তাদ্ততি উজান 
পার্থিব জীবনে তাঁরই হুকুম-আহকাম অনুযায়ী নিজেদের জীবন নিয়ন্ত্রিত করেছে এবং তারাও আল্লাহ্‌র প্রতি এ 
কারণে সন্তুষ্ট থাকবে যে, তারা পার্থিব জীবনে তার আনুগত্য করায়, আল্লাহপাক এর বিনিময়ও ঠিক ঠিকমত প্রদান 
করবেন । 

অতঃপর আল্লাহর বাণী 8 4, ৯২ ১1 411১ “এই সব কিছু তার জন্য, যে তার প্রতিপালককে ভয় করে।' 
অর্থাৎ ষে ব্যক্তি আল্লাহর ব্যাপারে ভয়হীন ও দুঃসাহসী হয়ে জীবন যাপন করে নাই, বরং প্রতি পদে পদে তীকে ভয় 
করে চলেছে, আল্লাহর নিকট ধরা পড়ে যেতে পারে এমন কোন কাজই যে ব্যক্তি করে না, সে ব্যক্তির জন্যই 
আল্লাহ তাআলার নিকট এরূপ শুভ প্রতিফল বা বিনিময় রয়েছে। 

সুরা বাইয়্যেনাহ-এর তাফসীর এখানেই শেষ হলো। 


www.waytojannah.com 


Contents 


JHA 
মদীনায় অবতীর্ণ, আয়াত-৮, রুকু-১। 
দয়াময়, পরম দয়ালু আল্লাহর নামে । 


EE চা ৫2৫ 224 পর্ণ পার্টি পর পপ পর 2 পে ঠা 
032 0৮ 9৬৬1 মি (1) OG) ০29 52358 | CN) 
ন ZL td 1 ৬ পাঠ Al 
ODI 0 500১8 ৬৩১০৪৯৮০% 6) EGC ১৬৩১ 


১10 ৫) 44 ১2৫ 


৫ we ONL 2 2 2 27/3 

be 5 টপ ($) ০৯৪৬ রনি ES US ১৮০৪ (৭) 
এ এ পা 2 
০ 829 FE 865 0 ৩৫৩৫ ১ ৫5 (A) 3 8% 


১. যখন পৃথিবী তীব্রভাবে প্রকম্পিত হবে, ২. যমীন যখন তার সমস্ত ভার বোঝা বাইরে নিক্ষেপ করবে ৩. 
এবং মানুষ বলতে থাকবে, এর কি হয়েছে? ৪. সেদিন যমীন তার উপর সংঘটিত সমস্ত অবস্থা বলে দেবে; ৫. 
কারণ তোমার প্রতিপালক তাকে এরূপ করার নির্দেশ দিবেন । ৬. সে দিন মানুষ ভিন্ন-ভিন্ন দলে বের হবে, 
কারণ তাদের আমল তাদেরকে দেখানো হবে । ৭. অতঃপর যে ব্যক্তি অণু পরিমাণ নেক আমল করবে, সে তা 
দেখবে ৮. এবং যে ব্যক্তি অণু পরিমাণ অসৎকর্স করবে, সেও তা দেখতে পাবে । 


তাফসীর | 
এখানে আল্লাহ তা'আলা কিয়ামতের সময় পৃথিবীর অবস্থা কিরূপ হবে, তার বর্ণনা প্রদান করেছেন এবং তিনি 
বলেছেন, এই সময় পৃথিবী প্রবলভাবে প্রকম্পিত হবে। আল্লাহর বাণী 8 (4111১ ৯:১%। ৩] ১15 151 এই 
আয়াতে বর্ণিত 1411 শব্দটির ১ অক্ষরটি যেরবিশিষ্ট হলে তা ১. হবে এবং '; ১ অক্ষটি যবরবিশিষ্ট হলে তা 
...| ৰা বিশেষ্যবাচক শব্দ হবে ? উপরোক্ত আয়াতে গোটা পৃথিবীকে শ্রকম্পিত ও আন্দোলিত করার কথা বলা 
হয়েছে। কাজেই এ হতে স্পষ্ট জানা যায় যে, পৃথিবীর কোন একটি অংশ, অঞ্চল বা স্থান নয়, বরং গোটা পৃথিবীই 
প্রকম্পিত হবে। এই প্রকম্পনের তীব্রতা প্রকাশ করার জন্য (41154, শব্দ ব্যবহৃত হয়েছে যার অর্থ তার প্রকম্পন। 
এর সঠিক তাৎপর্য এই যে, এই বিরাট বিশ্বকে যে যেভাবে প্রকম্পিত করা দরকার, ঠিক সেভাবে তাকে প্রকম্পিত ও 
আন্দোলিত করা হবে । 

অতঃপর আল্লাহর বাণী £ 41051 :১১১3। ০১১১9 “আর যমীন যখন, তার অভ্যন্তরের সমস্ত ভার বোঝা 
বাইরে নিক্ষেপ করবে ।' অর্থাৎ তার মধ্যে যা কিছু আছে, তা সম্পূর্ণরূপে বাইরে নিক্ষেপ করে দেবে । এই 


www.waytojannah.com 


Contents 


২৬৪ তাফসীরে তাবারী (আমপারা) 


আয়াতটির ব্যাখ্যা এই যে, মরা মানুষ মাটির মধ্যে যেরূপে ও যে অবস্থায় পড়ে থাকুক না কেন, যমীন তা সবই 
বাইরে নিক্ষেপ করবে । যেমন ঃ 

মুহাম্মদ ইব্‌ন সিনান......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, রা গনি না 
(41051 ০:১%। এই আয়াতে বর্ণিত ।$11$১1 শব্দের অর্থঃমরা মানুষ বা মৃতদেহ । 

মুহাম্মদ ইব্‌ন সাঁদ......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার বাণী ঃ 
(61051 ০১১১। ০১১15 এই আয়াতে বর্ণিত 14101 শব্দের অর্থ মরা মানুষ বা মৃতদেহ ৷ 

মুহাম্মদ ইব্‌ন সা'দ দ্র হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা“আলার বাণী £ 
| ৫1551, ১৯১১। ৮৯৯15 এই আয়াতে বর্ণিত (11351 শব্দের অর্থ ০১541 বা মৃতদেহ ৷ অর্থাৎ যমীন তার 
মধ্যকার সমস্ত মৃতদেহ বাইরে নিক্ষেপ করবে । 

হারিস......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী 8 (41031 ০১১:১১। ৩২১২1, এই আয়াতে বর্ণিত 
(৫1181 শব্দের তাৎপর্য হলো ১,81| ৪ "১ অর্থাৎ যারা কবরে শায়িত আছে, তারা বাইরে নিক্ষিপ্ত হবে। 

অতঃপর আল্লাহর বাণী ৪ (317 5,41 0005) “এবং মানুষ বলতে থাকবে, তার কি হয়েছে?” অর্থাৎ 
কিয়ামতের সময় মানুষ পুনরুজ্জীবিত হয়ে চেতনা লাভ করতেই প্রত্যেকটি মানুষের মনে প্রশ্ন জাগবে, এ সব কি 
হচ্ছে। অবশ্য পরে সে জানতে পারবে যে, এ হাশরের দিন । অবশ্য অবিশ্বাসীরা এ অবস্থা দেখে অস্থির, বিস্মিত ও 
কাতর হয়ে পড়বে । কেননা তারা একে অসম্ভব মনে করত ৷ অপরপক্ষে ঈমানদার লোকদের মনে কোন্রূপ শং 
ও অস্থিরতা আসবে না। কেননা তারা যা কিছু ঘটতে দেখবে, তা সব-ই তাদের আকীদা ও বিশ্বাস অনুযায়ী হবে । 

ইবৃন সিনান ......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী £ (410, ০৮০১১ JG 
এই আয়াতে বর্ণিত “১0... | বা মানুষ বলা হয়েছে পরকালে অবিশ্বাসীদেরকে ৷ কেননা পার্থিব জীবনে তারা এই 
কাজকে অসম্ভব বলে মনে করত, কিন্তু তাই এখন বাস্তবে তাদের সম্মুখে অনুষ্ঠিত হচ্ছে। 

অতঃপর আল্লাহর বাণী £ (৯3,051 ৩১০১ ১৮০১ ‘সে দিন যমীন তার উপর সংঘটিত সমস্ত অবস্থা বলে 
দের্বে।' হযরত আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, যমীন প্রত্যেক স্ত্রীলোক ও পুরুষ 
সম্পর্কে তার সেই আমলের সাক্ষ্য দেবে, যা সে এর উপর করেছে । যমীন বলবে, অমুক ব্যক্তি অমুক দিন এই কাজ 
করেছিল । যমীন এ সব অবস্থারই বর্ণনা দেবে । 

আবু কুরাইব......সাঈদ ইব্‌ন যুবায়র হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার বাণী ৪ 1৮১৯ 3০১ 
(৯) এই আয়াতের তাৎপর্য এই যে, কিয়ামতের দিন যমীন এমন সব আমলই নিয়ে আসবে, যা তার বুকের 
উপর করা হয়েছে তা ভালো হোক আর মন্দ হোক। অর্থাৎ যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে তখন পৃথিবীকে ধাক্কার 
পর ধাক্কা দিয়া প্রবলভাবে কাপান হবে । যার ফলে সমগ্র সৃষ্টি জগত চূর্ণ-বিচূর্ণ ও ধ্বংস হয়ে যাবে । আর এ সময় 
যমীন কেবল তার মধ্যেকার মৃত মানুষকেই বাইরে নিক্ষেপ করবে না; বরং তাদের পূর্ববর্তী জীবনের সমস্ত 
কাজকর্ম, কথাবার্তা ও গতিবিধির সাক্ষ্যের যে স্তূপ মাটির তলায় চাপা পড়ে রয়েছে, সে সমস্তকেও বাইরে নিক্ষেপ 
করবে । আর যমীন এ করবে মহান আল্লাহ রাব্বুল আলামীনের নির্দেশে । যেমন আল্লাহর কালাম ৪ ১১ 31 
(41 ৯:১1 ‘কারণ তোমার প্রতিপালক তাকে এরূপ করার নির্দেশ প্রদান করবেন 

মুহাম্মদ ইব্‌ন আমর......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ৪১6125411০১ ০১০৯ 
(41 ০৯1 ৩5, এই আয়াতের তাৎপর্য এই যে, কিয়ামতের দিন আল্লাহ তা“আলার নির্দেশে প্রবল ভূকম্পনের 
ফলে যখন সমস্ত সৃষ্টিজগত চূর্ণ-বিচূর্ণ ও লণ্ড-ভণ্ড হয়ে যাবে, তখন যমীন তার মধ্যেকার সমস্ত ভার বোঝা বাইরে 


www.waytojannah.com 





Contents 


সূরা যিলযাল ২৬৫ 


নিক্ষেপ করবে এবং তা কেবলমাত্র মৃত মানুষকেই বাইরে নিক্ষেপ করবে না; বরং তাদের যাবতীয় কৃতকর্ম, 
আচার-আচরণ যা মাটির নীচে চাপা পড়ে আছে, সে সমস্তকেও বাইরে নিক্ষেপ করবে। 

ইব্ন হুমায়দ নন সুফিয়ান হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার বাণী ঃ (৯১২১1 ১১৯ ৮০১৪ 
(41 ১1 45, 90 এই আয়াতের তাৎপর্য এই যে, কিয়ামতের দিন যমীন তার মধ্যেকার সমস্ত জিনিস বাইরে 
নিক্ষেপ করার পর মানুষের কৃত পার্থিব জীবনে ভালমন্দ কাজকর্ম ও আচার-আচরণ যা তাদের মৃত্যুর সাথে সাথে 
কবরে চলে গিয়েছিল, সে সমস্তকেও বাইরে নিক্ষেপ করবে ।১ 

ইউনুস......ইব্ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ৪ (৯১২1 ৬, ০ ৬০০ এই 
আয়াতের অর্থ হলো, সেই দিন পৃথিবী তার উপর অনুষ্ঠিত মানুষের যাবতীয় অবস্থা, ঘটনা ও কাজকর্মের বিবরণ 
প্রকাশ করে দেবে। 

মুহাম্মদ ইব্‌ন আমর..... পপ EOE SCE 
এই আয়াতের তাৎপর্য হলো কিয়ামতের দিন যমীন তার উপর কৃত মানুষের যাবতীয় কৃতকর্মের খবর প্রকাশ 
করে দেবে। 

অতঃপর আল্লাহর বাণী $ A TET ESS | ১১০১ ১৮০৪০ অৰ্থাৎ ‘সে দিন মানুষ ভিন্ন ভিন্ন 

দলে বের হবে, কারণ তাদের আমল তাদেরকে দেখানো হবে ।" এই আয়াতের অর্থ হলো ৪ কিয়ামতের দিন সেই 
সব মানুষ যারা হাজার হাজার বৎসর ধরে বিভিন্ন স্থানে মরে গেছে ইস্রাফীলের শিংগাধ্বনির সাথে সাথেই তারা 
পৃথিবীর বিভিন্ন কোন হতে দলে দলে চলে আসতে থাকবে ৷ যেমন কুরআন পাকের অন্যখানে বলা হয়েছে ঃ যেদিন 
শিঙ্গায় ফু দেওয়া হবে, তখন তোমরা দলে দলে উপস্থিত হবে। 

অতঃপর আল্লাহর বাণী £ ₹41-,511:১২| এই আয়াতের তাৎপর্য হলো ৪ কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তির 

ভাল-মন্দ যাবতীয় আমল তাদেরকে দেখানো হবে । অর্থাৎ তারা দুনিয়ার ঘিন্দেগীতে কে কোথায় কি করেছে, তা 
সকলকে বলে দেওয়া হবে এবং তাদের কৃতকর্মের ফলশ্রুতি হিসেবে তারা পুরস্কৃত ও তিরস্কৃত হবে । 

অতঃপর আল্লাহর বাণী 8 2১4১৬ ৮১১ 408০ La 55522125৪০5 0785 ৩০৮৫ ০০৪ 
‘অতঃপর যে ব্যক্তি অণু পরিমাণ নেক আমল করবে, সে তা দেখবে এবং সে লোক অণু পরিমাণ অসৎকর্ম করবে, 
সেও তা দেখতে পাবে।' এই আয়াতের সোজাসুজি অর্থ এই যে, প্রত্যেক ব্যক্তির নেক আমল ও বদ আমল তা 


১. এখানে উল্লেখ্য যে, “কিয়ামতের দিন যমীন তার উপর অনুষ্ঠিত যাবতীয় অবস্থা ও ঘটনাবলী প্রকাশ করে দেবে’ এই কণ্ধাটি 
প্রাচীনকালের লোকদের নিকট খুবই বিস্বয়কর ও অস্বাভাবিক মনে হতে পারে । যমীন কথা বলবে, এ হয়ত সহজে বোধগম্য 
হওয়ার ব্যাপার নয় কিন্তু বর্তমান বিশ্বে প্রকৃতি-বিষ্ঞানের অভূতপূর্ব উন্নতি ও আবিষ্কার, সিনেমা, রেডিও, টেলিভিশন, লাউড 
স্পীকার, টেপ রেকর্ডার প্রভৃতির ব্যাপক প্রচলন ও ব্যবহারের এই যুগে যমীন নিজের অবস্থা কিরূপে বলে দেবে তা বুঝতে 
বিন্দুমাত্র অসুবিধা হবার কথা নয় । মানুষ নিজের মুখে যা কিছু বলে, বাতাসে ইথারের প্রবাহে, ঘরের প্রাচীরে তার ছাদ ও মেঝের 
প্রতি বিন্দু বিন্দুতে, প্রান্তরে কিংবা ক্ষেতে-খামারে কথা বলে থাকলে, সে সবের অণু পরমাণুতে তা যুক্ত হয়ে আছে । যখন আল্লাহ 
তা‘আলা চাবেন তখন এইসব জিনিস হতে এসব কণ্ঠস্বর ও উচ্চারিত ধ্বনি ঠিক তেমনিভাবে তিনি পুনরাবৃত্তি করাতে পারবেন; 
যেমন তা প্রথমবার মানুষের কণ্ঠ হতে ধ্বনিত বা উচ্চারিত হয়েছিল। সেই সময় মানুষ নিজের কর্ণকুহরে বহু পূর্বে উচ্চারিত 
নিজেরই কণ্ঠস্বর শুনতে পাবে! এরূপে মানুষ পৃথিবীর বুকে যেখানেই এবং যে অবস্থায়ই যে কাজ কবেছে, তার প্রত্যেকটি গতিবিধি 
ও নড়াচড়ার প্রতিবিশ্ব তার পরিবেশে প্রত্যেকটি জিনিসের উপরই পড়েছে। নিশ্ছিদ্র ঘন অন্ধকারে কোন কাজ কবে থাকলেও তা 
গোপন থাকবে না। কেননা আল্লাহ তাআলার এই বিশাল রাজ্যে এমন গোপন রশি বর্তমান আছে যার নিকট আলো-অন্ধকারেব 
কোন পার্থক্যই নাই। তা সর্বাবস্থায়ই দূরের ও নিকটের ছবি তুলতে সক্ষম । এইসব ছবি-প্রতিচ্ছবি কিয়ামতের দিন চলচ্চিত্রের 
ছবির মতই লোকদের সামনে ভাস্বর হয়ে উঠবে । এভাবে পার্থিব জীবনে কোথায় কি করেছে, তা সে নিজেব চোখেই প্রত্যক্ষ কল্পতে 
পারবে । - অনুবাদক 


তাবারী-_-৩৪ 


www.waytojannah.com 


Contents 


২৬৬ তাফসীরে তাবারী (আমপারা) 


যতই নগণ্য হোক না কেন, আমলনামায় লিখিত হবে এবং তাতে লিপিবদ্ধ হওয়া হতে কিছুই বাদ পড়বে না। 
অতঃপর এই আয়াতে বর্ণিত £ ১ [১৯ বা 2১1 এর তাৎপর্য হলো, পরকালের প্রত্যেক ব্যক্তি প্রতিটি 
ক্ষুদ্রতম নেক আমলের শুভ প্রতিফল ও প্রতিটি বদ আমলের শাস্তি প্রাপ্ত হবে। 

আলী...... হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা“আলার বাণী 8 J ১ & 

১51১৩ ৯১3 01৪১০ এই আয়াতের অর্থ হলো ঃ 'কিয়ামতের দিন আল্লাহ তা'আলা কাফির ও মু'মিন বান্দা 
৫ 
পুরস্কৃত করবেন এবং কাফিরকে তার কর্মের প্রতিফল স্বরূপ শাস্তি প্রদান করবেন। 

আবার কেউ কেউ এই আয়াতের অর্থে বলেছেন ঃ মু'মিন ব্যক্তি তার অসৎকাজের শাস্তি এই দুনিয়াতেই প্রাপ্ত 
হবে এবং পরকালের তার সৎকাজের বিনিময় পাবে । 

অপরপক্ষে কাফির-মুশরিক ও মুনাফিকের অবস্থা হলো, তারা কোন ভাল কাজ করলে তার বিনিময় দুনিয়ার 
জীবনেই পেয়ে যাবে এবং পরকালে তারা কিছুই পাবে না। বরং আখিরাতে তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাবই 
নির্ধারিত রয়েছে। 


০.৮ ০০ ae 


নেক আমল করে, রি এই গা সারার ধন-সম্পদ ইত্যাদি বৃদ্ধির মধ্যে প্রাপ্ত হবে 
৮৯৬৬৮৭৮৬৬০৬ 
রা ক তারানা তরানার নাল 
সম্তান-সন্ততির ক্ষতির মাধ্যমে প্রাপ্ত হবে এবং সে পরকালে এর জন্য শাস্তি প্রাপ্ত হবে না। 

মাহ্‌মূদ ইবৃন খাদ্দাম...... আমর ইব্‌ন দীনার হতে বর্ণিত তিনি মুহাম্মদ ইব্‌ন কাবকে আল্লাহ তাআলার 
এই বাণী ৪, 52 124 5035 JG 0০০০ e302 1223 ৮০3 ০৪০০ 0555 ৩০৯ সম্পর্কে জিজ্ঞেস করলে, 
জবাবে তিনি বলেন, এই আয়াতের তাৎপর্য হলো £ যদি কোন কাফির কোন ভাল কাজ করে, সে এর কোনই 
প্রতিফল প্রাপ্ত হবে না । অপরপক্ষে কোন মু'মিন যদি কোনরূপ বদ-আমল করে, সে এর প্রতিফল দুনিয়াতেই প্রাপ্ত 
হবে এবং আখিরাতে তাকে এজন্য পাকড়াও করা হবে না। 

আবুল খাত্তাব আল-হাসসানী...... হযরত আনাস রো) হতে বর্ণনা করেছেন যে, একবার হযরত আবূ বকর 
সিদ্দীক (রা) নবী করীম (সা)-এর সঙ্গে বসে খাবার খাচ্ছিলেন। সে সময় এই আয়াতটি নাযিল হয় । হযরত আবূ 
বকর সিদ্দীক (রা) খাওয়া বন্ধ করে বললেন ৪ ইয়া রাসূলাল্লাহ সো)! আমার বিন্দু বিন্দু গুনাহের মন্দ প্রতিফলও 
আমাকে দেখতে হবে? জবাবে রাসূলুল্লাহ (সা) বলেন, হে আবু বকর! দুনিয়ায় তোমার পক্ষে অসহনীয় যে সমস্ত 
অবস্থার সম্মুখীন তুমি হও, তা দ্বারা তোমার যাবতীয় সগীরাহ গুনাহ মার্জিত হবে । আর তোমার বিন্দু বিন্দু নেক 
আম্লগুলো, আল্লাহ তা“আলা পরকালে তোমার জন্য হিফাযত করে রাখবেন। 

ইব্‌ন বাশার...... আবু ইদ্রিস হতে বর্ণনা করেছেন যে, একদা হযরত আবূ বকর সিদ্দীক (রা) যখন হযরত 
নবী করীম (সা)-এর সাথে একত্রে আহার করেছিলেন, তখন এই আয়াত অবতীর্ণ হয় ৪ BIS ০0৪০৭ Jaa ০৭১৬ 
2০০05 ৪১3 0088০ ০১% ১০০১০১ 1745 এই আয়াত শ্ৰবণে হযরত সিদ্দীকে আকবর (রা) খাওয়া বন্ধ 
করে নবী করীম (সা)-কে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলাল্লাহ! আমার ছোট ছোট গুনাহের প্রতিফলও কি আমাকে 
দেখতে হবে? উত্তরে নবী করীম (সা) বলেন £ হে আবু বকর! দুনিয়ায় তুমি যে সমস্ত অসহনীয় পরিস্থিতির 


www.waytojannah.com 


৩৯ 


Contents 


সুরা যিলযাল ২২ ২৬৭ 


সম্মুখীন হও, তা দ্বারা তোমার বিন্দু বিন্দু গুনাহের কাফ্ফারা হয়ে যাবে। আর তোমার সামান্য সামান্য নেক 
আমলগুলো আল্লাহ তাআলা পরকালের তোমার জন্য হিফাযত করে রাখবেন ৷ যেমন কালাম পাকের অন্য আয়াতে 
বর্ণিত আছে ঃ 
৮৫ A EELS CG TL উন Co 

অর্থাৎ ‘তোমরা দুনিয়ার যিন্দেগীতে যে সমস্ত বিপদাপদ ও বালা-মুসীবতের মধ্যে গেরেফতার হও, তা 
তোমাদের অর্জিত কর্মফলেরই প্রতিদান এবং আল্লাহ তা'আলা অনেক গুনাহ মার্জনা করেও দিয়ে থাকেন ।' 

এর তাৎপর্য হলো ৪ তোমরা যে পাপ কাজ করবে, বিপদ-মুসীবত ও রোগ-শোকের মধ্য দিয়ে এই দুনিয়াতেই 
তোমরা তার শাস্তি বা প্রতিফল ভোগ করবে। 

ইয়াকুব ইব্‌ন ইব্রাহীম......শা“বী হতে বর্ণনা করেছেন যে, একদা হযরত আয়েশা রো) নবী করীম 
(সা)-কে জিজ্ঞেস করেন ইয়া রাসূলাল্লাহ! আবদুল্লাহ ইব্‌ন জুদ্য়ান নামক এক ব্যক্তি জাহিলিয়াতের যুগে 
সব কাজ পরকালে তার কোন উপকারে আসবে কি? জবাবে নবী করীম (সা) বলেন ঃ না, কারণ সে মৃত্যু পর্যন্ত 
কখনও এরূপ বলে নি যে, - ১২! ৮৯ ৮2১১৮ :৪85| ০১, হে আল্লাহ! তুমি বিচারের দিন আমার 
অপরাধ ক্ষমা করে দিও । CT 

ইব্ন ওয়াকী......হযরত আয়েশা (রা) বর্ণনা করেছেন যে, একদা তিনি হযরত নবী করীম (সা)-কে জিজ্ঞেস 
করেন ঃ ইয়া রাসূলাল্লাহ! আবদুল্লাহ ইব্ন জুদয়ান নামক ব্যক্তিটি জাহিলিয়াতের যুগে আত্মীয়তার সম্পর্ক বজায় 
রাখত, গরীব-মিসকীনদেরকে খাবার দিত, অতিথি পরায়ণ ছিল এবং বন্দীদের মুক্ত করত । তার এ সব কাজ 
পরকালে তার কোন উপকারে আসবে কি? জবাবে নবী করীম (সা) বলেন ঃ না, কেননা সে মৃত্যুকাল পর্যন্ত কখনই 
বলে নাই ৪ - ০:-। £42 4১০২ 18১| ০১ “হে আমার প্রতিপালক! কিয়ামতের দিন তুমি আমার অন্যায় 
অপরাধ ক্ষমা করে দিও।' 7 7 

ইবনুল মুসান্না...... আলকামা হতে বর্ণনা করেছেন যে, একদা সালমা ইবৃন ইয়াধীদ রাসূলুল্লাহ (সা)-কে 
জিজ্ঞেস করেন ৪ ইয়া রাসূলাল্লাহ! এখন তো আমরা আপনার প্রতি ঈমান এনেছি; কিন্তু ইতিপূর্বে আমরা বন্দীদের 
মুক্তি, মিসকীনদের খাবার প্রদান ইত্যাদি ধরনের যে ভাল কাজ করেছি, তার প্রতিফল কি প্রাপ্ত হব? জবাবে নবী 
করীম (সা) বলেনঃ না” 

মুহাম্মদ ইব্‌ন ইব্রাহীম ও ইব্‌ন আবদুল আ'লা...... সাল্মাহ ইব্‌ন ইয়াজিদ সুত্রে নবী করীম (সা) হতে একই 
ধরনের অভিমত ব্যক্ত করেছেন। 

ইব্‌ন আবদুল আ'লা...... মুহাম্মদ ইব্‌ন কা‘ব হতে বর্ণনা করেছেন যে, মু'মিন তার সৎকাজের বিনিময় 
আখিরাতে প্রাপ্ত হবে এবং কাফির তার সৎকাজের প্রতিফল এই পার্থিব দুনিয়াতেই পাবে । জাহিলিয়াতের যুগে ভাল 
কাজ করত এমন অনেক লোক সম্পর্কে নবী করীম (সা) অনুরূপ জবাবই দিয়েছেন । কেননা কুফরী ও শিরক্‌ করা 
অবস্থায় তারা মৃত্যুবরণ করেছিল । কিন্তু নবী করীম (সা)-এর কোন কোন উক্তি হতে মনে হয় যে, কাফিরদের 
নেককাজ তাদেরকে জাহান্নামের আগুন হতে রক্ষা করতে পারবে না বটে; তবে সেখানে তাদেরকে যালিম, ফাসিক; 
কাফির ও চরিত্রহীন আল্লাহ্দ্বোহী ব্যক্তিদের ন্যায় কঠিন শাস্তি অবশ্যই দেয়া হবে না। যেমন হাদীসে উল্লেখ আছে, 
হাতেম তাই-এর দানশীলতা ও বদান্যতার কারণে তাকে জাহান্নামে হালকা আযাব দেয়া হবে । 

ইব্নুল মুসান্না ও ইব্‌ন বাশার...... হযরত আনাস (রা) হতে বর্ণনা করেছেন যে, নবী করীম (সা) বলেছেন ঃ 
মুমিন বান্দা তার নেক আমলের বদৌলতে দুনিয়াতে ধন-দৌলত ও রিষিক প্রাপ্ত হবে এবং আখিরাতেও সে তার 


www.waytojannah.com 


তি 


Contents 


২৬৮ তাফসীরে তাবারী (আমপারা) 


যথাযথ প্রতিদান পাবে। অপরপক্ষে কাফির ব্যক্তি তার ভাল কাজের পুরস্কার কেবলমাত্র দুনিয়াতেই পাবে, 
কিয়ামতের দিন সে এর কোন বিনিময়ই প্রাপ্ত হবে না। 

ইয়াকুব ইব্‌ন ইব্রাহীম...... মুহাম্মদ ইব্ন-কা“ব হতে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ সো) বলেছেন £ মুমিন 
বা কাফির যদি কোন নেক আমল করে, তবে আল্লাহ পাক মুমিনের কাজের পুরস্কার দুনিয়া ও আখিরাতে প্রদান 
করবেন এবং কাফিরের কাজের বিনিময় দুনিয়াতেই প্রদান করবেন। সে ব্যক্তি আখিরাতে কোন প্রতিফলই প্রাপ্ত 
হবে না। 

ইউনুস ইব্‌ন আবদুল আ'লা...... আবদুল্লাহ ইব্‌ন আমর ইব্‌ন আস হতে বর্ণনা করেছেন যে, যখন সূরা 
411১1) ০৯১৯ ০151) |3| অবতীর্ণ হয়, তখন হযরত আবু বকর সিদ্দীক (রা) নবী করীম (সা)-এর নিকট 
বসে ছিলেন। আয়াতটি শ্রবণ করে হযরত সিদ্দীকে আকবর (রা) ক্রন্দন করতে থাকলে রাসূলুল্লাহ (সা) তাকে 
জিজ্ঞেস করেন, হে আবূ বকর! তুমি ক্রন্দন করছ কেন? জবাবে তিনি বলেন, এই সূরাটিই আমার ক্রন্দনের কারণ । 
এতদশ্রবণে রাসূলুল্লাহ (সা) বলেন, যদি তোমরা অন্যায় অপরাধ করে আল্লাহ তাআলার নিকট মাগফিরাত কামনা 
না করতে, তবে তিনি এমন এক সম্প্রদায় সৃষ্টি করতেন যারা অন্যায় অপরাধ করত এবং ক্ষমা প্রার্থনাও করত এবং 
আল্লাহ পাক তাদের গুনাসমূহ মার্জনা করতেন। রাসুলুল্লাহ (সা)-এর হাদীসের পরিপ্রেক্ষিতে জানা যায় যে, মুমিন 
ব্যক্তি তার অন্যায়ের প্রতিফল এই পৃথিবীতে প্রাপ্ত হবে এবং ভাল কাজের পুরস্কার পরকালে পাবে । অপরপক্ষে 
কাফির ব্যক্তি তার ভাল কাজের বিনিময় পার্থিব দুনিয়ায় পাবে এবং তার বদ আমলের পুরস্কার আখিরাতে প্রাপ্ত 
হবে। কাজেই পরিস্কার বক্তব্য যে, কাফির ব্যক্তি আখিরাতে তার পার্থিব জীবনে কৃত কোনরূপ ভাল কাজের জন্য 
আদৌ কোন প্রতিফল পাবে না, বরং এর বিনিময় সে পৃথিবীতেই পেয়ে যাবে । 

আবূ কুরাইব...... ইব্রাহীম তামিমী হতে বর্ণনা করেছেন যে, আমি হযরত আবদুল্লাহর সত্তরজন সঙ্গীর 
সাক্ষাত পাই, রান রানা সবচেয়ে 0 পা pL al aula সা 
বলতেন, ক ‘EEC SA + Cor RASS ORDO 
তা অতীব সত্য । 

কেউ কেউ বলেছেন £,১ শব্দের অর্থ এমন এক ধরনের নগণ্যতম লাল পোকা, যার কোনই ওজন নাই । 

ইস্হাক ইব্‌ন ওহাব ও মুহাম্মদ ইবৃন সিনান....... হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, 
১১5 0085০ শব্দের অর্থ অণু পরমাণু পরিমাণ । | 
[ইব্‌ন ওহাব বলেছেন, এর অর্থ লাল পিঁপড়ার মত নগণ্য পরিমাণ । 

অপরপক্ষে ইয়াজিদ ইব্‌ন হারূন বলেছেন, আমার মতে এটা এমন এক ধরনের নগণ্য লাল পোকা, যার কোন 
ওজনই নাই । 

সূরা যিলযালের তাফসীর এখানেই সমাপ্ত হলো। 


www.waytojannah.com 


Contents 


| 2০১ 


০১৭৪]। ১ ১১০ 


সুরা আদিয়াত 


মকায় অবতীর্ণ, আয়াত-_১১, রুকু-১। 
1১২৮১১১০417 
দয়াময় পরম দয়ালু আল্লাহ্র নামে । 


ক 

5 322 12. 4237 24 32202 2 2 
2৩৮৩ (6) ৬৬০ 246 0 ৪৫৩৪ ১১১গ০৬ (1) ৩0258540201) 
LLG 


রা ET BIA war 
TE ERE (0) ০ ৬৩ 052% (০) কে 
3৩ 21 পান (A) SEB (A) পাল, 
৯ +৮ প্র ] ধা ট্ ভিত 5422 


১. উর্ধশ্বাসে ধাবমান অশ্বরাজির শপথ! ২. যারা তাদের ক্ষুরের আঘাতে অগ্নি-স্ফুলিঙ্গ বিরান 
৩. যারা অতি প্রত্যুষে আকস্মিকভাবে আক্রমণ চালায় ৪. এবং সে সময় ধূলি ধোয়া উড়ায় ৫. অতঃপর 
শক্রদলের অভ্যন্তরে ঢুকে পড়ে । ৬. বস্তুত মানুষ অবশ্যই তার প্রতিপালকের প্রতি. অকৃতজ্ঞ ৭. এবং সে 
অবশ্যই এ বিষয়ে অবহিত । ৮. সে ধন-মালের লালসায় তীব্রভাবে আক্রান্ত । ৯. তবে কি সে সেই সময় 
সম্পর্কে অবহিত নয়, যখন কবরে যা কিছু সেমাহিত) আছে, তা বের করা হবে ১০. এবং অন্তরে যা কিছু 
আছে তাও প্রকাশ করা হবে? ১১. সেই দিনের অবস্থা অবশ্যই তাদের প্রতিপালক সবিশেষ অবহিত । 


তাফসীর 
এখানে বর্ণিত প্রথম আয়াতের তাফসীরে মুফাস্সিরগণের মধ্যে মতভেদ আছে। যেমন আল্লাহর বাণী $ 


(০ ০/১5113 এই আয়াতের অর্থ কারো কারো মতে উর্ধশ্বাসে ধাবমান ঘোড়া, আর যখন কোন ঘোড়া 
উর্ধবশ্বাসে দৌড়ায়, তখন অবশ্যই সে হেষাধ্বনি করে থাকে । যেমন ঃ 

মুহাম্মদ ইব্‌ন সা"দ...... হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী 8 Ls, 
(০.০ এই আয়াতে বর্ণিত 12, শব্দের অর্থ ঘোড়া। হযরত ইব্‌ন আব্বাস (রা) ব্যতীত অন্যান্যদের অভিমত 
হলো, এর অর্থ উল্ট্র বা উট। 

আবূ আসেম...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী £৪ (১.০ ০.১১১, এর অর্থ হযন্নত 
ইব্‌ন আব্বাস (রা)-এর বর্ণনানুযায়ী যুদ্ধের ময়দানে উ্ধ্বস্বীসে ধাবমান অশ্বরাজি। . 


www.waytojannah.com 


Contents 


২৭০ তাফসীরে তাবারী (আমপারা) 


হান্নাদ.....ইক্রামা হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী 8 (০ ০১১১! এর অর্থ (০.০ বা ঘোড়া । 

ইয়াকুব...... আবু রাজা হতে, তিনি ইকরামাকে উক্ত আয়াত সম্পর্কে জিজ্ঞেস করলে জবাবে তিনি বলেন,“তুমি 
কি ধাবমান অশ্ব দেখ নাই, সে কিভাবে হেষাধ্বনি করে দৌড়ায়? 

ইব্রাহীম ইব্‌্ন্‌ সাঈদ...... আতা হতে বর্ণনা করেছেন যে, চতুষ্পদ জন্তুর মধ্যে কেবল কুকুর ও অশ্বই 
উর্ধশ্বাসে ধাবিত হওয়ার সময় হেষাধ্বনি করে দৌড়ায়। 

মুহাম্মদ ইব্‌ন আমর...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌ তাআলার কালাম ৪ (২১ SUL, 
এর অর্থ দ্রুত ধাবমান অশ্বরাজি । 

বাশার...... হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ঃ (২০ ০/৯4০115 এর 
অর্থ ভর্ধ্বশ্বাসে ধাবমান অশ্ব, যা হেষাধ্বনি করে দৌড়ায় । 

ইব্‌ন আবদুল আ'লা...... হযরত আবু কাতাদাহ রো) হতে বর্ণনা করেছেন যে, 22 240115 এর অর্থ 
হ্ষারবে দ্রুত ধাবমান অশ্বরাজি। 

ইব্‌ন হুমায়দ...... হযরত আবূ কাতাদাহ রো) হতে বাশার ইব্‌ন ইয়াধীদের হাদীসের অনুরূপ বক্তব্য পেশ 
করেছেন। . 
আবু কুরাইব...... সালেম হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের কালাম £ঃ (=> ০১/4/113 এর অর্থ 
হেষারবে দ্রুত ধাবমান অশ্ব । oo 

ওয়াকী...... আতা হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ৪ (০ ০/2405115 এই আয়াতে বৰ্ণিত (৯.০ 
শব্দের অর্থ ঘোড়া । 

ওয়াকী...... হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, ঘোড়া এবং কুকুর ছাড়া আর কোন চতুষ্পদ 
জন্তু উর্ধশ্বাসে ধাবিত হওয়ার সময় হেষাধ্বনি করে না। 

হুসায়ন...... যাহ্হাক হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ৪ (২১ ০2০11 এই আয়াতে বর্ণিত 
৮:.শব্দের তাৎপর্য হলো ঘোড়া । 

সাঈদ ইব্‌ন রবী‘...... হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, (২০ ৩১১১/১, শব্দের অর্থ 
হলো ঘোড়া । অবশ্য কেউ কেউ বলেছেন এর অর্থ হলো উট । 

আবু সায়িব...... হযরত আবদুল্লাহ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী £ Es ১০ এই 
আয়াতে বর্ণিত চ:.০ শব্দের অর্থ উদ্তরী। 

আবু কুরাইব...... হযরত আবদুল্লাহ হতে অনুরূপ বক্তব্য পেশ করেছেন। 

একইরূপ বক্তব্য ঈসা ইব্‌ন উসমান...... হযরত আবদুল্লাহ হতে বর্ণনা করেছেন। 

ইব্‌ন হুমায়দ...... হযরত আবদুল্লাহ হতে বর্ণনা করেছেন যে, = ২০ ৩১১2/5 এর অর্থ দ্রুত 
ধাবমান উদ্ত্ী । 


ইব্‌ন হুমায়দ...... ইব্রাহীম হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী 812 ০ ৩১১০/১ এর অর্থ দ্রুত 
ধাবমান উট । 

মুহাম্মদ ইব্‌ন আমর...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা“আলার বাণী £ (০ ০,:.115 এর 
অর্থ হজ্জের সময় হাজীবাহী দ্রতগামী উটসমূহ। 7. 


হযরত ইবৃন মাসউদ (রা)-এর অভিমতও এরূপই। 
সাঈদ ইব্‌ন রবী‘...... উবায়দ ইব্‌ন উমায়র হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের বাণী 8 ০3411 
(২: এর অর্থ দ্রুত ধাবমান উন্ত্ী । 


www.waytojannah.com 


Contents 


সুরা আদিয়াত ২৭১ 


ইব্‌ন হুমায়াদ...... ইব্রাহীম হতে বর্ণনা করেছেন যে, (৯ ৩১১১/১ এই আয়াতের অর্থ সম্পর্কে হযরত 
ইব্ন মাস্উদের অভিমত হলো দ্রুতগামী উট । 

গ্রন্থকার এই আয়াত সম্পর্কে তার নিজস্ব অভিমত এরূপই ব্যক্ত করেছেন যে, এর অর্থ ঘোড়া । কেননা 
হেষাধ্বনি ঘোড়া ছাড়া অন্য কোন জন্তু হতে বের হয় না। কাজেই যারা এই আয়াতে বর্ণিত ০... শব্দের অর্থ উট 
গ্রহণ করেছেন, তা সঠিক নয়। কেননা ইব্রাহীম ইব্ন-সাঈদ..... হযরত আলী (রা) হতে বর্ণনা করেছেন যে, উট 
নয়; বরং দ্রুতগামী ঘোড়াই হ্র্ষোধ্বনি করে থাকে । 

অতঃপর আল্লাহর বাণী ৫ (১3 ০,১13 অর্থাৎ “যারা ক্ষুরের আঘাতে অগ্নিস্ষুলিংগ বিচ্ছবরিত করে ।' 
এখানে “ক্কুলিংগ' কথাটি হতে বুঝা যায় যে, এই ঘোড়াগুলোর রাত্রিকালীন দৌড়ের কথাই এখানে উল্লেখ করা 
হয়েছে। কেননা পাথরের উপর ক্ষুরের ঘর্ষণলাগা ছাড়া অন্য কোন প্রকারের দৌড়ানোয় এরূপ হতে পারে না। আর 
এরূপ দৌড় কেবল ঘোড়াই দৌড়াতে পারে। 

ইব্‌ন আবদুল আ-লা....... হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী $ 
(2৮৪ ০০০১০] এই আয়াতের তাৎপর্য হলো দ্রুত ধাবমান অশ্বের ক্ষুরের আঘাতে নির্গত অগ্নি স্কুলিংগ। 
' কেননা তা কেবল রাত্রিবেলাই পরিদৃশ্যমান হয়ে থাকে, দিনের বেলা দেখা যায় না। 

আবু কুরাইব...... আতা হতে বর্ণনা করেছেন যে, (> ১% -১৮১১৬-৯1০৪ এই আয়াতের অর্থ দ্রুতগামী অশ্বের 
ক্ষুরের আঘাতে নির্গত অগ্নি স্কুলিংগ । 

হুসায়ন...... যাহহাক হতে বর্ণনা করেছেন, আল্লাহ পাকের কালাম 8153 ৩১,4] এর তাৎপর্য হলো 
উর্ধ্বশ্বাসে ধাবমান অশ্বরাজির ক্ষুরাঘাতে নির্গত বা বিচ্ছরিত অগ্নি স্কুলিংগ । ৃ 

কেউ কেউ বলেছেন, এর অর্থ হলো জাহিলিয়াতের যুগে তারা যুদ্ধ হতে প্রত্যাবর্তনের পর যে অগ্নি প্রজ্জলিত 
করত, তার কথাই এখানে বলা হয়েছে। 

কেউ কেউ বলেছেন, এর অর্থ হলো মানুষের চক্রান্ত । যেমন £ 

মুহাম্মদ ইব্‌ন সা*দ...... হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, এর অর্থ হলো মানুষের 


মুহাম্মদ ইব্‌ন আমর...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার বাণী ৪ (১4৪ ৮:১৪ এর 
অর্থ হলো মানুষের চক্রান্ত । 

কেউ কেউ বলেছেন, এর অর্থ উদ্ত্ী, যার পদাঘাতে অগ্নি স্কুলিংগ বিচ্ছারিত হয় । যেমন ঃ 

ইব্‌ন হুমায়দ...... আবদুল্লাহ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর কালাম £ (৪ ১৯১ এর অর্থ হলো 
দ্রুতগামী উক্ত্রের পদাঘাতে প্রস্তর হতে নির্গত অগ্নি'স্কুলিংগ । 

গ্রন্থকার বলেন ঃ এই আয়াতের সঠিক ব্যাখ্যা হলো £ দ্রুতগামী অশ্ব, যারা ক্ষুরাঘাতে অগ্নি স্ষুলিংগ বিচ্ছরিত 
করে এবং সাত সকালে ঘুমন্ত জনবসতির উপর আকস্মিক আক্রমণ করে ও সেই সময়ে ধূলি উৎক্ষিপ্ত করে। এই 
সব কথা কেবল ঘোড়া সম্পর্কেই প্রযোজ্য হতে পারে। 

অতঃপর আল্লাহর কালাম ঃ (১ =U অর্থাৎ ‘যারা অতি প্রভাতকালে আকস্মিক আক্রমণ 
চালায়!’ মুফাস্সিরগণ এই আয়াতের ব্যাখ্যায় মতভেদ করেছেন। কেউ কেউ বলেন ৪ =o ০১১৯৮ এর 
অর্থ হলো সাত সকালে ঘুমন্ত শত্ৰু জনবসতির উপর আকস্মিক আক্রমণ । যেমন £ 

ইউনুস...... হযরত ইব্‌ন আব্বাস (রো) হতে বর্ণনা করেছেন যে, (১০ ০,১১৪] এর অর্থ অতি প্রত্যুষে 
ঘুমন্ত শত্ৰু জনবসতির উপর আকস্মিক হামলা । CO 


www.waytojannah.com 


Contents 


২৭২ তাফসীরে তাবারী (আমপারা) 


ইয়াকুব ইব্ন ইব্রাহীম...... ইকরামা হতে বর্ণনা করেছেন যে, (১-০ ০১:০৪ এর অর্থ শত্রু জনবসতির 
উপর প্রভাতকালীন আকস্মিক হামলা । 
মুহাম্মদ ইব্‌ন আমর...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, (২০ ৩,১5৬ এর অর্থ হলো ঘোড়া যা 
শক্ৰ জনবসতির উপর অতি প্রত্যুষে আকস্মিক আক্রমণ চালায়। 
বাশার...... হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, (১.০ ৮১৯০৪ এর অর্থ অতি প্রত্যুষে 
শত্ৰু জনবসতির উপর হামলাকারী ঘোড়া । Co 
অতঃপর আল্লাহ পাকের বাণী ৪ 55 4; 5১১5০3 অর্থাৎ ‘সেই সময় তারা ধূলি উৎক্ষিপ্ত করে ।' যেমন £ 
মুহাম্মদ ইব্ন আমর...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, Li ০০৪ এর অর্থ হলো ঘোড়া, যার 
পদাঘাতে ধূলি উৎক্ষিপ্ত হয়ে থাকে । 
আবু কুরাইব...... ইব্‌ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, ১5 শব্দের অর্থ হলো ধুলিবালি। 
হান্নাদ...... ইক্রামা হতে বর্ণনা করেছেন যে, (৯৯১5২ ১১০৪ এর অর্থ হলো দ্রুতগামী অশ্বের পদাঘাতে 
উৎক্ষিপ্ত ধূলারাশি । 
ইয়াকৃব...... ইকরামা হতে বর্ণনা করেছেন যে, (৪১০ ১১০৪ এর অর্থ উর্ধশ্বীসে ধাবমান অশ্বের পদাঘাতে 
উৎক্ষিপ্ত ধুলিরাজি। 
বাশার... . হযরত আবু কাতাদাহ (রা) হতে একইরূপ অভিমত ব্যক্ত করেছেন। 
৷ অতঃপর আল্লাহ তা'আলার বাণী £ 5:00:০5 বিটি পরানোর রানা বাটি সাদাত অন্য চুকে 
পড়ে৷’ যেমন £ 
ইয়াকুব...... ইক্রামা হতে বর্ণনা করেছেন যে, ০৯ ৭৪ ১৮২৬৪ এই আয়াতের অর্থ হলো 00411 ৮৯৯ 
বা.কাফিরদের ভীড়ের মধ্যে ঢুকে পড়ে। 
হান্নাদ ইব্‌ন সারী...... ইক্রামা হতে বর্ণনা করেছেন যে, ।*.২. «১ ০১৪ এর অর্থ ১,51 ০২2 বা কোন 
সম্প্রদায়ের অভ্যন্তরে ঢুকে পড়ে । | 
মুহাম্মদ ইব্ন সা'দ....... হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, ৬১2 «১ ১৮:45 এর অর্থ 
কোন কওমের অভ্যন্তরে ঢুকে পড়া । রি 
আবু কুরাইব...... আতা হতে বর্ণনা করেছেন যে, 1» 4 ১1--,$5 -এর অর্থ শক্রদলের অভ্যন্তরে 
ঢুকে পড়ে । 
মুহাম্মদ ইব্‌ন আমর...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, ৮০ 3৮৮০০১৯ এর অর্থ জনবসতির উপর 
ঝাঁপিয়ে পড়ে, প্রতিরোধকারীদের ভীড়ের মধ্যে ঢুকে পড়ে । 
ইব্‌ন হুমায়দ...... হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, এর অর্থ অতঃপর তারা শক্রুদলের 
অভ্যন্তরে ঢুকে পড়ে। 
পর আল্লাহর বাণী ৪ ১১:4] <1 ১১/১ ‘বস্তুত মানুষ তার প্রতিপালকের প্রতি বড়ই অকৃতজ্ঞ ।' 
এখানে অকৃতজ্ঞ এ কারণে বলা হয়েছে যে, সে তার প্রতিপালকের দেয়া নিয়ামতরাজির শোকর আদায় করে না। 
<, *,5",91, বলা হয় এমন যমীনকে, যা হতে কোন কিছুই উৎপন্ন হয় না। 
আবদুল্লাহ ইব্ন্‌ ইউসুফ রা হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ঃ 
১৬৫] 42০] 905৯1 এই আয়াতে বর্ণিত ১৮১৫1 শব্দের অর্থ “১851 বা বড়ই অকৃতজ্ঞ। 
মুহাম্মদ ইব্ন্‌ সাঁদ...... হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ (...:31 | 
০৫] 421 এই আয়াতে বর্ণিত ১১১4 «2১1 এর অর্থ“ টিউব টপ হত 


www.waytojannah.com 





Contents 


সূরা আদিয়াত ২৭৩ 


6302 


আবু কুরাইব...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম 8 ১৯১1 «| ১০১% ৩1 এই 
আয়াতে বর্ণিত 5১1 শব্দের অর্থ “১5২1 বা বড্ড অকৃতজ্ঞ । 

ইব্‌ন বাশার...... মুজাহিদ হতে একইরূপ অভিমত ব্যক্ত করেছেন। 

আবু কুরাইব...... হযরত হাসান বস্রী (র) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী 8 4১১1 SU ১, 
১ এই আয়াতের অর্থ বনু মানুষ অবশ্যই তার প্রতিপালকের দত নিয়ামতরাজির রি বড়ই অকৃতজ' 

ইবৃন হুমায়দ...... হাসান হতে বর্ণনা করেছেন যে, আল্লাহপাকের কালাম $ 45১৫ 4১০4 ১১১/১৬ এই 
আয়াতের অর্থ অবশ্যই মানুষ বিপদগ্রস্থ হওয়ার পর তার প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করে থাকে৷ 

ইব্‌ন আবদুল আ'লা...... হাসান হতে বর্ণনা করেছেন যে, ১১:৫1 শব্দের অর্থ - "৯1 বা বড়ই অকৃতজ্ঞ। 

ইব্‌ন হুমায়দ...... হযরত আবু কাতাদাহ রো) হতেও অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। 

আবূ কুরাইব...... আবূ উমামা হতে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (সা) বলেছেন £ «১১1 551 01 

০:৫ এ আয়াতের তাৎপর্য এই যে মানুষ তার প্রতিপালকের প্রতি বড়ই অকৃতজ্ঞ । অর্থাৎ যে উদ্দেশ্যে আল্লাহ 
তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, মানুষ তার বিপরীত দিকে চলে অকৃতজ্ঞতা প্রকাশ করছে। এটা কখনো কাম্য 
নয়। 

ইউনুস...... ইব্ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ ১৯১ 42১ ১০১১১ এই আয়াতে 
' বর্ণিত ১541 শব্দের অর্থ?১৫1 বা বড্ড অকৃতজ্ঞ । 

মুহাম্মদ ইব্ন্‌ ইসমাঈল...... হাসান হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার বাণী 8 «১1 SUL | 
541 এর অর্থ মানুষ তার প্রতিপালকের দেওয়া নিয়ামতরাজির শুক্রিয়া সঠিকভাবে আদায় করে না; বরং বড়ই 
অকৃতজ্ঞতা প্রকাশ করে। 

অতঃপর আল্লাহ তাআলার পবিত্র কালাম $ ৮০45] 01) 115 2519 অর্থাৎ ‘আর সে নিজেই এর সাক্ষী এবং 
তার কাজকর্ম এর প্রমাণ ৷’ এ ছাড়া অনেক কাফিরই নিউকিভাবে এ অকৃতজ্ঞতা নিজেদেরই মুখে প্রকাশ করে 
থাকে। কেননা তাদের মতে সৃষ্টিকর্তা বলতে কেউই নাই, কাজেই তার কোন নিয়ামত বা অনুগ্রহের কথা স্বীকার 
করার কোন প্রশ্বই উঠে না। 

ইব্‌ন হুমায়দ...... হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ঃ 1১৮5 2915 
১৪৫৭ এই আয়াতের অর্থ আল্লাহ তা'আলা স্বয়ং এ বিষয়ে খুবই অবহিত। 

বাশার...... হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর কালাম 8 4১৫৪] 41) (417 4215 
এই আয়াতটি অন্য কিরআতে “4 11১ 112 21110 ॥ অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তা'আলা এ বিষয়ে খুবই 
পরিজ্ঞাত__ এরূপ উদ্ধৃত হয়েছে । ॥ 
_. ইব্‌ন হুমায়দ...... সুফিয়ান হতে বর্ণনা করেছেন যে, 445 01515 %1 এই আয়াতের অর্থ 41113 
১১৫-১ 445 অর্থাৎ আল্লাহ তা'আলা নিজেই এর সাক্ষী। ূ ৃ 

অতঃপর আল্লাহর বাণী ৪ ১,51," 511511, অর্থাৎ ‘অবশ্যই সে ধন-সম্পদের তীব্র লালসায় 
উন্য্ত।*। কেননা এটা মানুষের একটা সহজাত প্রবৃত্তি। আরবী ভাষাভাষীরা মানুষের ধন-সম্পদের ভালবাসার সাথে 
”,+১৯"বা তীব্র বিশেষণ সংযোগের কারণে মতবিরোধ করেছেন। বস্রার কোন কোন মুফাস্সিরের অভিমত এই 
যে, যারা ধন-সম্পদকে অত্যধিক ভালবাসে এবং এর তীব্র লালসায় সদা উন্মত্ত থাকে। অর্থাৎ বখীল বা কৃপণদের 
এর সা সা পানর নানী 

বং তা অর্জনের জন্য সদা সর্বদা ব্যতিব্যস্ত থাকে । 


তান? ৩৫ 


www.waytojannah.com 


Contents 


২৭৪ তাফসীরে তাবারী (আমপারা) 


কেউ কেউ বলেছেন সাধারণত যাদের ধনলিন্সা অত্যধিক, এটা তাদের জন্যই প্রযোজ্য ৷ অবশ্য কুফার কোন 
কোন ব্যাকরণবিদের অভিমত এই যে, ১১|| ১! শব্দটি “ ১১:২4 শব্দের পরে ব্যবহৃত হবে অর্থাৎ = 45] 
১৯৭। অর্থাৎ সে ধন-সম্পদের লালসায় উন্মত্ত । | 
_. ইউনুস...... ইবৃন যায়দ হতে বর্ণনা করেছেন যে, ১১৯] ১%-১। 1/5 এই আয়াতের অর্থ সে 
অবশ্যই দুনিয়ার ধন-সম্পদের তীব্র লালসায় উন্মত্ত । 

ইব্‌ন হুমায়দ Ce হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী 8 SU 
২] এ১ he Sy ১১ এই আয়াতটি পূর্বে আসার কারণ এই যে, এ 
অবহিত আছেন যে, নিশ্চয়ই মানুষ ধন-সম্পদের তীব্র লালসায় উন্মত্ত। 

অতঃপর আল্লাহর বাণী £ ১৬৪|| ৬০৪ (০ ১৯১21311152 91 “তবে কি সে সেই সময় সম্পর্কে কিছুই জানে 
না, যখন কবরে যা কিছু আছে তা উ্থিত হবে?” অর্থাৎ মরে যাওয়া মানুষ যেখানে যে অবস্থায়ই পড়ে থাকুক না 
কেন, তাকে সেখান হতে বের করে মানুষরূপে উঠানো হবে । 
.... আলী...... হযরত ইব্‌ন আব্বাস রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর কালাম £ (১4:1১:23 
১৯১৪) ৬৪ এর অর্থ যখন কবর হতে উথ্থিত হবে। আরবদের নিকট ১২, শব্দটির প্রয়োগ “১ ১৯ হিসেবেও 
হইয়া থাকে, কিন্তু উভয়ের অর্থ একই। 

অতঃপর আল্লাহ তা'আলার কালাম ৪ ১৫০11 (5৪ (5 01০৯ ‘এবং অন্তরে যা গোপন আছে তা প্রকাশ 
করা হবে" অর্থাৎ মানুষের অন্তরে যে সব চিন্তা-ভাবনা, কল্পনা-ইচ্ছা, উদ্দেশ্য ও প্রবণতা নুক্কায়িত আছে, তা সব-ই 
প্রকাশ করে দেয়ে হবে । যেমন £ 

আলী...... হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, ১৬--০|| ৬৪ ৮ /-৯৯ এই আয়াতে 
বর্ণিত ১ শব্দের অর্থ ১১১1 বা প্রকাশিত হবে। ৃ 

ইব্‌ন হুমায়দ.... সুফিয়ান হতে বর্ণনা করেছেন যে, ১১০11 (55 = 14 এ আয়াতে বর্ণিত == 
শব্দের অর্থ ১: বা পরখ করে বাইরে আনা । কেননা কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তির গোপন ভালমন্দ কার্যকলাপ, 
ইচ্ছা- উদ্দেশ্য ও প্রবণতা যাচই ও পরখ করে আলাদা আলাদাভাবে প্রকাশ করা হবে। 

অতঃপর আল্লাহর বাণী ৪ ০১১৭ ১০০১৪6৭1৫2১ ৩! অৰ্থাৎ “সেদিন তাদের অবস্থা কি হবে, তা তাদের 
প্রতিপালক সবিশেষ অবহিত ৷’ অর্থাৎ কোন ব্যক্তি তার কি ধরনের ভাল বা মন্দকাজ প্রকাশ্যে করল বা গোপন 
করল এবং এজন্য কে কি এবং কোন ধরনের শুভ প্রতিফল বা শাস্তি পাওয়ার যোগ্য, তা তিনি খুব ভালভাবেই 
জানেন। কেননা তিনিই একমাত্র সত্তা যিনি হৃদয়ের গোপন খবর সম্পর্কেও জ্ঞাত । 

সূরা আদিয়াত-এর তাফসীর এখানেই শেষ হলো। 


www.waytojannah.com 


Contents 


“9 #- 0 # 


২০১০ ১ ১১০ 
মক্কায় অবতীর্ণ, আয়াত-১১, রুকু-১। 
7১1১০০০1401 
দয়াময়, পরম দয়ালু আল্লাহ্‌র নামে । 


0 9265 (£) ৩ 82816 452 (1) 6 WL (1) 642% (৭) 
944)%45666 (5) 30520৬2৯৮0৩ 0:6৮ (০) & $220 66 
ড$0-) 68246 (5) ও 4505485৩287 ০০ ৩220565040৮ 

OEE (11) OLEAN 


১. মহাপ্রলয়! ২. কি সেই মহাপ্রলয়? ৩. তুমি কি জান সেই মহাপ্রলয় কি? ৪. সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত 
পতংগের মত ৫. এবং পর্বতসমূহ হবে রং বেরং -এর ধুনা পশমের মত । ৬. অতঃপর যার পাল্লা ভারী হবে ৭. 
সে তো সন্তোষজনক জীবন লাভ করবে । ৮. কিন্তু যার পাল্লা হালকা হবে, ৯. তার স্থান হবে হাবিয়ায় ৷ ১০. 
তুমি কি জান তা কি জিনিস? ১১. তা জ্বলস্ত আগুন । 


তাফসীর রর 
এখানে আল্লাহ রাববুল আলামীন $2 ১৪1 শব্দ ব্যবহার করেছেন। যার শাব্দিক অর্থ হলো ঠোকরকারী! কেননা 
£ ১৪ শব্দের অর্থ একটি জিনিস অপর একটি জিনিসের উপর শক্তভাবে আঘাত করা, যাতে প্রচণ্ড শব্দ হয় । এই শব্দ 
দ্বারা কিয়ামতের ভয়াবহ চিত্র ফুটিয়ে তোলা হয়েছে এবং এর অর্থ বিরাট দুর্ঘটনা বা মহাপ্রলয় । যেমন ঃ 

আলী আবু...... ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ৪ 8০811 শব্দটি কিয়ামতের 
নামসমূহের মধ্যে অন্যতম বিশেষ নাম । যার প্রয়োগের দ্বারা আল্লাহ তা'আলা তার ভয়াবহতা সম্পর্কে তার 
বান্দাদের মনে ভীতির সঞ্চার করেছেন। . 

মুহাম্মদ ইব্‌ন সাদ...... হযরত ইব্‌ন আব্বাস রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর কালাম £ 5০ )0811 
{2,1 শব্দের অর্থ ২০।...|| বা কিয়ামতের ভয়াবহ দিন। OO 
বাশার...... হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ৪ {2 ০,61 
শব্দের তাৎপর্য কিয়ামতের মহাপ্রলয় । ৃ | 


www.waytojannah.com 


0০০০০ ১০১... শর ২ 


Contents 
২৭৬ তাফসীরে তাবারী (আমপারা) 


আবু কুরাইব......ওয়াকী হতে বর্ণনা করেছেন যে, 6১৪11590311 51,11, এবং ২1 শব্দের অর্থ 
কিয়ামতের দিন। 

অতঃপর আল্লাহর বাণী £ ২০ )(31105 বা “মহা প্রলয় কি?’ এটা বলে এটার প্রচণ্ততা, ভয়াবহতা ও গুরুত্বের 
প্রতি আলোকপাত করা হয়েছে। কেননা আরবী ভাষায় এরূপ প্রবাদ আছে যে, ২,011 ১৫০১৪ অর্থাৎ অমুক গোত্র 
বা জাতির উপর কঠিন ও ভীষণতর বিপদ এসেছে। 

অতঃপর আল্লাহ পাকের কালাম 8 {= 310 4131 155 অর্থাৎ “তুমি কি জান সেই মহাদুর্ঘটনা কি?’ এখানে 
আল্লাহ রাব্বুল তার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সা)-কে সম্বোধন করে বলেছেন, তুমি কি জান সেই মহাপ্রলয় কি? 
এর জবাব আল্লাহ পাক নিজেই দিয়েছেন এবং ইরশাদ করেছেন ৪:০১] 515114০১4৮1 9545 (52 
অর্থাৎ “সেই দিন মানুষ বিক্ষিপ্ত পতংগের মত হবে ।" কেননা কিয়ামতের ভয়াবহতা পরিদর্শনে তারা এরূপ 
ব্ব্রতবোধ করবে এবং পাগলপারা অবস্থায় দৌড়াদৌড়ি করতে থাকবে; যেমন আলোর চারিধারে পোকা-মাকড় 
বিক্ষিপ্ত হয়ে উড়তে থাকে । 

বাশার...... হযরত আবূ কাতাদাহ রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী 8 UC ০:১৫ (5: 
৬9৯5511 ১১1৪] অর্থাৎ সেই দিন মানুষ বিক্ষিপ্ত পতংগের মত হবে, যারা আলোর চারিধারে অগ্নিতে 
আত্মাহুতি দেয়ার জন্য বিক্ষিপ্তভাবে উড়তে থাকে। কিয়ামতের প্রচণ্ততা ও ভয়াবহতা পরিদর্শনে পাপী-তাণীরা 
বেহুশ ও পাগলপারা অবস্থায় বিক্ষিপ্ত পতংগের ন্যায় চারদিকে ছুটাছুটি ও দৌড়াদৌড়ি করতে থাকবে । 

৪পর আল্লাহর বাণী ৪ ১১৪১]1 ১৫৯1৫ ০//১৯11:5%৫5$ “এবং পর্বতসমূহ রং-বেরং-এর ধুনা পশমের 

মত হবে।” এখানে আল্লাহ পাক কঠিন কিয়ামতের দিন পাহাড়গুলোর অবস্থা বর্ণনা করেছেন। যা অতীব শক্ত ও 
কঠিন হওয়া সত্বেও চূর্ণ-বিচূর্ণ হয়ে রং-বেরং-এর পশমের মত হবে । যেমন £ 

বাশার...... হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী 8141৫ JL ১9555 

১৯৯১ এই আয়াতে বর্ণিত ১১%] ১.1 এর অর্থ ০১১১১, ১৬. বা রং-বরং -এর ধুনা পশম । 
অতঃপর আল্লাহ তা'আলার কালাম 85915 485 5 (5 “বস্তুত যার পাল্লা ভারী হবে", এখানে পাল্লা 
ভারী হওয়ার অর্থ বদ আমলের তুলনায় নেক আমল অধিক বা ভারী হওয়া । যারা ফলশ্রুতি হিসেবে সন্তোষজনক ও 
পসন্দমত সুখের জীবনের অধিকারী হবে। যেমন কালাম পাকের ভাষায় £ ২১৯!) ২১০ ৪ ৬3 অর্থাৎ ‘সে 
তো লাভ করবে পসন্দমত সন্তোষজনক জীবন ।' যেমন ঃ 

আবু কুরাইব...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার বাণী  ₹-১/১ ২.০ ৮৪ 3৯ এই 
আয়াতে বর্ণিত সন্তোষজনক জীবন বলতে জান্নাতের সুখময় জীবনের প্রতি ইংগিত করা হয়েছে। 

বাশার...... হযরত আবু কাতাদাহ রো) হতে বর্ণনা করেছেন যে, Ll 2০১০ ৩৯ ৩৫৪ এর অর্থ ০৪৫০ 
4341 + বা জান্নাতের শাস্তিময় জীবনের অধিকারী হবে। 

অতঃপর আল্লাহ তা'আলার বাণী 8 {40 5১315 ২০5 ০ 1, 'অপরপক্ষে যার পাল্লা হালকা 
হবে, তার স্থান হবে হাবিয়ায়।” অর্থাৎ আল্লাহ তা“আলার সুবিচারের মানদণ্ডে যার বদ আমলের পাল্লার তুলনায় 
নেক আমলের পাল্লা হালকা হবে {, 4.2 51 অর্থাৎ 'হাবিয়া তার “মা” হবে । 4,4 শব্দটির মূল ধাতু হলো (৯ 
যার অর্থ উচ্চ স্থান হতে নিমনস্থানে পতিত হওয়া । আর ২2১0৯ বলা হয় এমন সুগভীর গর্তকে, যাতে কোন জিনিস 
পড়ে যায়। এখানে জাহান্নামকে 4291৯ বলার কারণ এই যে, তা খুবই গভীর হবে এবং জাহান্নামীদেরকে উপর 
হতে তাতে নিক্ষেপ করা হবে। 


www.waytojannah.com 


Contents 


সূরা করিয়া ২৭৭ 


বাশার...... হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী £ 331১ ০. ১ (০1১ 

২১90৯ 4.5 এই আয়াতে বর্ণিত 4.2 {3 এর তাৎপর্য জাহান্নাম-ই হবে তার একমাত্র আশ্রয়স্থল । কেননা 
সপ ssl না জাপটে 
জাহান্নাম ছাড়া তাদের আর কোন ঠিকানা হবে না। 

ইব্‌ন আবদুল আ'লা...... আস্আস ইব্‌ন আব্দুল্লাহ হতে বর্ণনা করেছেন যে, যখন কোন মুমিন বান্দা 
মৃত্যুমুখে পতিত হয়, তখন তার আত্মা পূর্ববর্তী মুমিন বান্দাদের রূহের সাথে গিয়ে সম্মিলিত হয় এবং তারা তাকে 
স্বাগত জানিয়ে বলতে থাকে, তোমরা এর সাথে সঠিক সঘ্যবহার কর; কেননা সে দুনিয়ার দুঃখময় জীবন হতে সদ্য 
প্রত্যাবর্তন করেছে। অতঃপর তারা তাকে জিজ্ঞেস করতে থাকে, অমুক ব্যক্তির খবর কি? তখন জবাবে সে ব্যক্তি 
বলে, সে তো আগেই মৃত্যুবরণ করেছে। সে কি তোমাদের সাথে মিলিত হয় নি? তখন তারা বলতে থাকে, সে 
ব্যক্তি তার জন্য নির্ধারিত স্থান হাবিয়ায় গমন করেছে। 

ইসমাঈল ইব্‌ন সাইফ আযলী...... আবূ সালেহ হতে বর্ণনা করেছেন যে, ২:৩.৯ -(3 এর অর্থ জাহান্নাম-ই 
হবে তার আশ্রয়স্থল । ৃ 

ইউনুস...... ইব্ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী 85:91 £( এর অর্থ 'হাবিয়া' দোযখ হবে 
তার প্রত্যাবর্তনের স্থান । এ ছাড়া তার আর কোনই আশ্রয়স্থল হবে না। 

মুহাম্মদ ইব্‌ন সা'দ...... হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, ২9. £:( অর্থাৎ জাহান্নাম 
তার “মা' হবে- এই আয়াতের তাৎপর্য এই যে, শিশুর জন্য যেমন মায়ের কোলই আশ্রয়স্থল; পরকালে 
জাহান্নামীদের জন্য ঠিক তেমনি জাহান্নাম-ই হবে একমাত্র আশ্রয়স্থল । 

অতঃপর আল্লাহর বাণী $ 4:১৯ 41): 1 অর্থাৎ ‘তুমি কি জান তা কি জিনিস?’ এখানে আল্লাহ রাব্বুল 
আলামীন তার হাবীব নবী মুহাম্মদ (সা)-কে জিজ্ঞেস করেছেন, হে মুহাম্মদ (সা)! তুমি কি জান তা কি জিনিস? 
অতঃপর এর জবাবে তিনি নিজেই ইরশাদ করেছেন £2, অর্থাৎ “তা হলো প্রজ্জবলিত অগ্নিকুণ্ত” ৷ যা কেবল 
গভীর গর্ত-ই হবে না, বরং সেই সুগভীর গর্ত আগুনে পরিপূর্ণ হবে। 

সূরা কারিয়াহ-এর তাফসীর এখানেই শেষ হলো। 


www.waytojannah.com 








Contents 


মক্কায় অবতীর্ণ, আয়াত-৮, কুকু-১। 
7১০১1১১১০11 
দয়াময়, পরম দয়ালু আল্লাহ্র নামে । 


HE (5) OOS ELH 0) OIE 2)$8৩০ 0) ৫৪1 ৫ OV) 
পর CE পাপা 


ও 28৮৯ টক টি 2 পুর্ণ চা 
(4) ORO 0 ৩ AINA 68674860805 
পাত লাতত ৫4৫24 £ 2 পাঠ, শর্ত ভাতা 

০1953 ৩১৮০ ৩৩০৩০ (4) ৫923 ০ ৮5 


১. প্রাচ্যের প্রতিযোগিতা তোমাদেরকে চরম গাফলতির মধ্যে নিমজ্জিত করে রেখেছে । ২. এমনকি (এই 
চিন্তায়ই) তোমরা কবরের মুখ পর্যন্ত গিয়া উপস্থিত হও । ৩. কক্ষণ-ই নয়। তোমরা অতি শীঘ্রই তা জানতে 
পারবে । ৪. অতঃপর কক্ষণ-ই নয়। খুব শীঘ্রই তোমরা তা জানতে পারবে । ৫. তোমাদের নিশ্চিত জ্ঞান 
থাকলে অবশ্যই তোমরা মোহাচ্ছন্ন হতে না। ৬. তোমরা অবশ্যই দোযখ দেখতে পাবে । ৭. আবার বলি, 
তোমরা সম্পূর্ণ নিশ্চিয়তা সহকারে (বা চাক্ষুষ প্রত্যয়ে) একে দেখতে পাবে । ৮. অতঃপর সে দিন তোমাদের 
নিকট এ সব নিয়ামত সম্পর্কে অবশ্যই প্রশ্ন করা হবে। 


তাফসীর 

এখানে আল্লাহ্‌ রাব্বুল আলামীন মানব জাতিকে লক্ষ্য করে বলেছেন, “হে লোক সকল! ধন-সম্পদ, 
আত্মাভিমান -ও প্রাচুর্ষের প্রতিযোগিতা তোমাদেরকে এমন চরম গাফলতির মধ্যে নিমজ্জিত করে রেখেছে যে, 
তোমরা মৃত্যুর মুখোমুখি গিয়া উপস্থিত হও। 

বাশার......হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ এরি 
2০11 ৯০১ এই সুরাটি বনী হারিসা ও বনী হারস নামক দুটি গোত্রের প্রসংগে অবতীর্ণ হয়েছে। যারা 
পরস্পরের প্রতিদ্বন্দ্িতায় প্রথমে নিজেদের জীবিত লোকদের গৌরবগাথা বর্ণনা করে, পরে কবরস্থানে উপস্থিত হয়ে 
স্ব-স্ব গোত্রের মৃত লোকদের গৌরবগাথা পেশ করে। 

ইব্‌ন আবদুল আ'লা......হযরত আবূ কাতাদাহ (রা) হঙ্তেব্র্ণনা করেছেন যে, 5411 ৮৫%11 এই সূরাটি 
লোকদের পরস্পরের মধ্যে ধন-সম্পদ, জ্ঞান-গরিমা ও প্রাচুর্যের প্রতিযোগিতার জবাব স্বরূপ অবতীর্ণ হয়, যার ফলে 
তারা চরম গাফলতি ও গুমরাহীর মধ্যে নিমজ্জিত হয় । হযরত নবী করীম (সা) বলেছেন, আয়াতের প্রকাশ্য অর্থে 
জানা যায়, তারা পরস্পর ধন-এঁশ্বর্ধ্য খ্যাতি, যশ-মান ও প্রাচুর্যের প্রতিযোগিতায় নিমজ্জিত থাকত। 


www.waytojannah.com 


Contents 


যানি ২৭৯ 


আবূ কুরাইব......মাত্রাফ ইব্‌ন আবদুল্লাহর পিতা হতে বর্ণনা করেছেন যে, একদা তিনি হযরত নবী করীম 
(সা)-এর দরবারে এমন সময় উপনীত হন, যখন তিনি সূরা আল্হাকুমুত্-তাকাসুর তিলাওয়াত করছিলেন । 
তঃপর তিনি বলেন, আসলে বনী আদম কিছুরই মালিক নয়, কেননা সে যা কিছু খানাপিনা করে, তা শেষ হয়ে 
যায়, যা সে পরিধান করে, তা নষ্ট হয়ে যায় এবং যা সে সদৃকা করে, তা পরিপূর্ণ হয়ে যায় । 

মুহাম্মদ ইব্‌ন হলফ আল্-আসকালানী......উবাই ইব্‌ন কা‘ব হতে বর্ণনা করেছেন যে, আমরা নবী করীম 
(সা)-এর এই কথাটিকে প্রথমে কুরআনের অংশ বলে মনে করতাম । যা এই, আদম সন্তান যদি দুই উপত্যকা ভর্তি 
সম্পদ পায়, তবুও সে তৃতীয় উপত্যকা পেতে চাবে। আদম সন্তানের পেট মাটি ছাড়া অন্য কোন জিনিস দিয়াই 
ভরতে পারে না। অতঃপর আল্লাহ-তা“আলা তওবাকারীদের গুনাহ মার্জনা করে থাকেন। অবশেষে এ! 
81481 এই সূরা অবতীর্ণ হয় । 

অতঃপর আল্লাহ্র বাণী £ ১৪০11 “5৮১ ২৯ অর্থাৎ ‘যতক্ষণ না তোমরা কবরের নিকট উপনীত হও।' 
এখানে স্পষ্টত কবর আযাব সম্পর্কে উল্লেখিত হয়েছে, যে সম্পর্কে তারা পূর্বে সন্দিহান ছিল। অতঃপর সূরা 
আত্-তাকাসুর অবতীর্ণ হওয়ার পর কবর আযাব সম্পর্কে তাদের ভ্রান্ত ধারণা দূরীভূত হয় । যেমন ৪ 

আবু কুরাইব......হযরত আলী (রা) বর্ণনা করেছেন যে, আমরা কবর আযাব সম্পর্কে সন্দেহ পোষণ করতাম, 
অতঃপর কবর আযাব সম্পর্কে স্পষ্টত এই আয়াত ৪ ৫.1 +4৮) ৮4০ ১51 +২$1 অবতীর্ণ হয়। 

ইব্‌ন হুমায়দ........হযরত আলী রো) হতে বর্ণনা করেছেন যে, সূরা তাকাসুর কবর আযাব সম্পর্কে 
অবতীর্ণ হয়। 

ইব্‌ন হুমায়দ......হযরত আলী (রা) হতে ভিন্ন সুত্রে বর্ণনা করেছেন যে, প্রথমত আমরা কবর-আযাব সম্পর্কে 
সন্দিহান ছিলাম, অতঃপর সূরা আত্-তাকাসুর অবতীর্ণ হয়, যাতে স্পষ্টত কবর আযাবের কথা উল্লেখ হয়েছে। 

অতঃপর্‌ আল্লাহ্র কালাম £ ১15 3১. 4 “কক্ষণ-ই নয় অতি শীঘ্রই তোমরা জানতে পারবে ।* অর্থাৎ 
তোমরা ভুল ধারণার মধ্যে পড়ে আছ। তোমরা মনে কর, দুনিয়ার ধন-সম্পদ অন্যদের তুলনায় বেশি বেশি লাভ 
করতে পারাই বুঝি যথার্থ উন্নতি ও প্রকৃত সাফল্য । আসলে তা সত্যিকার ও যথার্থ উন্নতিও প্রকৃত সাফল্য নয়; 
বরং এটা যে কত মারাত্মক ভুল ধারণা তা তোমাদের নিকট অতি শীঘ্রই পরিষ্কার হয়ে যাবে । 

অতঃপর আল্লাহ্‌র বাণী ৪ ১০1 -3১০ 9৫ ১ আবার শোন, কক্ষণ-ই নয়। খুব শীঘ্রই তোমরা জানতে 
পারবে ।' এখানে একই আয়াত দুইবার উক্ত হওয়ার কারণ বিষয়টির প্রতি অধিক গুরুত্ব প্রদান করা । এটাই আরবী 
ভাষাভাবীদের অন্যতম নিয়ম । কেউ কেউ বলেছেন, এখানে “অতিশীঘ্বই' অর্থ “পরকাল'-ও হতে পারে । কেননা যে 
মহান স্রষ্টার দৃষ্টি আদি হতে অনন্তকাল পর্যন্ত পরিব্যাপ্ত, তার নিকট হাজার বা লক্ষ বৎসরও মহাকালের একটি 
ক্ষুদ্রতম অংশ মাত্র । তাই তার দৃষ্টিতে পরকাল অতি নিকটে । 

কেউ কেউ বলেছেন, “অতি শীঘেই' বলে এখানে মৃত্যুকে বুঝান হয়েছে। কেননা এটা প্রত্যেক ব্যক্তির জন্যই 
অতি নিকটে । আর মৃত্যুর সাথে সাথে সবাই জানতে পারবে যে, সে থে সমস্ত ব্যস্ততার মধ্যে তার পার্থিব জীবন 
অতিবাহিত করেছে, তা তার জন্য সৌভাগ্যের প্রতীক ছিল, না চরম দুর্ভাগ্যের । 

অতঃপর আল্লাহ্র তা“আলার বাণী 8 5:1 1০ ০:৯০ ৬1 94 “তোমাদের নিশ্চিত জ্ঞান থাকলে অবশ্যই 
তোমরা মোহাচ্ছন্ন হতে না” অর্থাৎ আল্লাহ তা'আলা মৃত্যুর পর কিয়ামতের দিন হিসাব-নিকাশের জন্য যে আবার 
তোমাদেরকে জীবিত করবেন, যদি এ সম্পর্কে নিশ্চিত জ্ঞান তোমাদের নিকট থাকত, তবে তোমরা ধন-এশ্চর্য ও . 
প্রাচ্যের মোহে কিছুতেই বিভ্রান্তিতে পাড়ে গুমরাহ হতে না। 


www.waytojannah.com 





Contents 


২৮০ তাফসীরে তাবারী (আমপারা) 


বাশার......হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী $ ৪০ ১১০৮০ 31 9৫ 
dl এই আয়াতে বর্ণিত ১501 (1০ বা নিশ্চিত জ্ঞানের অর্থ হলো মৃত্যুর পর আল্লাহ্‌ পাক পুনরুথিত 
করবেন, সে সম্পর্কে সত্য ধারণা রাখা। 

অতঃপর আল্লাহ্র বাণী ঃ ১৯1 ১৩১ “তোমরা অবশ্যই দোযখ দেখতে পাবে । এখানে এটা 
মুশ্রিকদেরকে লক্ষ্য করে বলা হয়েছে। কেননা মুশরিকরা কিয়ামতের দিন স্বচক্ষে দোযখ দেখতে পাবে এবং এর 
শাস্তি ভোগ করে নিশ্চিত জ্ঞানের অধিকারী হবে । 

মুহাম্মদ ইব্‌ন সাঁঁদ......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ 1১১51 5 
১৯৪৪। ০০ এই আয়াতে মুশরিকদের কথা বলা হয়েছে। কেননা এটা নিশ্চিত অবধারিত সত্য যে, তারা 
জাহান্নামের অধিবাসী হবে । 

ঃপর আল্লাহ্‌ পাকের কালাম $ ১2৮41 ০০ ১০০৩২ ০০৮৭ ০ অর্থাৎ ‘সেদিন তোমাদের নিকট অবশ্যই 
এই সব নিয়ামত সম্পর্কে প্রশ্ন বা জিজ্ঞাসাবাদ করা হবে ।” আল্লাহ্‌র প্রদত্ত এই নিয়ামত কি ধরনের বা প্রকারের 
হবে, তা নিয়ে মুফাসসিরগণের মধ্যে মতভেদ আছে । কেউ কেউ বলেছেন, এটা হলো দুনিয়ার সুখ-শান্তি ও 
সুস্বাস্থ্যরূপ নিয়ামত । যেমন $ 

ইবাদ ইব্‌ন ইয়াকুব......হযরত ইব্‌ন মাসউদ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 8 5] 5 
::-541 ১৯ 3:১০ এই আয়াতে বৰ্ণিত যে নিয়ামতের কথা উল্লেখিত হয়েছে, তা হলো মানুষের সুখ-শান্তি ও 
সুস্বাস্থ্যরূপ নিয়ামত । 

আবু কুরাইব......হযরত আবদুল্লাহ (রা) হতেও একইরূপ অভিমত ব্যক্ত করেছেন। 

মুহাম্মদ ইব্‌ন সা‘দ......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র কালাম £ ০০০১৯৩৪১1০৮ শি) 

[>| এই আয়াতে যে নিয়ামতের কথা বর্ণিত হয়েছে, তা হলো মানুষের সুখ-শান্তি ও সবাস্থ্রূপ নিয়ামত । 

ইব্‌ন বাশার......সুফিয়ান হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম £ ৪৮১11 ০০ ৬০০৩ ০15০৭ PS এই 
আয়াতে যে নিয়ামতের কথা উক্ত হয়েছে, তা হলো মানুষের সুখ-শান্তি ও সুস্বাস্থ্যরূপ নিয়ামত । 

ইব্‌ন হুমায়দ......শাঁবী হতে বর্ণনা করেছেন যে, কিয়ামতের দিন বান্দার নিকট যে নিয়ামত সম্পর্কে 
জিজ্ঞাসাবাদ করা হবে তা হলো সুস্বাস্থ্য ও সুখ-শান্তিরূপ নিয়ামত। 

কেউ কেউ বলেছেন, কিয়ামতের দিন যে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে, তা হলো চক্ষু-কর্ণ ও 
সুস্বাস্থ্য ইত্যাদি সম্পর্কে । যেমন ৪ 

আলী......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ-তা“আলার বাণী ৪ ১1. 1 73 
| ০2 ১০৮, এই আয়াতে বৰ্ণিত যে সমস্ত নিয়ামত সম্পৰ্কে কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করা হবে, তা 
হলো, চক্ষু, কর্ণ ও শারীরিক সুস্থতা সম্পর্কে । আল্লাহ তা'আলা সেদিন বান্দাদেরকে জিজ্ঞেসে করবেন, তোমাদের 
শরীরের অংগ-প্রত্যংগগুলোকে কিরূপে ব্যবহার করেছিলে ? যেমন আল-কুরআনের ভাষায় 8 ত! 01 
Vs Lil 54 ৩1 2 95015 Lol, অর্থাৎ ‘সেদিন প্রত্যেক ব্যক্তির চক্ষু-কর্ণ এমনকি অন্তঃকরণ 
ইত্যাদি প্রত্যেক অংগ-প্রত্যংগকে জিজ্ঞাসাবাদ করা হবে ।' 

ইসমাঈল ইব্‌ন মৃসা......হাসান হতে বর্ণনা করেছেন যে আল্লাহ তা'আলার বাণী ৪০ ১০১: ০] 
১ এই আয়াতে যে নিয়ামতের দিকে ইংগিত করা হয়েছে, তা হলো চক্ষু, কর্ণ ও শারীরিক সুস্থতা সম্পর্কে । 

কেউ কেউ বলেছেন, তা হলো রোগমুক্তিরূপ নিয়ামত ৷ যেমন £ 


www.waytojannah.com 





Contents 


সূরা তাকাসুর ২৮১ 


ইবাদ ইব্‌ন ইয়াক্ব......আবু জাফর হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ ০ ১১০, 2১151 
১১২এ। এই আয়াতে যে নিয়ামতের প্রতি ইংগিত করা হয়েছে তা হলো, রোগমুক্তিরূপ নিয়ামত । 

' কেউ কেউ বলেছেন, এটা হলো এ নিয়ামত, যা মানুষ আহার ও পান করে থাকে । যেমন ৪ 

ইব্ন বাশার......ঝঁকর ইব্ন আতিক হতে বর্ণনা করেছেন যে, একদা আমি সাঈদ যুবায়রের হাতে এক গ্রাস 
মধু দেখতে পাই, যা পান করার পর তিনি বলেন, কিয়ামতের দিন তোমাদেরকে এ ধরনের নিয়ামতরাজি সম্পর্কে 
জিজ্ঞাসাবাদ করা হবে । 

আলী ইব্‌ন সাহ্ল......ইমরান ইব্‌ন আবূ আম্মার হতে বর্ণনা করেছেন যে আমি জাবির ইব্‌ন আবদুল্লাহ হতে 
এরূপ শ্ররণ করেছি, একদা নবী করীম (সা) হযরত আবু বকর ও হযরত উমর (রা) সহ আমাদের ঘরে তশরীফ 
আনলেন । আমি তাদেরকে সদ্যতোলা তাজা খেজুর ও ঠাণ্ডা পানি পান করতে দিলাম । তখন নবী করীম (সা) 
বললেন, এসব সেই নিয়ামত, যে বিষয়ে কিয়ামতের দিন তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। 
জাবির ইব্‌ন কুদী....... আম্মার ইব্‌ন আবূ আম্মার হতে বর্ণনা করেছেন যে আমি হযরত জাবির ইব্‌ন 
আবদুল্লাহ হতে শ্রবণ করেছি, একদা নবী করীম (সা) হযরত আবূ বকর ও উমর (রো) সহ আমাদের ঘরে 
তশ্রীফ আনলেন। অতঃপর আমি তাদেরকে সদ্য তোলা তাজা খেজুর ও ঠাণ্ডা পানি পান করতে দিলাম । তখন 
হযরত নবী করীম (সা) ইরশাদ করেন, এসব সেই নিয়ামত, যে সম্পর্কে কিয়ামতের দিন তোমাদেরকে 
জিজ্ঞাসাবাদ করা হবে । 

হাসান ইব্‌ন আলী......হযরত আবু হুরায়রা (রা) হতে বর্ণনা করেছেন যে, একদা নবী করীম (সা) এমন সময় 
আগমন করলেন যখন হযরত আবূ বকর ও উমর (রা) একস্থানে বসেছিলেন । তিনি তাদেরকে জিজ্ঞেসে করেন, 
তোমরা কি জন্য এখানে রসে আছ ? তদুত্তরে উভয়েই বলেন, আমরা ক্ষুধার তাড়নায় অস্থির হয়ে এখানে বসে 
পড়েছি। অতঃপর তিনি আল্লাহ্র শপথ করে বলেন, আমিও একমাত্র ক্ষুধায় কাতর হয়ে নির্গত হয়েছি। অতঃপর 
তারা এক আনসার সাহাবীর গৃহে উপনীত হলে তার স্ত্রী তাদেরকে স্বাগত জানান । তখন হুযুর (সা) আনসার 
সাহাবী সম্পর্কে জিজ্ঞেসে করলে জবাবে তার স্ত্রী বলেন, তিনি ঠাণ্ডা ও মিষ্টি পানি আনয়নের জন্য গমন করেছেন। 
ইত্যবসরে আনসার সাহাবী প্রত্যাগমন করে এরূপ উত্তম মেহমানদেরকে দর্শন করে আনন্দ প্রকাশ করতে লাগলেন 
এবং তিনি তাদেরকে সংগে নিয়ে খেজুর বাগানে উপস্থিত হলেন। অতঃপর তিনি এক ছড়া খেজুর তাদের সম্মুখে 
এনে রাখলেন । নবী করীম (সা) বললেন, তুমি নিজে কেন এই খেজুরগুলোকে ছড়া হতে ছিন্ন করে আনলে না ? 
তিনি জবাব দিলেন, আমি চাই আপনারা নিজেরাই বেছে বেছে নিজেদের হাতে ছিড়ে খেজুর খান। অতঃপর তারা 
খেজুর খেলেন ও ঠাণ্ডা পানি পান করলেন। পানাহার শেষ হলে পর নবী করীম (সা) বললেন, আমার প্রাণ ধার 
মুঠির মধ্যে তার শপথ! এই নিয়ামতগুলো সম্পর্কে তোমাদেরকে কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে । এই 
শীতল ছায়া, এই ঠাণ্ডা পানি সম্পর্কে । 

আবু কুরাইব......হযরত আবু হুরায়রা (রা) হতে বর্ণনা করেছেন যে, একদা রাসূলুল্লাহ সো) হযরত আবু বকর 
ও হযরত উমরকে বললেন, চল আমরা আবুল হাইসাম ইব্‌ন তীহান আনসারীর ঘরে যাই । তাদেরকে নিয়ে সেখানে 
উপনীত হলে ইবৃন হাইসাম তাদেরকে নিয়ে এক খেজুর বাগানে উপস্থিত হলেন এবং এক ছড়া খেজুর তাদের 
সম্মুখে এনে রাখলেন । নবী করীম সো) বললেন, তুমি নিজে কেন এই খেজুরগুলোকে ছড়া হতে বিচ্ছিন্ন করে 
আনলে না? তিনি জবাবে বললেন, আমি চাই আপনারা বেছে বেছে ও নিজেদের হাতে ছিড়ে খেজুর খান । অতঃপর 
তারা পরিতৃপ্তির সাথে খেজুর খেলেন ও ঠাণ্ডা পানি পান করলেন। পানাহার শেষ হওয়ার পর রাসূলুল্লাহ (সা) 
বললেন, ধার মুঠির মধ্যে আমার প্রাণ, তার শপথ! কিয়ামতের দিন তোমাদেরকে এই নিয়ামতগুলো সম্পর্কে 
জিজ্ঞাসাবাদ করা হবে । এই শীতল ছায়া, সুমিষ্ট খেজুর ও এই ঠাণ্ডা পানি সম্পর্কে । 
তাবারী-_৩৬ 


www.waytojannah.com 


পনি নিও SUN CEC রি + ENE os. 8 এ নিচ রা লাল কাকাননক 


Contents 


২৮২ তাফসীরে তাবারী (আমপারা) 


সালেহ ইব্‌ন মিস্মার......হযরত আবু হুরায়রা (রা) সুত্রে রাসূলুল্লাহ (সা) একইরূপ হাদীস বর্ণনা করেছেন 
এবং এর শেষে এই শীতল ছায়া, সুমিষ্ট খেজুর ও এই ঠাণ্ডা পানির কথাও উল্লেখ করেছেন। 

আলী......রাসূলুল্লাহ (সা)-এর মুক্ত করা গোলাম আবূ আসীব হতে বর্ণনা করেছেন যে, একদা রাত্রে নবী 
করীম (সা) আমাকে সাথে নিয়ে নির্গত হলেন । অতঃপর তিনি হযরত আবু বকর ও হযরত উমর (রা)-কে ডেকে 
তীর সংগে নেন। অতঃপর তিনি আমাদেরকে নিয়ে এক আনসার সাহাবীর বাড়িতে উপস্থিত হন এবং বলেন, 
আমাদেরকে কিছু খাদ্য ও পানীয় দাও। অতঃপর আনাসার সাহাবী তাদের সম্মুখে এক ছড়া খুরমা ও ঠাণ্ডা পানি 
পরিবেশন করলে তারা পরিতৃপ্তির সাথে পানাহার শেষ করেন। অতঃপর রাসূলুল্লাহ (সা) বলেন, কিয়ামতের দিন 
এই নিয়ামতগুলো সম্পর্কে অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে । এতদশ্রবণে হযরত উমর (রা) খেজুরের 
ছড়াটি নিয়ে এমন জোরে মাটিতে আছাড় মারেন যাতে খেজুরগুলি বিচ্ছিন্ন ও বিক্ষিপ্ত হয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়ে । 
অতঃপর তিনি প্রশ্ন করেন, ইয়া রাসূলাল্লাহ (সা)! আমার এ কাজটি সম্পর্কেও কি জিজ্ঞাসাবাদ করা হবে ? জবাবে 
তিনি বলেন, হ্যা! তোমাদের প্রত্যেকটি আমল সম্পর্কেই জবাবদিহি করতে হবে । 

ইয়াকুব......আবূ নাসর হতে বর্ণনা করেছেন যে, একদা রাসূলুল্লাহ্‌ (সা) তার সাহাবীদের সাথে একত্রে এক 
মজলিশে সুস্বাদু দ্রব্যাদি পানাহারের পর বলেন, এটাই হলো উত্তম নিয়ামতরাজি যে সম্পর্কে কিয়ামতের দিন 
তোমাদেরকে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে। 

মুজাহিদ ইব্‌ন মুসা...... মুহাম্মদ ইব্‌ন মাহমুদ হতে বর্ণনা করেছেন যে, যখন সূরা ৷ ৮৫৫11 অবতীর্ণ 
হয় এবং রাসূলুল্লাহ্‌ (সা) যখন এই সূরার শেষ আয়াত যার অর্থ ‘এর পর অবশ্যই তোমাদেরকে আল্লাহ্‌র 
নিয়ামতরাজি সম্পর্কে প্রশ্ন করা হবে’ তিলাওয়াত করেন; তখন সাহাবায়ে কিরাম জিজ্ঞেসে করেন, ইয়া রাসূলাল্লাহ 
(সা)! কি ধরনের নিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে ? জবাবে তিনি বলেন, সব রকমের নিয়ামত সম্পর্কেই 
জিজ্ঞাসাবাদ করা হবে। 

ইয়াকুব ইবৃন ইব্রাহীম ও হুসায়ন ইব্‌ন আলী......হযরত আবু হুরায়রা (রো)-হতে বর্ণনা করেছেন যে, 
রাসূলুল্লাহ (সা) বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ-তা“আলা বান্দাদেরকে সর্ব প্রথম তীর প্রদত্ত নিয়ামতরাজি 
সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন, যেমন আমি কি তোমাকে সুস্বাস্থের অধিকারী করি নি ? তোমাকে কি ঠাণ্ডা পানি পান 
করার জন্য দিই নাই? ইত্যাদি ইত্যাদি । 

ইব্‌ন হুমায়দ...... সাবিত বুনানী সূত্রে রাসূলুল্লাহ সো) হতে বর্ণনা করেছেন যে, কিয়ামতের দিন যে 
নিয়ামতরাজি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে, তা হলো খাদ্য, পানীয় ও পরিধেয় বস্ত্র সম্পর্কে । 

মিহরান......বাশার ইব্‌ন আবদুল্লাহ হতে বর্ণনা করেছেন যে, আমি আবূ উমামা হতে শ্রবণ করেছি “কিয়ামতের 
দিন যে নিয়ামতরাজি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে, তা হলো গমের রুটি ও সুস্বাদু পানীয় ।' 

মিহ্রান......বাকর ইব্‌ন আতীক হতে বর্ণনা করেছেন যে, একদা সাঈদ ইব্‌ন যুবায়র একপাত্র মধু আনয়ন 
করে বলেন, এটা এ নিয়ামত, যা সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করা হবে । 

কেউ কেউ বলেছেন, উপরোক্ত আয়াতের অর্থ এ সমস্ত সম্পদ ও নিয়ামত, যা মানুষ পার্থিব দুনিয়ায় ভোগ 
করে থাকে । যেমন ঃ 

মুহাম্মদ ইব্‌ন আমর ...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার বাণী £ ৯৬: ৮.1 1 
(1 ১5 এই আয়াতের অর্থ হলো তোমাদেরকে কিয়ামতের দিন পার্থিব জীবনের যাবতীয় ভোগ-বিলাস ও 
আরাম-আয়েশ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। 


www.waytojannah.com 


Contents 


সূরা তাকাসুর ২৮৩ 


বাশার......হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ-পাকের কালাম 8 8 


[41 ৩০ ১০৩২ এই আয়াতের তাৎপর্য এই যে, আল্লাহ্‌ জাল্লা শানুহু কিয়ামতের দিন প্রত্যেক বান্দাকে তার 
প্রদত্ত নিয়ামতরাজি সম্পর্কে প্রশ্ন করবেন। 

ইব্‌ন আবদুল আ'লা......হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ৪ ১%] ০১ 
[=41 ৩০ ১১০৩০ এই আয়াতে পরিষ্কার জানা যায় যে, কিয়ামতের দিন আল্লাহ তা'আলা তার প্রদত্ত 
নিয়ামতরাজি সম্পর্কে বান্দাদেরকে অবশ্যই জিজ্ঞাসাবাদ করবেন। - 

অবশ্য হাসান ও আবু কাতাদাহ হতে এক বর্ণনায় জানা যায় যে, আল্লাহ তা'আলা তিনটি জিনিস সম্পর্কে বনী 
আদমকে প্রশ্ন করবেন না। যথা ৪ তার পরিধেয় বস্তু, ক্ষুধার অন্ন ও বসবাসের জন্য বাসস্থান সম্পর্কে । 

এ সম্পর্কে গ্রন্থকারের অভিমত এই যে, প্রকাশ্য আয়াতের দৃষ্টিতে যখন দেখা যায়, কিয়ামতের দিন আল্লাহ 
তা“আলা বান্দাদের জন্য প্রদত্ত সমস্ত নিয়ামতরাজি সম্পর্কে প্রশ্ন ও জিজ্ঞাসাবাদ করবেন, তখন এরূপ বক্তব্য 
অযৌক্তিক যে তিনি কিছু কিছু নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন না। 

এখানেই সূরা তাকাসুরের তাফসীর শেষ হলো । 


www.waytojannah.com 


এ টি 





Contents 


“0 CA. SB, 


al ২ ০ 
সুরা আসর 
মক্কায় অবতীর্ণ, আয়াত-৩, রুকৃ-১। 
1:০৮ ০০৮০ 407:5 
দয়াময়, পরম দয়ালু আল্লাহ্‌র নামে । 


৩০৮০1১০১150) (1) 8৮: সু BOL | (1) ৩? (1) 

OXIA ১৩০3152%, 

১. মহাকালের শপথ! ২. মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে নিমজ্জিত, ৩. কিন্তু তারা নয়, যারা ঈমান এনেছে ও 
নেক আমল করেছে এবং একে অন্যকে হক উপদেশ দিয়েছে ও ধৈর্যধারণের উৎসাহ প্রদান করেছে। 


তাফসীর 

এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামীন, আল-আসর বা সময়ের শপথ করেছেন । কেউ কেউ বলেছেন আসর 
শব্দের অর্থ চলমান কালস্রোত, যা অব্যাহত গতিতে প্রবাহিত হচ্ছে। 

আবূ সালেহ......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ ৮০৯5 এর অর্থ 
দিনের একটি বিশেষ অংশ, যা আসরের সময় হিসেবে পরিচিত । 

ইব্‌ন আবদুল আ'লা......হাসান হতে বর্ণনা করেছেন যে, ১০119 শব্দের অর্থ সন্ধ্যার সময় । এখানে যে 
কালের শপথ করা হয়েছে এতে অতীত, বর্তমান ও ভবিষ্যত সবই গণ্য । কেননা কাল বা সময় স্রোত বলতে যেমন 
অতীতকালকে বুঝায়, তেমনি বুঝায় চলমান সময় স্রোতকেও । এতে বর্তমান বলতে কোন দীর্ঘ সময় নাই; বরং 
প্রতিটি মুহূর্তেই অতিবাহিত হয়ে অতীতের গর্ভে পুঞ্জীভূত হয় । আর অনাগত প্রতিটি মুহূর্ত আগত হয়ে ভবিষ্যতকে 
বর্তমান, এবং বর্তমানকে অতীত বানিয়ে দেয়। কাজেই সব ধরনের “কালই এর মধ্যে গণ্য । আর এই চলমান সময় 
স্বাতের শপথ করার সঠিক তাৎপর্য এই যে, কালের যে অংশ এখন চলছে, তা আসলে দুনিয়ায় কাজ করার জন্য 
এক-এক ব্যক্তি ও এক-এক জাতিকে আল্লাহর দেয়া সময় বা অবকাশ মাত্র । 

অতঃপর আল্লাহ পাকের বাণী ৪ ৯.২ ৪1 0৮-০১3 এ | এই আয়াতের অর্থ “মানুষ অবশ্যাই ক্ষতির মধ্যে 
নিমজ্জিত |" এখানে ১৮১১ শব্দটি একবচন যার অর্থ মানুষ কিন্তু পরবর্তী আয়াতগুলোতে চারটি গুণ সম্পন্ন 
লোকদেরকে তা থেকে ব্যতিক্রম বলা হয়েছে। এ কারণে এটা অনস্বীকার্য যে, এখানে “ইনসান' শব্দটি দ্বারা মানুষ 
জাতি বুঝায়। ব্যক্তি, গোষ্ঠী, জাতি এবং সমগ্র মানব সমাজ সকলেই সমানভাবে এতে শামিল । কাজেই উপরোক্ত 
চারটি গুণের অধিকারী যারা নয়, তারা সকলেই যে ক্ষতিগ্রস্ত হবে এটা সর্বদিক দিয়া সর্বাবস্থায় সত্য । কেননা এই 
গুণ হতে বঞ্চিত এক ব্যক্তি কিংবা জাতি বা হোক দুনিয়ার সব মানুষ, সকলের জন্যই এটা প্রযোজ্য । 


www.waytojannah.com 


Contents 
সূরা আসর ২৮৫ 


মুহাম্মদ ইব্‌ন আমর ...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার বাণী ৪ 531 ১১১ ৬ 
০০৮41151555 (95০1 5১৫৫ % ৮০4১ অর্থাৎ মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে নিমজ্জিত, নিক 
ঈমান এনেছে ও নেক আমল করেছে । এখানে ঈমান আনা ও নেক আমল করার অর্থ আল্লাহ তা'আলার 
একত্বাদকে মনে-প্রাণে স্বীকার করেছে এবং তার নির্দেশিত ফরয কাজগুলো সম্পাদন করেছে ও তিনি যা করতে 
নিষেধ করেছেন তা হতে বিরত থেকেছে। 

অতঃপর আল্লাহ পাকের বাণী £ 5২10152155 অর্থাৎ “তারা একে অন্যকে হক উপদেশ প্রদান করেছে?” 
এখানে হক উপদেশের তাৎপর্য হলো তারা লোকদেরকে অন্যায় ও অসত্য পথ হতে ন্যায় ও সত্যের প্রতি দাওয়াত 
প্রদান করেছে । যেমন $ 

বাশার......হযরত আবূ কাতদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহার বাণী ৪ 52101, 1559 এই 

ইব্‌ন আবদুল আ'লা......হাসান হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ-তা“আলা বাণী ৪ ৯1 1.5 1955 এই 
আয়াতে বর্ণিত ‘হক’ শব্দের অর্থ কিতাবুল্লাহ বা আল্লাহ কিতাব । ূ্‌ 

ইমরান ইব্‌ন বাকর...... হাসান হতে বর্ণনা করেছেন যে আল্লাহ্‌র বাণী -0:1১-০1১55 এই আয়াতের 
বর্ণিত $০1, শব্দের অর্থ ৭411 :-54 বা আল্লাহর কিতাব । 

অতঃপর আল্লাহ-তা'আলা তাবারাকা ওয়া তাআলার বাণী ঃ 42440105159 অৰ্থাৎ ‘তারা একে অন্যকে 
ধৈর্য-ধারণের উৎসাহ প্রদান করেছে ।' যেমন ৪ 

বাশার......হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ ১৯৯৪1৬০155৪ এই 
আয়াতের বর্ণিত ‘সবর’ শব্দের অর্থ | £24 বা আল্লাহ তা'আলা আদেশ ও নিষেধের অনুসরণ করা ৷ 

ইমরান ইব্ন বাকর...... হাসান হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ-পাকের বাণী 8 ১০১1: [29 এই 
আয়াতে বর্ণিত ‘সবর’ শব্দের অর্থ আল্লাহ্‌র নির্দেশের অনুসরণ করা । মি 

ইব্‌ন আবদুল আ'লা......হাসান হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম ৪ ১:--1৮:1-০1555 এই 
আয়াতে বর্ণিত ১: শব্দের অর্থ 4111 ২20০ বা আল্লাহ-তা“আলার অনুসরণ । 

এখানেই সূরা আসরের তাফসীর শেষ হলো। 


www.waytojannah.com 


Contents 


“ “#0 #04 
ba! ৯১৬০ 
সূরা হুমাযাহ 
মক্কায় অবতীর্ণ, আয়াত-৯, রুকু-১। 
MA eA dl ps 
দয়াময়, পরম দয়ালু আল্লাহ্র নামে । 


88৩682৩৩022 07) ৩85৫০5৩25৫6 0) 88668 OV 


ভা (৬) 85406 (২) ৩8420545০18 2273648:% 1 
৬৮ ৫০৫ পণ 2৭ Borst» Mrs * ৯ ৯৮৪০৭ 4৫ ৫ 
685৩৫৮৮৬ (0 ০৪৩৩০৮০৬ 5) 8894 ALS 


রা 
১. এমন প্রত্যেক ব্যক্তির জন্য নিশ্চিত ধ্বংস, যে লোকদের সন্মুখে ও পশ্চাতে নিন্দা করে। ২. যে 
লোক অর্থ সঞ্চয় করে ও তা বার বার গণনা করে । ৩. সে মনে করে যে, তার ধন-সম্পদ তাকে অমর করে 
রাখবে । ৪. কক্ষণই নয়, সে ব্যক্তি তো অবশ্যই হুতামায় নিক্ষিপ্ত হবে। ৫. আর তুমি কি জান, হুতামা কি? 
৬. এটা আল্লাহর প্রজ্্বলিত হুতাশন ৭. যা অন্তর পর্যন্ত স্পর্শ করবে । ৮. এটা ওদেরকে পরিবেষ্টন করে রাখবে 


৯. উচু উঁচু স্তম্ভে । 
তাফসীর - 

এখানে আল্লাহ রাব্বুল আলামীন ইরশাদ করেছেন ৪ ৮১০ ৮১০২ 441)", অর্থাৎ ‘এমন ব্যক্তির জন্য নিশ্চিত 
ধ্বংস যে লোকদের সম্মুখে ও পাশ্চাতে গালাগালি ও নিন্দাবাদ করে।’ আরবী ভাষায় হুমাযাহ্‌ ও ‘লুমাযাহ্‌’ শব্দ দু'টি 
অর্থের দিক দিয়ে প্রায়ই সমার্থবোধক । আরবী ভাষাভাষী কিছু লোক 'হুমাযাহর' যে অর্থ বলেন, অন্যেরা ঠিক সেই 
অর্থেই বলেন ‘লুমাযাহ্‌’ শব্দ । কাজেই শব্দ দুটিই মিলিতভাবে এই অর্থ প্রকাশ করে। যেমন ঃ 

মাস্রূক ইব্‌ন আবান......আবুল জাওযা হতে বর্ণনা করেছেন যে, একদা তিনি হযরত ইব্‌ন আব্বাস (রা)-কে 
উপরোক্ত আয়াত সম্পর্কে জিজ্ঞেস করলে জবাবে তিনি বলেন, আল্লাহ তা'আলা এ সমস্ত ব্যক্তির জন্য ধ্বংসের 
খবর প্রদান করেছেন যারা চোগলখুরী ও কুটনামী করে একজনের বিরুদ্ধে অন্যজনকে উত্তেজিত করে বন্ধুদেরকে 
পরস্পরের শক্র বানায় । 

ইব্‌ন হুমায়দ...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী $ ৪১: ১০৯ 4] 49 এই আয়াতে 
বর্ণিত ৮১৯ শব্দের অর্থ যে ব্যক্তি অন্যের গোশত খায় অর্থাৎ পরনিন্দা করে এবং ৪১] শব্দের অর্থ যে অন্যকে 


www.waytojannah.com 


Contents 


সাত ২৮৭ 


অভিসম্পাত করে বা কলংকিত করে। অবশ্য মুজাহিদ হতে উল্লেখিত শব্দদ্বয়ের অর্থ বিপরীতভাবেও বর্ণনা করা 
হয়েছে । যেমন ঃ ূ 
আবু কুরাইব......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী 8 ৪১] ৪১৮৯ ০/৫1/:5 এই আয়াতে 
বর্ণিত ‘হুমাযাহ’ শব্দের অর্থ যে অন্যকে অভিসম্পাত করে, কলংকিত করে এবং 'লুমাযাহ' শব্দের অর্থ যে ব্যক্তি 
অন্যের গোশত খায় বা পরনিন্দা করে । 
মাসরূক ইব্‌ন আবান......মুজাহিদ হতে অনুরূপ বর্ণনা করেছেন। 
অবশ্য মুজাহিদ হতে এর বিপরীত বর্ণনাও উল্লেখ আছে। যেমন ঃ 
ইব্‌ন বাশার......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের কালাম £ ৮১] ৯১০৯ ০1429 এই 
আয়াতে বর্ণিত “হুমাযাহ্‌* শব্দের অর্থ পরনিন্দাকারী এবং 'লুমাযাহ' শব্দের অর্থ অভিসম্পাতকারী। 
অনুরূপভাবে বাশার....... হযরত আবু কাতাদাহ রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা“আলার বাণী £ 
ূ ৮১ ৮১০৯ 051 429 এই আয়াতে বর্ণিত “হুমাযাহ' শব্দের অর্থ যে ব্যক্তি পরনিন্দা ও পরচর্চা করে এবং 
‘লুমাযাহ’ শব্দের অর্থ, যে ব্যক্তি অন্যকে অভিসম্পাত করে । 
ইবন হমায়দ যি হযরত RID NA সি hola Bho Wot lear 
ং অন্যকে অভিসম্পাত ও বিদ্রুপ করে। 
ইবৃন হুমায়দ......আবুল আলিয়া হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ 5১44 ৮১০৯ 4129 এই 
আয়াতে বর্ণিত ৮:১০ শব্দের অর্থ যে লোকদের সম্মুখে নিন্দা করে এবং £১4! শব্দের অর্থ যে লোকদের পশ্চাতে 
ূ নিন্দাবাদ করে। 
ইব্‌ন আবদুল আ'লা......হযরত আবু কাতাদাহ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম ৪ ৪১৯ 14 1১ 
৮১4 এই আয়াতের তাৎপর্য হলো, যে ব্যক্তি অন্যকে ঘৃণা ও অপমান করে, বিদ্রুপ করে, চোখে কটাক্ষ করে, 
চোগলখুরী ও কুটনামী করে এবং অন্যের কলংক রটায় । এদের সম্পর্কেই বলা হয়েছে যে, এদের ধ্বংস নিশ্চিত । 
হারিস......মুজাহিদ হতে বর্ণনা*করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ ৪১] ৪.৯ U1 429 এই আয়াতে বর্ণিত 
‘হুমাযাহ’ শব্দের অর্থ যে অন্যকে দেখে অংগুলি সংকেত করে এবং 'লুমাযাহ' শব্দের অর্থ, যে মুখ দ্বারা পরনিন্দা ও 
পরচর্চা করে। 
ইউনুস...... ইব্‌ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌ পাকের কালাম ৪ 5৭] ৪১৮৯ 41459 এই 
আয়াতে বর্ণিত ‘হুমাযাহ’ শব্দের অর্থ যে কাউকে দেখে অংগুলি সংকেত করে ও চোখে কটাক্ষ করে এবং 'লুমাযাহ' 
শব্দের অর্থ কারো অনুপস্থিতিতে তার দোষ রটায় ও চোগলখুরী করে ও বন্ধুদেরকে পরম্পরের শক্র বানায় । 

- _ কেউ কেউ বলেছেন, এই শব্দ দ্বারা মুশরিকদের প্রতি ইংগিত করা হয়েছে। কেননা এই সূরায় জাহিলী 
সমাজের প্রাধান্য ও নেতৃত্বের নমুনা পেশ করে প্রকারান্তরে লোকদের নিকট এই প্রশ্ন তুলে ধরা হয়েছে যে, এই 
ধরনের স্বভাব-চরিত্রের অধিকারী ব্যক্তিদের পরিণামে ধ্বংস ও ক্ষতি ছাড়া আর কি হতে পারে ? কারো কারো মতে 
এর দ্বারা জামিল ইব্‌ন আমের বা আখনাস ইব্‌ন সুরাইকের মত কাফিরের বর্ণনা করা হয়েছে। 

মুহাম্মদ ইব্‌ন সা"দ......... হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের বাণী ৪ 
৮১1 ৪১৯৯ (0415 এই আয়াতে মুশরিকদের চরিত্রের প্রতি ইংগিত করা হয়েছে, যারা লোকদেরকে ঘৃণা 
ও অপমান করে, চোগলখুরী ও কুটনামী করে একজনকে অন্যজনের বিরুদ্ধে উত্তেজিত করে বন্ধুদেরকে পরম্পর 
শত্ৰু বানায়। 


www.waytojannah.com 





শি শপ পপ || পপ সপ্ত প্ ও. 


Contents 


২৮৮ তাফসীরে তাবারী (আমপারা) 


হারিস......রাক্কার একজন অধিবাসী হতে বর্ণনা করেছেন যে, সূরা হুমাযাহ জামিল ইব্‌ন আমের জুমাহির 
কারণে অবতীর্ণ হয়। কেননা সে উপরে বর্ণিত চরিত্রের কষ্টর মুশরিক ছিল। 

হারিস.... অরাকা জামিয়া হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের কালাম £ ১১ ৮১৯ 4145 এই 
আয়াতে বর্ণিত “হুমাযাহ' ও 'লুমাযাহ' শব্দ দ্বারা কেবল জামিল ইব্‌ন আমের জুমাহিকেই বুঝান হয় নাই; বরং 
অনাগত ভবিষ্যতে এই পৃথিবীতে এরূপ কুটিল চরিত্র ও স্বভাবের যত লোক আগমন করবে, সকলকে বুঝান 
হয়েছে। কেননা এদের সকলের পরিণতি একইরূপ হবে এবং জাহান্নাম হবে তাদের স্থায়ী ঠিকানা । 

মুহাম্মদ ইব্‌ন আমর...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার বাণী ৪ ৮১ ৮১২৯ 41125 
এই আয়াতে বর্ণিত “হুমাযাহ' ও ‘লুমাযাহ’ বিশেষণ দুটি কোন ব্যক্তি-বিশেষের জন্য নির্ধারিত নয়; বরং এই 
চরিত্রের অধিকারী যারা, তাদের সবাই এর অন্তগর্ত হবে। 

অতঃপর আল্লাহ্‌র বাণী 8 ১:৮০ 30, ৮২ | অর্থাৎ ‘যে লোক ধন-সম্পদ সঞ্চয় করে ও তা বারবার 
গণনা করে ।” এই আয়াতের তাৎপর্য এই যে, সেই ব্যক্তি অন্যদের অপমান-লাঞ্কনার জন্য যে কাজ করে, তা তার 
ধন-এশ্বর্ষের প্রাচুর্য ও অহস্কারের দরুনই করে । এখানে J = শব্দের অর্থ এই যে, সে বিপুল পরিমাণে অর্থ 
সঞ্চয় করে । আর “গুণে গুণে রাখে’ এই শব্দ দ্বারা সে ব্যক্তির কার্পণ্য ও অর্থ পুজার হীন মানসিকতা চোখের সামনে 
ভেসে উঠে। 

এই আয়াতের ক্রিআতে (পঠন পদ্ধতিতে) কারীদের মধ্যে মতভেদ পরিলক্ষিত হয় । মদীনার অধিবাসীদের 
মধ্য হতে আবূ জাফর এবং কৃফার কারী আসিম ছাড়া আর সমস্ত ক্বারী ৮* শব্দটির ১:০ শব্দটিতে তাশ্দীদ 
সহকারে পড়ার পক্ষে অভিমত পেশ করেছেন। অপরপক্ষে আবূ জা’ফর ছাড়া মদীনা ও হিজাযের সমস্ত ক্বারী এবং 
করেছেন। তবে সমস্ত ক্বারীর অভিমত এই যে, ১১১০১ শব্দের ৩1. শব্দটি অবশ্যই তাশৃদীদযুক্ত হবে। 

অতঃপর আল্লাহ তা'আলার বাণী ৪ ১১131 411 51 ০.১ অর্থাৎ “সে মনে করে যে, তার ধন-সম্পদ তাকে 
অমর করে রাখবে ৷’ এই আয়াতের তাৎপর্য এই যে, ধন-সম্পদের মোহে সে ব্যক্তি এরূপ মনে করে যে, অর্থ- 
সম্পদ তাকে চিরন্তনী জীবন প্রদান করবে, তাহাকে চিরকাল রক্ষা করবে ও বীচাবে। এই ভাবে সে তার মৃত্যুর কথা 
পৰ্য্যন্ত বিস্থৃত হয়ে যায়। একদিন যে তাকে এই মায়াময় মণি-কাঞ্চনের মোহ পরিত্যাগ করে এই দুনিয়া হতে 
সম্পূর্ণ রিক্ত হস্তে বিদায় গ্রহণ করতে হবে, সে কথা আদৌ সে ব্যক্তি স্মরণ করে না। 

অতঃপর আল্লাহ রাব্বুল আলামীন % শব্দ ব্যবহার করে বলেছেন, এরূপ কক্ষণ-ই নয়। অর্থাৎ দুনিয়ার 
ধন-সম্পদ কখনই মানুষের জন্য চিরন্তন জীবন ধারণের কারণ হতে পারে না, বরং প্রকৃত সত্য এই যেমন কালাম 
পাকের ভাষায় £ 1 ৪ ১১১০] অর্থাৎ সে ব্যক্তি তো অবশ্যই হুতামায় নিক্ষিপ্ত হবে বা সে ব্যক্তি 
কিয়ামতের দিন অবশ্যই হুতামায় নিক্ষিণ্ড হবে । আর হুতামাহ হলো একটি জাহান্নামের নাম । 7.৯ শব্দটি 7 
হতে নির্গত হয়েছে, যার অর্থ ভেঙ্গে ফেলা, নিম্পেষিত ও চূর্ণ-বিচূর্ণ করা ৷ এ জাহান্নামের নাম এই জন্য হুতামাহ 
রাখা হয়েছে যে, এতে যাই নিক্ষিপ্ত হবে, এর অন্তহীন গভীরতা ও আগুনের প্রচণ্ডতা দ্বারা তাকে তৎক্ষণাৎ চূর্ণ-বিচুর্ণ 
ও ছিন্ন ভিন্ন করে ফেলবে । তার কোন অস্তিত্বই থাকবে না। 

কেউ কেউ আয়াতটি “১ , ১, | পড়েছেন যার অর্থ এই হুতামাহ জাহান্নামে ‘হুমাযাহ’ ও “লুমাযাহ' এই 
টি চারি রি নাগ নাসির বারন কানা বাটি? রন রানার ররর 
হবেনা। 


www.waytojannah.com 


Contents 


সূরা হুমাযাহ ২৮৯ 


অতঃপর আল্লাহ্‌র বাণী £ ২২1, 41১১1 ৮০5 অর্থাৎ ‘তুমি জান, সেই হুতামা কি ?' এখানে আল্লাহ পাক 
তাঁর হাবীব মুহাম্মাদ (সা)-কে জিজ্ঞেস করেছেন, হে নবী! তুমি কি জান সেই হুতামাহ কি ? আল্লাহ পাক স্বয়ং এর 
জবাব প্রদান করে বলেছেন $ $১591 ৮৫০ ০5 :524 1 ১১3৮০141111 () “এটা আল্লাহের প্রজ্বলিত হুতাশন 
যা অন্তর পর্যন্ত স্পর্শ করবে।” এখানে জাহান্নামের আগুনকে আল্লাহ্‌র আগুন বলা হয়েছে। এ ছাড়া আর কোন 
স্থানেই কালাম পাকে জাহান্নামকে আল্লাহ্‌র আগুন বলা হয় নি। এখানে আল্লাহ্র আগুন বলায় একদিকে যেমন তার 
ভয়াবহতা প্রকাশিত হয়েছে, তদ্রুপ অপরদিকে এটা জানা যাচ্ছে যে, দুনিয়াতে ধন-সম্পদ পেয়ে যারা 
গৌরব-অহংকারে নিমজ্জিত হয়, তাদেরকে আল্লাহ তা'আলা ঘৃণা করেন এবং তাদের প্রতি তীব্র ক্রোধের দৃষ্টি 
অবশ্যই নিক্ষেপ করবেন । 

অতঃপর আল্লাহ্‌র বাণী ৪ ১৬. ৫-1০ (4১1 “তা এদেরকে পরিবেষ্টন করে রাখবে' অর্থাৎ জাহান্নামের 
অপরাধী লোকদেরকে নিক্ষেপ করার পর উপর হতে এর মুখ এমনভাবে বন্ধ করে দেয়া হবে যে, কোন দরজা 
খোলা থাকা তো দূরের কথা, কোথাও একটি ছিদ্রও থাকবে না। যেমন $ | 

আবু কুরাইব......হযরত ইব্ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, %. :০ট শব্দের অর্থ ঢেকে বন্ধ 
করে দেয়া। 

উবায়দ ইবন আসবাত......আতিয়া হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার বাণী ৪ 5০১৮ ১$121$5। 
এই আয়াতে বর্ণিত $১০; শব্দের অর্থ ঢেকে বন্ধ করে দেয়া । ৃ ৃ 

ইবৃন হুমায়দ......সাঈদ হতে বর্ণনা করেছেন যে, দোযখের কোন একজন বাসিন্দা এইভাবে সহম্ত্র বৎসর ধরে 
চীৎকার করতে থাকবে যে, ইয়া হান্নান! ইয়া মান্নান! আমুর প্রতি আপনার খাস অনুগ্রহ বর্ষণ করুন । তখন আল্লাহ 
তাআলা হযরত জিবরাঈল (আ)-কে নির্দেশ দিবেন, হে জিবরাঈল! তুমি আমার এই বান্দাকে দোযখ হতে বের 
করো । হযরত জিবরাঈল (আ) সেই বান্দাকে বাইরে আনতে গিয়া দেখতে পাবেন যে, জাহান্নামের মুখ সম্পূর্ণরূপে 
বন্ধ রয়েছে । তখন তিনি আল্লাহ পাকের দরবারে আরয করবেন, হে আমার প্রতিপালক! তাদের উপর ঢাকনা বন্ধ 
করে দেয়া হয়েছে। এতদশ্রবণে দয়াময় আল্লাহ বলবেন, হে জিব্রাঈল ! তুমি তা খুলে ফেল এবং আমার বান্দাকে 
বাইরে আন । অতঃপর তিনি সেই বান্দাকে কালো কয়লার মত অবস্থায় বাইরে এনে জান্নাতের উপকূলে নিক্ষেপ 
করবেন । এমতাবস্থায় আল্লাহ তা'আলা তার শরীরে রক্ত-মাংস, অস্থি-মজ্জা, পশম ইত্যাদি সবই তৈরি করে তার 
নতুন জীবন প্রদান করবেন । 

মুহাম্মদ ইব্‌ন সা'দ........ হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তাআলার বাণী ৪ 
৯০০১০ 145 {5 এই আয়াতে বর্ণিত ৪০০১০ শব্দের অর্থ ২21৯ বা বন্ধ থাকবে। অর্থাৎ নিশ্চয়ই তা তাদের 
উপর ঢেকে বন্ধ করে দেয়া হবে। 

ইউনুস......ইব্‌ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৯:০০ ৫১5 (০1 এই আয়াতে বর্ণিত 
১:০০ শব্দের অর্থ ঢেকে বন্ধ করে দেয়া। কেননা আবরদের মধ্যে এরূপ প্রচলিত আছে যে, তারা দরজা বন্ধ 
করার জন্য | 5151 এর পরিবর্তে -১১| ৬০5! -ও ব্যবহার করে থাকে । " 

অতঃপর আল্লাহ্‌ তা'আলার বাণী ৪ ৪০৮০ nt ও অর্থাৎ “তাদেরকে উঁচু উঁচু স্তম্ভের সাথে বেঁধে 
রাখা হবে ।? 

ক্বারী সাহেবগণ এই আয়াতের ক্রআতের মধ্যে মতভেদ করেছেন । মদীনা ও বসরার সমস্ত কারীর অভিমত 
এই যে, ০০০ অর্থাৎ শব্দটির প্রথম ও দ্বিতীয় অক্ষর অবশ্যই যবরবিশিষ্ট হবে। অবশ্য কুফার করীগণের মতে ১.০ 
শব্দটির প্রথম ও দ্বিতীয় অক্ষর অবশ্যই পেশবিশিষ্ট হবে। 


তাৰ রি ৩৭ 


www.waytojannah.com 


Contents 


২৯০ তাফসীরে তাবারী (আমপারা) 


গ্রন্থকার বলেন £ এরূপ দুই ধরনের ক্রিআতই সহীহ ও বহুল প্রচলিত। কেননা এ ধরনের ব্যবহার-বিধি 
আরবদের মধ্যে প্রায়ই লক্ষ্য করা যায়। 


ইব্‌ন হুমায়দ......হযরত আবূ কাতদাহ হতে বর্ণনা করেছেন যে, হযরত আবদুল্লাহ উপরোক্ত আয়াতটি এভাবে 
পড়তেন 8 ৮: ৬০৯০৯০৭৮০৫5 {| যার অর্থ এই যে, জাহান্নামের দরজাসমূহ উপর হতে বন্ধ করার 
পর উপরের দিকে বড় বড় স্তম্ভ বসিয়ে দেয়া হবে। 

মুহম্মদ ইব্‌ন সা'দ......আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ ৮. ৬.০ :৮3 এই আয়াতের 
তাৎপর্য হলো, আল্লাহ তা“আলা পাপীদেরকে জাহান্নামে প্রবেশ করানোর পর এর দরজাসমূহ উপর হতে বন্ধ করে 
দেবেন এবং এর উপরের দিকে বড় বড় স্তম্ভ বসিয়ে দেবেন। এই সময় তাদের গলদেশ লৌহ জিঞ্জির দ্বারা বাধা 
থাকবে যা ধরে টেনে তাদেরকে দোযখের মধ্যে নিক্ষেপ করা হবে। 

ইউনুস......ইব্ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র তা'আলার বাণী ৪ 5১১১১ 4. 5৪ এই আয়াতের 
কয়েকটি অর্থ হতে পারে । একটি এই যে, জাহান্নামের দরজাসমূহ উপর হতে বন্ধ করার পর এর উপরের দিকে বড় 
বড় স্তম্ভ বসিয়ে দেয়া হবে। দ্বিতীয় অর্থ 8 এই অপরাধী লোকদেরকে উঁচু উঁচু স্তম্ভের সাথে বেঁধে রাখা হবে । আর 
তৃতীয় অর্থ হলো, সেই আগুনের লেলিহান শিখাসমূহ লম্বা স্তম্ভের মত উর্ধ্বদিকে উঠতে থাকবে এবং এইভাবে 
তাদেরকে শাস্তি প্রদান করা হবে। 

বাশার......হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার বাণী 8 ৪4১» ৬৮০ (৮৪ 
এই আয়াতের অর্থ হলো পাপীদেরকে জাহান্নামের উঁচু উঁচু স্তম্ভের সাথে বেঁধে শাস্তি প্রদান করা হবে। 

ইব্‌ন হুমায়দ......হযরত আবূ কাতাদাহ রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 8 ৮১৯ ৯০ ৮৪ এই 
আয়াতের অর্থ হলো জাহান্নামীদেরকে উঁচু উচু স্তম্ভের সাথে বেধে আযাব দেয়া হবে। 

কেউ কেউ বলেছেন, এই আয়াতের অর্থ জাহান্নামীদেরকে একটি উচু স্তম্ভের সাথে বেঁধে শাস্তি প্রদান 
করা হবে। 

গ্রন্থকার বলেন ঃ পাপীদেরকে আল্লাহ রাব্বুল আমলামীন কিভাবে তাদের পাপের বিনিময়ে শাস্তি প্রদান করবেন 
তা কেবলমাত্র তিনিই জানেন। তবুও এই ব্যাপারে যতটুকু বলা সম্ভব, তা অবশ্যই বর্ণনা করা হয়েছে। 

এখানেই সূরা হুমাযার তাফসীর সমাপ্ত হলো । 


www.waytojannah.com 


Contents 


গু 


০ oo %৮০4 


মক্কায় অবতীর্ণ, আয়াত-৫, রুকু-১। 
১৯১1৯৯০4417 
দয়াময়, পরম দয়ালু আল্লাহ্‌র নামে । 


ও 1০4০৩ sd oe (1) ১১৯ সস পুলা (1) 


১. তুমি কি দেখ নাই তোমার প্রতিপালক হস্তিবাহিনীর সাথে কি করেছেন ? ২. তিনি কি তাদের 
কৌশলকে সম্পূর্ণরূপে ব্যর্থ করে দেন নাই ? ৩. তিনি তাদের বিরুদ্ধে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেন। ৪ 
যারা তাদের উপর কংকর নিক্ষেপ করে। ৫. অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণ সদৃশ করেন। 


তাফসীর . 

এখানে আল্লাহ রাব্বুল আলামীন তার হাবীব হযরত মুহাম্মদ (সা)-কে সম্বোধন করে বলছেন, হে নবী! তুমি কি 
দেখ নাই, তোমার রব্ব হস্তি বাহিনীর সাথে কিরূপ আচরণ করেছেন ? যারা সুদূর ইয়েমেন থেকে হাবশী বাদশাহ 
আবরাহার নেতৃত্ব কাবাঘর ধ্বংসের উদ্দেশ্যে আগমন করেছিল । 


অতঃপর আল্লাহ্র কালাম £ 2455 ৯৯১৪৫ 4৯৪11 অর্থাৎ ‘তিনি কি তাদের কৌশলকে সম্পূর্ণরূপে 
ব্যর্থ করে দেন নাই’ ? কেননা তারা যে কাবাঘর বিধ্বস্ত করার উদ্দেশ্যে এসেছিল, আল্লাহ্‌ তা'আলা তাদের এই 
প্রচেষ্টাকে সম্পূর্ণরূপে ব্যর্থ করে দেন। যেমন আনল্লাহ-তা“আলার বাণী ৪ 4241 1১৮ ne 4০15 অর্থাৎ 
তিনি তাদের বিরুদ্ধে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেন। 4131 7" শব্দ দ্বারা “আবাবিল' নামের এক জাতীয় 
পাখি আছে বলে আমরা জানি। কিন্তু আরবী ভাষায় (১:01 শব্দের অর্থ বহু সংখ্যক, ভিন্ন ও বিভিন্ন দল, যা বিত্তিন্ন 
দিক হতে একই লক্ষ্যপানে ছুটে আসে । যার পরিপ্রেক্ষিতে ইকরামা ও হযরত আবু কাতাদাহ রো) বলেন, এই 
ঝাকে ঝাকে পাখি লোহিত সাগরের দিক হতে এসেছিল । সাঈদ ও ইব্‌ন যুবায়র বলেন এ ধরনের পাখি না আগে 
কখনো দেখা গিয়েছে, না পরে দেখা গিয়েছে । এগুলো নজদের পাখি ছিল, না হিজাযের, না তিহামার- হিজায ও 
লোহিত সাগরের মধ্যবর্তী এলাকার, তা কেউই বলতে পারে না। হযরত ইব্‌ন আব্বাস (রা) বলেন, এদের চঞ্চুতো 


www.waytojannah.com 


Contents 


২৯২ ও তাফসীরে তাবারী (আমপারা) 


পাখির মতই ছিল, আর পাঞ্জা ছিল কুকুরের মত। হযরত ইকরামা (রা) এও বলেছেন যে, এই পাৰিগুলোর মাথা 
ছিল শিকারী পাখির মাথার মতই । 

সাওয়ার ইব্‌ন আবদুল্লাহ...... হযরত আবদুল্লাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তাআলার বাণী ঃ 
০1 |১১৮-এর অর্থ বিভিন্ন ও বিচ্ছিন্ন দল। 

ইব্‌ন বাশার...... আবদুল্লাহ হতে বর্ণনা করেছেন যে, 4031 1১-১৮ এর অর্থ বহু সংখ্যক ও বিভিন্ন দল। 

আলী...... হযরত ইবৃন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ (011) এর অর্থ যারা 
বিভিন্ন দিক হতে একই লক্ষ্যপানে ছুটে আসে । 

মুহাম্মদ ইব্‌ন সা"দ...... হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের কালাম £ 
0১০০ 1১৮ ৫21০ ১০১1, এই আয়াতে বর্ণিত 42541 শব্দের অর্থ যারা বিভিন্ন দিক হতে একই লক্ষ্যপানে 
ছুটে আসে এরূপ পক্ষীকূল । 

ইব্‌ন হুমায়দ...... সাঈদ ইব্‌ন আবদুর রহমান হতে বর্ণনা করেছেন যে, (1১11: অর্থ বহু সংখ্যক 
বিচ্ছিন্ন ও বিভিন্ন পাখির দল। ৃ 

আবু কুরায়ব...... হাসান হতে বর্ণনা করেছেন যে, আবাবিল শব্দের অর্থ বহু সংখ্যক 

মুহাম্মদ ইবৃন আমর...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বানী £:1:401+7. শব্দের অর্থ বিভিন্ন 
ও বিচ্ছিন্ন পাখির দল, যারা বিভিন্ন দিক হতে একই লক্ষ্যপানে ছুটে যায় । 

হুসায়ন......যাহ্‌হাক হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ-তা“আলার বাণী £ 4511১ এর অর্থ এমন পাখির 
দল, যা একই লক্ষ্য পানে ছুটে যায়। 

ইউনুস....... ইব্‌ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ J ১211১ এখানে আবাবিল 
শব্দের অর্থ বিভিন্ন বিচ্ছিন্ন দল, যারা একই লক্ষ্য পানে বিভিন্ন দিক হতে ছুটে আসে । কেউ কেউ বলেছেন এরা 
ছিল সামুদ্রিক পাখি যা লোহিত সাগরের দিক হতে ঝাঁকে ঝাঁকে এসেছিল। যাদের বর্ণ ছিল কারো মতে 
শাদা, কারো মতে কালো এবং কারো মতে সবুজ আর তাদের চঞ্চু ছিল পাখির চঞ্চুর মতই আর পাঞ্জা ছিল 
কুকুরের মত । 

ইয়াকুব...... মুহাম্মদ ইব্‌ন সিরিন হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ /১১৮:11:% এই আয়াতে বর্ণিত 
‘আবাবিল’ শব্দের অর্থ এমন ধরনের পাখি যাদের চঞ্চুতো পাখির মতই ছিল কিন্তু পাঞ্জা ছিল কুকুরের মত। 
_. ইয়াকুব...... ইকরামা হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার বাণী £ /+:0:11:1 এর অর্থ এমন এক 
ধরনের সামুদ্রিক পাখি, যাদের রং ছিল সবুজ এবং ওদের মাথাগুলো ছিল শিকারী পাখির মাথার মত। 

ইব্‌ন বাশার...... উবায়দ ইব্‌ন উমায়র হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের কালাম 1১11 এর 
অর্থ এমন এক ধরনের সামুদ্রিক পাখি, যাদের রং কালো এবং প্রত্যেকটি পাখির ঠোটে একটি ও পার্জায় দুইটি করে 
পাথরের টুকরা ছিল । 

ইব্‌ন হুমায়দ...... উবায়দ ইব্‌ন উমায়র হতে বর্ণনা করেছেন যে, 0,1 1,"১ হলো এক প্রকার কালো 
সামুদ্রিক পাখি, যারা চঞ্চু ও পাঞ্জায় পাথর কুচি বহন করেছিল । 

মিহ্রান...... হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, এ সমস্ত পাখিদের চঞ্চুতো পাখির মতই 
ছিল, কিন্তু তাদের পাঞ্জা ছিল কুকুরের মত । 

আবু কুরায়ব...... উবায়দ ইব্‌ন উমায়র হতে বর্ণনা করেছেন যে, আবাবিল হলো এক প্রকার সামুদ্রিক পাখি 
ষারা চঞ্চুতে ও পায়ের পাঞ্জায় পাথরের নুড়ি বহন করেছিল । 


সি 


www.waytojannah.com 


Contents 
সূরা ফীল 2 ০ ২৯৩ 


অতঃপর আল্লাহ তা“আলার বাণী Js টি ৮১৯৯৯ ME অর্থাৎ ‘যারা তাদের উপর কংকর নিক্ষেপ 
করে’ আর এই প্রস্তর নিক্ষেপ কাণ্ড ঘটেছিল হাবশী বাদশাহ আব্রহার হস্তীযুথের উপর । 

ইব্‌ন হুমায়দ...... হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, / .. +১ ৪৯ ৯ এর অর্থ 
সিজ্জীল ধরনের পাথর ৷ আর এ বলে সেই পাথর বুঝানো হয়েছে যা মাটির গোলা হতে বানানো হয়েছে ও আগুনে 

হুসায়ন ইবন মুহাম্মদ রর হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা“আলার বাণী ৪ 
২৯৮১০ ৮০২৯৪৫১০০৮৪ এর অর্থ যারা তাদের উপর মাটির গোলা হতে বানানো পাথর নিক্ষেপ 
করেছিল। . 

ইবৃন মুসান্না...... ইকরামা হতে বর্ণনা করেছেন যে, “সিজ্জীল” এই শব্দটি ‘সং’ ও "গল" এই দুইটি ফারসী শব্দ 
জুড়ে আরবী বানানো হয়েছে। আর এ বলে সেই পাথর বুঝানো হয়েছে, যা মাটির গোলা হতে বানানো হয়েছে ও 
আগুনে জ্বালিয়ে শক্ত করা হয়েছে। 

ইয়াকুব...... হযরত ইকরামা হতে বর্ণনা করেছেন যে, এই ধরনের পাখি না আগে কখনো দেখা গিয়েছে, না 
পরে দেখা গিয়েছে। | 

ইব্‌ন হুমায়দ...... ইব্‌ন আবূ আয়েশা হতে বর্ণনা করেছেন যে, পাখিরা যে কং রি তাক 
লাল বর্ণের মটরের ছোট্ট দানার মত আকারের ছিল। | 

ইব্ন বাশার..... মূসা ইব্‌ন আয়েশা হতে বর্ণনা করেছেন যে, পাখিরা আব্রাহার সৈন্য দলের উপর যে প্রস্তব 
নিক্ষেপ করেছিল, তা কালচে লাল বর্ণের মটরের ছোট্ট দানার মত আকারের ছিল। 

আবু কুরায়ব...... হযরত ইব্ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে “সিজ্জীল' শব্দটি ফারসীতে ‘সঙ’ ও 
‘গিল’ এই দুটি শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে । আর এর দ্বারা সেই পাথর বুঝানো হয়েছে, যা মাটির গোলা হতে 
বানানো হয়েছে ও আগুনে জ্বালিয়ে শক্ত করা হয়েছে। 

আবু কুরায়ব...... হযরত জাবির (রা) হতে বর্ণনা করেছেন যে, আযমী ভাষায় সিজ্জীলের' মূল উৎস হলো 
‘সঙ’ ও “গিল"। এই দুইটি শব্দের সমন্বয়ে 'সিজ্জীল' হয়েছে। 

. বাশার...... হযরত আবু কাতাদাহ (রা)-হতে বর্ণনা করেন যে, প্রত্যেকটি পাখির চঞ্চুতে একটি এবং দুই পায়ে 
দুইটি পাথরের কুচি ছিল । যা তারা আল্লাহদ্রোহী আব্রাহা বাহিনীর উপর নিক্ষেপ করেছিল। 

ইব্‌ন আবদুল আ'লা...... হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, যারা আব্রাহা বাহিনীর উপর 
কংকর নিক্ষেপ করেছিল, তারা ছিল পাখি । 

ইব্‌ন আবদুল আ‘লা...... হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, এই পাখিগুলোর বর্ণ ছিল শাদা 
যারা ঝাঁকে ঝাঁকে সাগরের দিক হতে আগমন করেছিল এবং প্রত্যেকটি পাখির চঞ্চুতে একটি ও পায়ে দুইটি করে 


কংকর ছিল এবং তা যার উপর নিক্ষিপ্ত হতো, সে অবশ্যই ধ্বংসপ্রাপ্ত হতো। 


ইউনুস...... ইয়াক্ব হতে বৰ্ণনা করেছেন যে, NET TR ll se Lila রি 
হতে শুরু করত । | 

কেউ কেউ বলেছেন, আল্লাহ্‌ তা'আলার বাণী ৪ J, ১০ ৮১৫৯:::১5 এর স্থানে clas ৬৭ 
(৷ অর্থাৎ আসমান হতে তাদের উপর কংকর কর নিক্ষিপ্ত হয়েছিল এই অর্থ হবে। যেমন ৪ 

ইউনুস...... যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের কালাম £ ৮ ১০ ১০৯৯৯৪১০০১৪ এই 
আয়াতে বর্ণিত ‘সিজ্জীল’ শব্দের অর্থ পৃথিবীর উপরিভাগের প্রথম আকাশ । যেখানে হতে আল্াহদ্হী আৰ্রাহা 


www.waytojannah.com 


| | ্‌ Contents | | 
২৯৪ তাফসীরে তাবারী (আমপারা) 


ও তার হস্তীযুথের উপর প্রস্তর নিক্ষেপ করা হয়েছিল । আর তা ছিল আল্লাহর তরফ হতে তাদের জন্য প্রকাশ্য 
আযাব। নিস হয রন থা রা যর এ মর রানার রা রান বার রি সানা 
করেছিল । 

ইব্‌ন হুমায়দ...... ইব্‌ন ইসহাক হতে বর্ণনা করেছেন যে, ইয়েমেনের বাদশাহ আব্রাহা সানায় একটি গীর্জা 
নির্মাণ করে এর নাম রাখে আল-কালিম বা আল-কুলাইস। অতঃপর সে হাবশী সম্রাট নাজ্জাশীকে এক পত্রে 
জানায় যে, আমি আরবদের হজ্জ অনুষ্ঠান কা'বা হতে এই গীর্জায় স্থানান্তরিত না করে ছাড়ব না। 

এতিহাসিক ইব্‌ন কাসীর লিখেছেন, ইয়েমেনে সে তার এই ইচ্ছার কথা প্রকাশ্যভাবে ঘোষণা করেছে, আর 
এইরূপ ঘোষণার মূখ্য উদ্দেশ্য ছিল আরবদেরকে রাগান্বিত করা । কেননা তারা যদি রাগান্বিত হয়ে কোন অশোভন 
পদক্ষেপ গ্রহণ করে, দানে চারা নগবাগা রানির গা কার টগর রখ? চালিয়ে রানা পরীর নিগার করার 
সুযোগ পাবে । 

মুহাম্মদ ইব্‌ন ইসহাক এটাও লিখেছেন যে, আব্রাহার উক্ত ঘোষণায় রর হয়ে জনৈক আরব গোপনে গীর্জায় 
প্রবেশ করে সেখানে মলমূত্র ত্যাগ করেছিল। 

ইব্‌ন কাসীরের বর্ণনামতে এটা ছিল জনৈক কুরায়শের অপকর্ম । 

অপরপক্ষে মুকাতিল ইব্‌ন সুলায়মান বর্ণনা করেছেন যে, কুরায়শদের কতিপয় যুবক এই গীর্জায় আগুন ধরিয়ে 
দেয়। এই ধরনের কোন ঘটনা ঘটা আদৌ অস্বাভাবিক ও অযৌক্তিক নয়। কেননা আব্রাহার উক্ত ঘোষণার 
উদ্দেশ্যই ছিল আরবদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করা । সে যাই হোক, আব্রাহার নিকট যখন এই সংবাদ পৌছল যে, 
মক্কার কাবার ভক্তেরা তার নির্মিত গীর্জার অপমান ও অবমাননা করেছে, তখন সে এরূপ শপথ করল যে, কা'বা 
বিধবস্ত না করা পর্যন্ত সে একমুহুূর্তও স্থির হয়ে বসবে না। এই উদ্দেশ্যে সে ৫৭০ বা ৫৭১ খ্রিষ্টাব্দে ১৩টি হস্তি ও 
৬০ হাজার সৈন্যসহ মক্কার দিকে রওয়ানা হলো । সর্ব প্রথম যু-নফর নামক জনৈক ইয়েমেন সরদার আরবদের 
একটি বাহিনী নিয়ে তার পথরোধ করে দাড়ায় । কিন্তু সে আবৃরাহা বাহিনীর হাতে পরাজয় বরণ করে ও পরে বন্দী 
হয়। অতঃপর খাশ্য়াম অঞ্চলের নুফায়ল ইব্‌ন হাবীব খাশ্য়ামী নামক জনৈক আরব গোত্রপতি আব্রাহা বাহিনীর 
মুকাবিলা করে। কিন্তু সেও পরাজিত ও বন্দী হয়। অতঃপর সে তার প্রাণ বাচাবার জন্য আব্রাহার পথ প্রদর্শকের 
দায়িত্ব খহণ করে । আব্রাহার বাহিনী যখন তায়েফের নিকটবর্তী হয়, তখন বনু সকীফ এতবড় শক্তির মুকাবিলা 
করতে পারবে না মনে করে পিছনে হটে গেল এবং সন্ধি প্রস্তাব পেশ করল । এই জন্য তাদের মাসউদ নামক 
জনৈক সরদার একটি প্রতিনিধি দল নিয়ে আব্রাহার সাথে সাক্ষাত করল। তারা আব্রাহাকে বলল, ‘আপনি যে 
উপাসনা কেন্দ্র ধ্বংস করার উদ্দেশ্যে আগমন করেছেন, তা আমাদের উপাসনালয় নয়। আপনার লক্ষ্যস্থল তো 
চির খনি কারের ভাগনি কামানের © TC টিপার SE কারন না আরা HCE সরা ধর 
দেখাবার জন্য লোক সংগ্রহ করে দিব । আব্রাহা এই প্রস্তাব সানন্দ চিত্তে গ্রহণ করে। 

অতঃপর সন্ধি মুতাবিক বনু সকীফ গোত্র আবূ রিগাল নামক এক ব্যক্তিকে আব্রাহার সাথে পথ প্রদর্শক 
হিসেবে পাঠিয়ে দেয়। আবু রিগাল মক্কায় পৌছানোর পূর্বেই আল্-মুগাম্মাস নামক স্থানে মৃত্যুবরণ করে । তার 
মৃত্যুর পর আরবরা দীর্ঘ দিন যাবত তার কবরের উপর প্রস্তর নিক্ষেপ করত, কেননা সে শত্রু আব্রাহার পথ 
প্রদর্শক হিসেবে কাজ করায় গোটা আরব জাতির শক্রু হিসেবে চিহ্নিত হয় । অপরপক্ষে সমস্ত আরব জাতি বহুদিন 
পর্যন্ত বনু সকীফ গোত্রের উপর এজন্যই অভিসম্পাত করত যে, তারা নিজেদের মা*বৃদ 'লাতের' মন্দির রক্ষার জন্য 
আল্লাহ্‌র ঘরের উপর আক্রমণকারীদের সাথে সহযোগিতা করেছিল । 

তঃপর আল-সুগাম্মাস নামক স্থান হতে আব্রাহা তার অগ্রবর্তী বাহিনীকে অগ্রে পাঠিয়ছিল। এরা কুরায়শ ও 

তিহামার অধিবাসীদের অনেক পালিত পশু লুট করে নিয়ে গেল। এই সংগে তারা নবী করীম (সা)-এর দাদা 


//৬/./21019117911.00]া) 





Contents 
সূরা ফীল ২৯৫ 


আবদুল মুত্তালিবেরও দুইশত উট নিয়ে যায়। আব্রাহা একজন দূতের মারফত এই সংবাদ পাঠায় যে, আমি মক্কার 
লোকদের সাথে যুদ্ধ করতে আসি নাই, বরং কা'বা ঘর ধ্বংস করাই আমার আসল উদ্দেশ্যে । অতএব তোমরা যদি 
আমার সাথে মুকাবিলা না কর তবে তোমাদের জানমাল নিরাপদ থাকবে । আবরাহা এ সংবাদও দেয় যে, মক্কার 
কোন সর্দার তার সাথে দেখা করতে চাইলে, অবশ্যই তারা এ সুযোগ পাবে । এ সময় মক্কার প্রধান সরদার ছিলেন 
আবদুর মুত্তালিব । তিনি দূতকে বললেন, আব্রাহার সাথে যুদ্ধ করার মত শক্তি আমাদের নাই । কা'বা তো আল্লাহ্‌র 
ঘর, তিনি চাইলে তিনি-ই তার ঘর রক্ষা করতে অবশ্যই সক্ষম । 

অতঃপর দূত বলল, আপনি আমার সংগে চলুন, আব্রাহার সাথে দেখা করে আসবেন । তিনি এতে রাযী হয়ে 
দেখা করতে গেলেন। দৈহিক গঠনের দিক দিয়ে আবদুল মুত্তালিব ছিলেন সুশ্রী, বলিষ্ঠ ও ব্যক্তিত্বের অধিকারী । 
আব্রাহা তাকে দেখে খুবই প্রভাবিত হলো । সে নিজের আসন হতে উঠে এসে তার পাশে বসল এবং জিজ্ঞেস 
করল, আপনি কি উদ্দেশ্যে এসেছেন ? উত্তরে তিনি বললেন, আপনার বাহিনীর লোকজন আমার যে উট লুট করে 
এনেছে, আমি তা ফেরত নেয়ার জন্য এসেছি। এতদশ্রবণে আব্রাহা বলল, আপনাকে দেখে আমি খুবই মুগ্ধ 
হয়েছিলাম কিন্তু আপনার এই কথায় আমার দৃষ্টিতে আপনার কোন মর্যাদা থাকল না। কেননা আপনি নিজের 
উটগুলোতো ফেরত নিতে চাচ্ছেন কিন্তু আপনার ও আপনার পিতৃধর্মের কেন্দ্রস্থল কা'বাঘর রক্ষার ব্যাপারে আপনি 
তো কোন কথাই বললেন না। জবাবে তিনি বললেন, আমি তো কেবল আমার উটগুলোর মালিক, আর আমি 
সেগুলো সম্পর্কেই আপনার নিকট দরখাস্ত করতে এসেছি। এই ঘরের ব্যাপার স্বতন্ত্র । এর একজন রবব আছেন। 
তিনি নিজেই এর হিফাযত করবেন। 

আব্রাহা বলল, সে আমার আক্রমণ হতে এই ঘরকে কখনও রক্ষা করতে পারবে না। উত্তরে আবদুল 
মুত্তালিব বললেন, ও ব্যাপারের সাথে আমার কোন সম্পর্ক নাই। তা আপনিও জানেন, আর এই ঘরের যিনি 
মালিক তিনিও জানেন। এই বলে তিনি আব্রাহার নিকট হতে চলে আসেন । পরে সে তার উটগ্ুলো ফেরত 
পাঠিয়ে দেয়। 

হযরত ইব্‌ন আব্বাস (রা)-এর বর্ণনায় দেখা যায় যে, সেখানে আবদুল মুত্তালিবের উদ্ট্রের দাবির বিষয় উল্লেখ 
যে বর্ণনা উদ্ধৃত করেছেন, তাতে উল্লেখ আছে যে, আব্রাহা যখন আস-সিফাহ নামক স্থানে উপস্থিত হয়, তখন 
আবদুল মুত্তালিব তার নিকট উপস্থিত হয়ে বলেন, আপনার নিজের এখানে আসার কি প্রয়োজন ছিল ? আপনার 
প্রয়োজনের কথা আমাদেরকে অবগত করালে আমরা স্বতঃস্ফুর্তভাবে তা আপনার খিদমতে পাঠিয়ে দিতাম । 
জবাবে আব্রাহা বলে, আমি শুনেছি কাবা ঘর শান্তি ও নিরাপত্তার ঘর । আমি এর শান্তি ও নিরাপত্তা খতম করে 
দেওয়ার জন্য এসেছি । তখন আবদুল মুত্তালিব বলেন, এটা আল্লাহ্র ঘর ৷ আজ পর্যন্ত তিনি এর উপর কাউকেও 
চড়াও হতে দেন নাই। আব্রাহা উত্তরে বলল আমরা এটাকে বিধ্বস্ত না করে ফিরে যাব না। জবাবে আবদুল 
মুত্তালিব বললেন, আপনার যা প্রয়োজন তা আমাদের নিকট হতে গ্রহণ করে ফিরে যান কিন্তু আব্রাহা তার এই 
প্রস্তাব প্রত্যাখ্যান করে । 

৪পর আবদুল মুত্তালিব আব্রাহার নিকট হতে ফিরে এসে কুরায়শদেরকে সাধারণ হত্যাকাণ্ড হতে বাচার 

জন্য পরিবার-পরিজনসহ পাহাড়-পর্বতে আশ্রয় গ্রহণ করতে বললেন । পরে তিনি অন্যান্য কুরায়শ নেতৃবৃন্দের সাথে 
হেরেম শরীফে উপস্থিত হন এবং কাবার দরজার কড়া ধরে আল্লাহ্‌র নিকট দু'আ করলেন, যেন তিনি আব্রাহার 
কোপানল হতে আল্লাহ্‌র ঘরকে ও তার সেবকদেরকে রক্ষা করেন৷ আবদুল মুত্তালিব যে দু'আ করেন তার হুবহু 
উদ্ধৃতি এখানে পেশ করা হলো ঃ 


www.waytojannah.com 





পা সা ত  — — 


Contents 


২৯৬ তাফসীরে তাবারী (আমপারা) 


(৩৮২ ৫১০ ৮৮০৮৪ 5302 - Simm ৬৯০1 ১৮৪১1 ৮১৪ 
“হে আমার প্রতিপালক! এদের মুকাবিলায় আমি তোমাকে ছাড়া আর কারো নিকট কোন কিছু আশা করি না। 
হে আমার রব! এদের হাত হতে তুমি তোমার হেরেমের হেফাযত কর । (হে আল্লাহ!) এই ঘরের যে শক্ৰ, সে 


তোমারও শত্রু । অতএব তুমি এদেরকে তোমার জনবসতি বিধস্ত ও ধ্বংস করা হতে বিরত রাখ ।” 
তিনি আরো বলেন ঃ 


4 ১৯১ ৮১ ০৪ _ 41৯০ ৮১০১ ০1 ০1 ০441 
এ 1৬১৫০ ১০1৩ 7 04555 65505 eS এ। 


“ইয়া আল্লাহ! বান্দা নিজেই তার ঘরের সংরক্ষণ করে, আর তুমিও তোমার নিজের ঘরের হিফাযত কর। 
আগামীকাল যুদ্ধের সময় ওদের ক্রশ ও চেষ্টা-তদবির যেন তোমার কলা-কৌশল ও ব্যবস্থাপনার মুকাবিলায় জয়ী 
না হতে পারে । আর তুমি যদি তাদেরকে ও আমাদের কিবলা ঘরকে এমনি-ই শত্রু কবলে ছেড়ে দিতে চাও; তবে 
তোমার যা খুশি তাই কর।” 

আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে এইরূপ দুআ করার পর আবদুর মুত্তালিব ও তার সংগী-সাথীরা পাহাড়ে 
গিয়ে আশ্রয় গ্রহণ করলেন, আর প্রতীক্ষা করতে থাকলেন আবরাহা মক্কায় প্রবেশ করে কি করে তা দেখার 
উদ্দেশ্যে। পরের দিন আবরাহা মক্কায়. প্রবেশ করার জন্য অগ্রসর হলো কিন্তু তার নিজের হস্তি যা সকলের 
অগ্রভাগে ছিল, সহসা বসে পড়ল । এমতাবস্থায় হাতিটিকে খুবই চাপড়ানো হলো, চাবুক দিয়ে মারা হলো এবং 
একে এত মার মারা হলো যে, সে আহত হয়ে পড়ল । কিন্তু তবুও তা একবিন্দু নড়ল না। তাকে উত্তর, দক্ষিণ ও 
পূর্ব দিকে ঘুরিয়ে চলতে চেষ্টা করলে তা দৌড়াতে শুরু করত কিন্তু মক্কার দিকে ফিরে চালাতে চেষ্টা করা 
হলে সাথে সাথেই বসে পড়ত এবং কোনক্রমেই তা সম্মুখের দিকে চলতে চাইত না। এই সময় ঝাঁকে ঝাকে 
পাখি চঞ্চু ও পাঞ্জায় পাথরের টুকরা নিয়ে উঠে এলো এবং কা'বা আক্রামণকারী আব্রাহার সেনাবাহিনীর উপর 
পাথর কুচির বৃষ্টি বর্ষণ করতে লাগত । যার শরীরে এই কংকর পতিত হতো, তার দেহ তৎক্ষণাৎ বিগলিত হতে 
শুরু করত। 

হযরত ইব্‌ন আব্বাস (রা) বলেন, যার উপর এই পাথর কুচি পড়ত, সংগে সংগে তার দেহে ভয়ানক 
রকমের চুলকানি শুরু হয়ে যেত। এই চুলকানির ফলে চামড়া ফেটে যেত ও শরীরের গোশত খসে ঝরে পড়তে 
শুরু করত । 

ইব্‌ন আব্বাস (রা)-এর অন্য বর্ণনামতে দেখা যায় যে, দেহের গোশত ও রক্ত পানির মত করতে শুরু করত 
এবং অস্থি বের হয়ে আসত। স্বয়ং আব্রাহারও এই অবস্থা দেখা দিল এবং তার শরীরও ছিন্রভিন্ন হয়ে পড়ে 
যেতে লাগল । আর যেখান হতে গোশত ঝরে পড়ত, সেখান হতেই রক্ত ও পুঁজ প্রবাহিত হতো । এইরূপ 
অবস্থা দেখে নিরুপায় ও পাগলপারা হয়ে তারা ইয়েমেনের দিকে পালাতে লাগল এবং পথ-প্রদর্শক নুফাইল 
ইব্‌ন হাবীব খাশ্য়ামীকে ফিরে যাওয়ার পথ দেখানোর জন্য অনুরোধ করল । তখন সে তা স্পষ্ট ভাষায় অস্বীকার 
করে বলল ৪ 


www.waytojannah.com 


Contents 
সূরা ফীল ২৯৭ 


“এখন এখান হতে পালিয়ে যাওয়ার স্থান কোথায় ? যখন আল্লাহ্‌ নিজেই পশ্চাদ্ধাবন করছেন (অতএব এখন 
আর পালিয়ে বাচতে পারবে না) নাককাটা আবৃ্রাহা তো পরাজিত, সে কিছুতেই বিজয়ী হতে পারে না।” 

এইভাবে আল্লাহদ্বোহী আব্রাহার হস্তিবাহিনী নাস্তানাবুদ হয়ে পালিয়ে বাচতে গিয়েও নানা জায়গায় পড়ে 
মরতে লাগল । সেনাবাহিনীর সমস্ত লোক যদিও ঠিক সেই সময়ই মরে শেষ হয় নাই, তবে তাদের অনেকেই 
সেখানে ধ্বংস হয় এবং কিছু লোক পালিয়ে যাওয়ার সময় পথিমধ্যে মরে পড়ে থাকে । আবরাহা নিজেও খাশয়াম 
অঞ্চলে পৌছার পর মৃত্যুবরণ করে । এইভাবে মদ-মত্ত অহংকারী আব্রাহা দুনিয়া হতে নিশ্চিহ্ন হয়ে যায়। 

ইব্‌ন হুমায়দ...... ইয়াকুব ইব্‌ন আতিয়া ইব্‌ন মুগিরা ইবৃন আখনাস হতে বর্ণনা করেছেন যে, পাথর কুচির 
স্পর্শ লাগলেই দেহে বসন্ত রোগ শুরু হয়ে যেত। আরব দেশসমূহে এই রোগের প্রাদুর্ভাব সর্বপ্রথম এ বৎসরেই 
দেখা দেয়। 

অতঃপর, আল্লাহ্‌ তা'আলার বাণী £ /+4 ৬০৫ 1২৪ “অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণসদৃশ 
করেন।' এখানে _৪.. শব্দের অর্থ “শস্যের দানার উপর লেগে থাকা খোসা ৷’ মানুষেরা মূল দানাটি বের করে 
নিয়ে খোসাটি ফেলে দেয়, যা সাধারণত অন্য কোন জীব-জস্তুতে ভক্ষণ করে বা অপর কোন কাজে লাগানো হয়। 
পশুরা তা খেলেও খাওয়ার সময় এর কিছু অংশ বাইরে পড়ে নিষ্পেষিত হয় । আলোচ্য আয়াতে ঠিক এই দৃশ্যটি 
ফুটে উঠেছে। 

মুহাম্মদ ইব্‌ন আমর...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ-তা“আলার বাণী 80:95 _&:০*৫ এর 
অর্থ হলো গমের পাতা । ৰ 

হুসায়ন...... যাহ্হাক হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম $ 1১৫ ৮৫ এর অর্থ ভক্ষিত তৃণ । 

ইউনুস...... ইব্‌ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ 094 4৪০৭৫ 4১০% এর অর্থ পশুরা 
কোন কিছু খাওয়ার সময় এর কিছু অংশ যে বাইরে পড়ে নিম্পেষিত হয়, তাই। 

কেউ কেউ বলেছেন, তা হলো শস্যদানার উষ্চ্ী লেগে থাকা খোসা। 

মুহাম্মদ ইব্ন সাদ...... হযরত ইব্‌ন আব্বাস (রো) থেকে বর্ণনা করেছেন যে, 31 ৪০ এর অর্থ হলো 
ভক্ষিত তৃণ। ৰা 

ইব্‌ন হুমায়দ oT আবূ লাবিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী £ 1১৫ ০৯২ এর অর্থ উচ্ছিষ্ট 
খাদ্য অর্থাৎ খাওয়ার পর যে ভক্ষিত খাদ্য উদ্ৃত্ত থাকে, তাই। 

এখানেই সূরা ফীলের তাফসীর পরিসমাপ্ত হলো । 


তাবারী-_৬৮ 


www.waytojannah.com 


Contents 


রা AL Ss 


১১2৭৪ ৯১০ 


সূরা কুরায়শ 


মক্কায় অবতীর্ণ, আয়াত-৪, রুকৃ-১। 
PAA 441টি 
দয়াময়, পরম দয়ালু আল্লাহ্র নামে ৷ 


CHIESA REET 


‘6 5৯01৩ 51 19৩৬৩ (1) ০ nls ESN 94০58) () ১৫৪৬৩ ($) 

০ AO PEAT ৮9৮ ০৫৫৮ (GW (5) 

১. যেহেতু কুরায়শরা অভ্যস্ত হয়েছে। ২. অভ্যস্ত হয়েছে শীত ও গ্রীষক্ষকালের সফরে । ৩. কাজেই তাদের 

উচিত এই ঘরের প্রতিপালকের ইবাদত করা, ৪. যিনি তাদেরকে ক্ষুধা হতে রক্ষা করে খেতে দিয়েছেন এবং 
ভয়-ভীতি হতে নিরাপত্তা প্রদান করেছেন । | 


তাফসীর 

ক্বারী সাহেবগণ (6১০21১০১১৯৪ ১১23 এই আয়াতের ক্রিআতে (পঠন পদ্ধতিতে) মতবিরোধ করেছেন। 
আবূ জাফর ব্যতীত মিসরের কারীগণের অভিমত হলো 5১। গ্ক্ষরটি _1| হতে নির্গত হয়েছে। যার কয়েকটি 
অর্থ আছে, যথা £ আসক্ত হওয়া, অভ্যস্ত হওয়া, পরিচিত হওয়া এবং বিচ্ছেদের পর মিলিত হওয়া ইত্যাদি। এ 
সম্পর্কে কোন কোন আরবী ভাষাবিদের অভিমত এই যে, আরবী প্রবচন অনুযায়ী এটা বিস্ময় প্রকাশক অক্ষর ৷ কেউ 
কেউ বলেছেন, মূল শব্দটি হলো ৮৫৪1| এখানে 5 অক্ষরটি হয়েছে। 

গ্রন্থকার বলেন £ এখানে _3১. ১1 শব্দটিই অধিকতর গ্রহণীয়। কেননা এখানে হাম্যার পর / অক্ষর 
ব্যবহৃত হয়েছে। [0 | 

আখফাশ, কিসাঈ ও ফাররা প্রমুখ আরবী ভাষা বিশারদের অভিমত এই যে, ১১:১৪ ৪১১২ এর অর্থ 
কুরায়শদের আচরণ বড়ই আশ্চর্যজনক! আল্লাহ্‌র অনুগ্বহেই তারা বিচ্ছিন্ন থাকার পর একত্রিত হয়েছে এবং 
ব্যবসা-বাণিজ্যের অসীলায় তারা বিদেশ ভ্রমণে অভ্যস্ত ও এর সাহায্যে আর্থিক স্বচ্ছলতা লাভ করেছে। এ সত্ত্বেও 
তারা এক আল্লাহ্র বন্দেগী করা হতে দূরে থাকছে! ইব্‌ন জরীরও এইমতকে সমর্থন করেছেন এবং লিখেছেন, 
আরবী ভাষাভাষীরা যখন এই ৮১ এর পর কোন কথা বলে, তখন সে কথাটাই একথা প্রকাশ করার জন্য যথেষ্ট 
হয়ে থাকে যে, তা সত্ত্বেও যে ব্যক্তি কোনরূপ আচরণ গ্রহণ করে, তা খুবই বিস্ময়কর ও আশ্চর্যজনক হয় অর্থাৎ এ 
কথাটা থাকা সত্বেও তাদের এইরূপ আচরণ হওয়া অনুচিত । কিন্তু খলীল ইব্‌ন আহমদ, সিবাওয়াহ ও যামাখৃশারী 
প্রমুখ আরবী ভাষাতন্বিদরা এর বিপরীত মত প্রকাশ করেছেন। তাঁদের অভিমত হলো এই ?3 টি কারণ সূচক 
এবং এটার সম্পর্ক হলো পরবর্তী বাক্য ০৮211 13৯ ০১ |.» 4৪ এর সংগে । কাজেই এটার অর্থ যদিও 


www.waytojannah.com 





Contents 
সূরা কুরায়শ ২৯৯ 


কুরায়শদের প্রতি আল্লাহ্‌ তা'আলার অসীম নিয়ামত রয়েছে তবুও অন্য কোন নিয়ামতের কারণে না হলেও এই 
একটিমাত্র নিয়ামতের কারণে তাদের উচিত একমাত্র আল্লাহ্র ইবাদত করা । আর সেই নিয়ামতটি হলো, তারা এই 
ব্যবসা-বাণিজ্য উপলক্ষে বিদেশ ভ্রমণে অভ্যস্ত হয়েছে। কেননা এই অবাধ ও শংকাহীন বিদেশ যাত্রার সুযোগ 
তাদের জন্য আল্লাহ্‌ তা'আলার প্রদত্ত বড় নিয়ামত। 

মুহাম্মদ ইব্‌ন আমর...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ 4524121১135 
৪০1) অর্থাৎ তারা শীতকাল ও গরমকালে বিদেশ যাত্রায় অভ্যস্ত, এতে তাদের কোন কষ্টই হয় না! 
ইসমাঈল ইব্‌ন মৃসা...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে ১১:১৪ 45১43 এর অর্থ ০১১৪ ৮1০ ৮:৯১ বা 
কুরায়শদের জন্য আমার নিয়ামত । 
আমর ইব্‌ন আলী...... হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার বাণী 3১১১, 
৯১১৪ এর অর্থ ১১১৪ ০০ (০2৯১ অর্থাৎ কুরায়শদের জন্য আমার নিয়ামত । 
ইউনুস...... যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ঃ ১১১৪৪ ২৪১৭৯, এটা পূর্ববর্তী সূরা আল-ফীলের 
সাথে সম্পৃক্ত । কেননা সূরা ফীলের মধ্যে আল্লাহ্দ্রোহী আব্রাহা ও তার বাঁহিনীকে আল্লাহ তা'আলা যেভাবে তার 
কুদরতী বাহিনীর দ্বারা নাস্তানাবুদ করে কা'বা ও তার হিফাযতকারী কুরায়শদেরকে রক্ষা করেন, তা বর্ণনা 
'করেছেন। এটা নিঃসন্দেহে কুরায়শদের প্রতি আল্লাহ তা'আলার একটা অতি বড় নিয়ামত । 

মুহাম্মদ ইব্ন সা‘দ...... হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ ৪ 21১ hell 
৪০০12 ৮2941 অর্থাৎ তারা অভ্যস্ত হয়েছে শীত ও খ্রীশ্মকালে বিদেশ সফরে । এখানে কুরায়শদের শীর্ত ও 
গ্ৰীষ্মকালীন বিদেশ যাত্রার তাৎপর্য এই যে, গ্রীষ্মকালে কুরায়শরা সিরিয়া ও ফিলিস্তিনের দিকে বাণিজ্য-যাত্রা করত, 
কেননা এই এলাকা তখন ঠাণ্ডা থাকত । আর শীতকালে তারা দক্ষিণ আরবের দিকে যাত্রী করত । তা এজন্য যে, 
তখন সেখানে গরম থাকত । তাদের বিদেশ যাত্রাকে এভাবে মৌসুম উপযোগী ও এর অনুকূল করে দেয়াও যে 
আল্লাহ্‌ তা'আলার একটি বিশেষ অনুগ্রহ, এতে কোনই সন্দেহ নেই । কাজেই কুরায়শদের উচিত আল্লাহ পাক প্রদত্ত 
এই নিয়ামতের শোকর স্বরূপ সব সময় তার ইবাদতে মশগুল থাকা । 

মুহাম্মদ ইব্‌ন মুসান্না...... ইকরামা হতে বর্ণনা করেছেন যে, কুরায়শরা গ্রীষ্মকালে বসরার দিকে এবং 
শীতকালে ইয়েমেনের দিকে ব্যবসা-বাণিজ্য উপলক্ষে সফর করত এবং এটা ছিল আল্লাহ্‌ তা'আলা প্রদত্ত তাদের 
জন্য এক বিশেষ নিয়ামত । 

ইব্‌ন হুমায়দ...... আবু সালেহ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ১৫4! ১: ৯১১ 5১১ এই আয়াতের 
তাৎপর্য এই যে, কুরারশরা ব্যবসায়ী ছিল এবং এ জন্য তারা লীত ও প্রীকারে বানিজ্য -সফরে যথাক্রমে ইয়েমেন 
ও সিরিয়ার দিকে চলে যেত। নী 

হুসায়ন...... যাহ্‌হাক হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র কালাম ০1/1, *55.1| 1১, এই আয়াতের 
তাৎপর্য হলো কুরায়শরা বৎসরে দুইবার বাণিজ্যব্যপদেশে সফরে নির্গত হতো । তারা গরমের সময় শামদেশে এবং 
শীতের সময় ইয়েমেনের দিকে বাণিজ্যের উদ্দেশ্যে বহির্গত হতো । 

ইউনুস...... ইব্‌ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ ৪০119 ॥55. 1৯) এই আয়াতের 
অর্থ হলো গ্রীষ্মকালে কুরায়শদের বাণিজ্য যাত্রা হতো শামের দিকে, কেননা এই এলাকা তখন ঠাণ্ডা থাকত এবং 
শীতকালে তারা ইয়েমেনের দিকে যাত্রা করত । কেননা এই সময় সে অঞ্চল গরম থাকত । 

ইব্‌ন হুমায়দ...... সুফিয়ান হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র কালাম £ এ LA, এ 
কারণেই বলা হয়েছে যে, তারা ব্যবসায়ী হওয়ার কারণে শীত ও গ্রীম্রকালে সিরিয়া ও ইয়েমেনের দিকে বাণিজ্য 
যাত্রা করত । 


৮৪ 


www.waytojannah.com 


Contents 


৩০০ তাফসীরে তাবারী (আমপারা) 


তঃপর আল্লাহ্‌র বাণী ৪ ৩,11 525,194: অর্থাৎ ‘কাজেই তাদের উচিত এই ঘরের (কাবার) 
রবের বা প্রতিপালকের ইবাদত করা । এখানে এই ঘরের অর্থ কাবা ঘর ৷ আল্লাহ্র তা'আলার এই কথাটির তাৎপর্য 
হলো কুরায়শরা যা কিছু নিয়ামতপ্রাপ্ত হয়েছিল, তা এই ঘরের কারণেই ৷ আল্লাহদ্রোহী আব্রাহা ও তার হস্তীযুথের 
কবল হতে রক্ষা পাওয়া, তাদের বাণিজ্য কাফেলা সর্বদিকে নির্ভয়ে যাতায়াত করার সুবিধা এবং গোটা আরবদেশে 
তাদের একচ্ছত্র নেতৃত্ব প্রতিষ্ঠিত হওয়া সবই এ ঘরের দৌলতে সম্ভব হয়েছিল । কাজেই তাদের উচিত, এই 
মহাঅনুগ্রহশীল একমাত্র আল্লাহ পাকেরই ইবাদত করা । 

ইয়াকুব ইব্‌ন ইব্রাহীম...... হযরত উমর ইব্‌ন খাত্তাব (রা) হতে বর্ণনা করেছেন যে, একদা তিনি যখন মক্কার 
ঘরে মাগরিবের নামায আদায়ের সময় নামাযের মধ্যে এই সূরা পাঠকালে £ ০,১১1 A, 
তিলাওয়াত করেন, তখন তিনি অংগুলি দিয়ে এই ঘরের দিকে ইশারা করেন। 

আমর ইব্‌ন আলী...... হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তাআলার বাণী £ 
০11১৬ 49 195১০০; এই আয়াতে বর্ণিত ০.:1113-৯ এর অর্থ এই ঘর বা কা'বা ঘর। 

আমর ইব্‌ন আবদুল হামিদ রর হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ঃ 
<১]! ১৯ ০১ 1643245 এর অর্থ কাজেই তাদের উচিত এই ঘরের প্রতিপালকের ইবাদত করা । এখানে এই 
ঘর অর্থ কাবা ঘর। 

তঃপর আল্লাহ্‌র কালাম ৫ 1 ER (হসে) বরাত লক 

করে খেতে দিয়েছেন।” যেমন ৪ 

আলী...... হযরত ইব্ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী £$ ৯ ০০1৫৯৮০ sill 
এই আয়াতের তাৎপর্য এই যে, মক্কায় আসার পূর্বে কুরায়শরা আরবদেশে যে বিচ্ছিন্ন ও বিক্ষিপ্ত হয়ে পড়েছিল এবং 
অর্ধাহারে অনাহারে মরছিল, এই অবস্থার প্রতিই এখানে ইংগিত করা হয়েছে। মক্কায় এসে সেখানে স্থায়ীভাবে 
বসবাস শুরু করার পরই তাদের জন্য রিযকের দ্বার উন্মুক্ত হয়ে আসে । আর এটা ছিল হযরত ইব্রাহীম 
(আ)-এর দু'আর ফলশ্রুতি । কেননা তিনি দুআ করেছিলেন, “হে আল্লাহ্‌! আমি আমার সন্তানদের একটি অংশ 
তোমার পবিত্র ও সম্মানিত ঘরের নিকটে ঘাস-পানিশুন্য এক উপত্যকায় এনে পুনর্বাসিত করেছি, যেন তারা নামায 
কায়েম করে। অতএব তুমি লোকদের মন তাদের প্রতি আকৃষ্ট করে দাও এবং রিযিক হিসেবে তাদের জন্য ফল 
পরিবেশন কর।' 

ঃপর আল্লাহ তা'আলার বাণী £ ৪৮১ ১৮০ “এবং তাদেরকে ভয়ভীতি হতে রক্ষা করে 

নিরাপত্তা প্রদান করেছেন।” অর্থাৎ যে ভয়-ভীতি হতে আরব ভূমির কোন লোকই মুক্ত নয়, বরং মারামারি, 
ডাকাতি, রাহাজানি, ধর্ষণ ইত্যাদি যেখানকার নিত্য-নৈমিত্তিক ঘটনা ছিল, সেই ভয় হতে এখন এরা সম্পূর্ণ 
মুক্ত ও সুরক্ষিত। 

আলী...... হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র কালাম ৪ ৪১১ ৬৫, এই 
আয়াত ছিল হযরত ইব্রাহীম (আ)-এর দু'আ ৪ (১০1 ১121 15৯ :15। 5 “হে আমার রবব! এই শহরকে তুমি 
শান্তির শহরে পরিণত কর'-এর বাস্তব নমুনা । যেখানে পরবর্তীকালে সবাই সুখে ও শান্তিতে জীবন ধারণ করতে 
সক্ষম হয়। 

মুহাম্মদ ইব্‌ন আমর...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ-তা*আলার বাণী £ 3, 4০১ এর 
অর্থ যিনি ভয়-ভীতি হতে তাদেরকে নিরাপত্তা প্রদান করেছিলেন । 

বাশার...... হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ ৪১ ১৯4৭! এমন 
সময় অবতীর্ণ হয় যখন গোটা আরবের কোন বস্তিতে একজন লোরুও রাব্রিকালে নিশ্চিন্তে ভ্রমণ করতে বা ঘুমাতে 


www.waytojannah.com 





Contents 


সূরা কুরায়শ ৩০১ 


পারত না । কখন কোন্‌ অশুভ মুহুর্তে কোন লুণ্ঠনকারী বাহিনী অতর্কিতে এসে আক্রমণ করে বসে, এই ভয়ে কেউই 
গোত্রের বাইরে যেতে সাহস পেত না। কিন্তু মক্কার কুরায়শগণ এ সমস্ত বিপদাপদ থেকে সম্পূর্ণ সুরক্ষিত ছিল। 
হেরেম শরীফের সেবকদের কাফেলা মনে করে তাদের অনিষ্ট চিন্তা করার মত সাহস ও কারো হতো না তাদের শুধু 
একটুকুই নয়, কোন কুরায়শ ব্যক্তি নিতান্ত একাকীও ভ্রমণকালে কেউ তার ক্ষতি করতে চাইলে তখন বা 
4111 ১১৯ ১ | (আমি হেরেম শরীফের লোক) একথা বলাই আত্মরক্ষার জন্য যথেষ্ট হতো এবং তার 

ধন-সম্পদও শত্রর হাত হতে রক্ষা পেত। 

ইব্ন আবদুল আ‘লা...... হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম 87:19 
৪৯: ১ এর অর্থ মক্কার কুরায়শদের জন্য কোনরূপ ভয়-ভীতির আশঙ্কা ছিল না। তাদের ছোট-বড় কাফেলা 
নির্ভয়ে দেশের সব অঞ্চলেই যাতায়াত করত । হেরেম শরীফের সেবক হিসেবে তাদের অনিষ্ট করার চিন্তাও কেউই 
করত না। এমকি কোন কুরায়শ নিতান্ত একাকী ভ্রমণকালেও শত্রু কবলিত অবস্থায় যদি বলত ৮০১৯ বা ১ ৬ 
111 ১৯ (আমি হেরেম শরীফের লোক) এতটুকু বলাই তার আত্মরক্ষার জন্য যথেষ্ট হতো। 

ইউনুস...... যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম ৫৪৯ ১৮০ ৮০19 এ সময় অবতীর্ণ হয়, 
যখন গোটা আরবের কোন লোকই শান্তি ও নিরাপত্তার সাথে রাত্রি যাপন করতে পারত না। হত্যা, লুণ্ঠন, ধর্ষণ 
ইত্যাদি ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার । এই সময় ও কুরায়শদের ছোট-বড় কাফেলা নিরাপদে ও নির্ভয়ে দেশের সব 
অঞ্চলে যাতায়াত করত । শত্রুর আক্রমণের কোন আশংকাই তাদের ছিল না। 

হারিস...... যাহহাক হতে বর্ণনা করেছেন যে; আল্লাহ্‌র বাণী ৪৯১ ১ ₹+১-15 এর অর্থ মক্কার কুরায়শরা 
সর্ব প্রকার ভয়-ভীতি ও নিরাপত্তাহীনতা হতে সম্পূর্ণ মুক্ত ও নিরাপদ ছিল। ‘আমি হেরেম শরীফের লোক' মাত্র 
এতটুকু বলাই তাদের আত্মরক্ষার জন্য যথেষ্ট হতো । 

আমর ইব্ন আলী না হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ-তা“আলার বাণী ৪ 
২১৬৯ ১০ ৮৫০13 এর এর অর্থ তিনি তাদেরকে ভয়-ভীতি হতে নিরাপত্তা প্রদান করেছিলেন। এখানে এটা 
করায় জনা বলা হয়েছে। বেননা গোটা আাবিরযারী তরিকত, খুন-রাহাজানি, হত্যা-লুগ্ঠণ ও ধর্ষণের 
ভয়ে তটস্থ ছিল, তখনও আরবের কুরায়শরা নির্ভয়ে ও নিরাপদে দেশ-বিদেশে বাণিজ্য কাফেলা নিয়ে যাতায়াত 
করত । আর তাদের এই নিরাপত্তার প্রাপ্তির একমাত্র কারণ এই ছিল যে, তারা ছিল হেরেম শরীফের খাদিম। 
এমনকি কোন বিপদের সময় “আমি হেরেম শরীফের লোক’ বলাই তাদের আত্মরক্ষার জন্য যথেষ্ট হতো । 

- এখানেই সুরা কুরায়শের তাফসীর শেষ হলো। 


www.waytojannah.com 


Contents 


9 ৪৫ 


০৬০০] £ Ott 
মক্কায় অবতীর্ণ, আয়াত-৭, রুকু-১। 
PSA ১১৯০ al ps 
দয়াময়, পরম দয়ালু আল্লাহ্র নামে । 


LIA Lh FIG 


চি (1) OA 55৮৬0 (1) ০৪০১৬ ৬০৬৪৫ 59৩13 (১) 
2/ 22 2৬ ঠি ১৫ ৯ 25 PA 
০ GAL GS 4৫০৫৫ ৪০22 ০১৯ (0 তাল তে 


6 Os 92525 (Vv) 938 25:40 (৭) 

১. তুমি কি তাকে দেখেছ যে দীনকে প্রত্যাখ্যান করে? ২. তারা তো সেই-ই, যে ইয়াতীমকে রূড়ভাবে 

তাড়িয়ে দেয়, ৩. এবং মিস্কীনকে খাবার দিতে উৎসাহিত করে না । ৪. সুতরাং ধ্বংস সেই নামাযীদের জন্য, 

৫. যারা নিজেদের নামাযের প্রতি উদাসীন, ৬. যারা তা করে লোক দেখানোর জন্য, ৭. এবং তারা 
লোকদেরকে গৃহস্থালীর প্রয়োজনীয় ছোট-খাট জিনিস প্রদান করা হতে বিরত থাকে। 


তাফসীর 

এখানে আল্লাহ রাব্বুল আলামীন ইরশাদ করেছেন 8 ১১, ১২৫ (341 ১%১1 “তুমি কি তাকে দেখেছ 
যে দীনকে প্রত্যাখ্যান করে?’ এই কথাটি হযরত নবী করীম (সা)-কে সম্বোধন করে বলা হয়েছে। আয়াতটির অর্থ, 
হে মুহাম্মদ (সা)! পরকালে কর্মফল দানের ব্যবস্থাকে যে লোক অসত্য মনে করে, তার অবস্থাটা কি, তা কি তুমি 
চিন্তা ও বিবেচনা করে দেখেছ ? ' 

মুহাম্মদ ইব্‌ন সা'দ eee হযরত ইবৃন আব্বাস রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তাআলার বাণী ৪ ০১5 
শি EK 5341 আয়াতে বর্ণিত ১:1০; এর অর্থ 4 ১০ 411 <== অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তাবারাকা 
ও তা'আলার হুকুমকে মিথ্যা প্রতিপন্ন করে, তার অবস্থাটা কি তা কি, তুমি চিন্তা করে দেখেছ ? 

হারিস......ইবৃন জারিহ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী £ ০১0, ০33 ৪১1| ৩,1 এই আয়াতে 
বর্ণিত ১46: ২০১৫ এর অর্থ LL 3,343 বা হিসাব-নিকাশকে মিথ্যা প্রতিপন্ন করে। 

অতঃপর আল্লাহ্‌র বাণী ৪ ৪ 25:11 652৩ এ15 ‘এরাতো সেই ব্যক্তি, যে ইয়াতীমকে রূঢ়ভাবে তাড়িয়ে 
দেয়।” এর তাৎপর্য হলো সে ইয়াতীমের হক মেরে খায় এবং তার পিতার পরিত্যক্ত সম্পত্তি হতে বেদখল করে 
তাকে ধাক্কা দিয়ে রূঢুভাবে বের করে দেয়। 


www.waytojannah.com 


Contents 


সূরা মাউন ৩০৩ 


মুহাম্মদ ইব্ন সা'দ......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌-তা“আলার বাণী ৪ 1. 
2541 €১2 5311 এই আয়াতে বর্ণিত ৮১311 £ 5১ এর অর্থ সে ইয়াতীমের হক মেরে খায় এবং তার পিতার 
পরিত্যক্ত সম্পত্তি হতে বেদখল করে তাকে গলাধাক্কা দিয়ে বের করে দেয় । 

মুহাম্মদ ইব্‌ন আমর......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী £ ১১211 £ ১১ এর অর্থ, সে 
ইয়াতীমের সাথে রূঢ় আচরণ করে এবং তাকে আহাৰ্য প্রদান করে না। 

বাশার......হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম ৪ 655 5341 011 & 
৮:51 এর অর্থ ইয়াতীম তার নিকট সাহায্য চাইতে এলে তার প্রতি দয়াপরবশ হওয়ার পরিবর্তে তাকে ধিক্কার 
দেয়, রূঢ় ব্যবহার করে তাড়িয়ে দেয় এবং সে ইয়াতীমের উপর যুলম করে। 

ইব্‌ন হুমায়দ...... সুফিয়ান হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ ৮:-:1 £৬১ এর অর্থ সে ইয়াতীমের 
হক মেরে খায়, তার প্রতি রূঢ় আচরণ করে, তার উপর যুলম করে এবং তাকে ধাক্কা দিয়া তাড়িয়ে দেয়। 

অতঃপর আল্লাহ তা'আলার বাণী ৪ < | 7০৮০ 4০ ১৯৯3 49 অর্থাৎ “সে মিসকীনকে খাবার দিতে 
উৎসাহিত করে না ।” এই দৃষ্টিতে আয়াতের অর্থ হলো, গরীব-মিসকীনকে যে খাবার দেওয়া হয়, তা মূলত দাতার 
নিজের খাবার জিনিস নয়; তা আসলে মিসকীনেরই হক যা দাতার নিকট আমানত স্বরূপ ছিল। 

অতঃপর আল্লাহর বাণী 8 ১৮৯..,43১০ ১০1৯ ১:31 ০৫125, “সুতরাং ধ্বংস সেই 
নামাধীদের জন্য, যারা নিজেদের নামাযের প্রতি উদাসীন’ । এখানে 5 অক্ষরটির অর্থ হলো প্রকাশ্যে পরকাল 
অবিশ্বাসীদের চারিত্রিক পরিচয় তো এখানে পেশ করা হলো । কিন্তু বাহ্যত মুসলমান হওয়া সত্তেও যারা পরকালকে 
সত্য মনে করে না, (অর্থাৎ মুনাফিকরা) তার নিজেদের ধ্বংসের আয়োজন কিভাবে করেছে, তা একবার লক্ষণীয় । 
অতএব মূল আয়াতটির অর্থ হলো ঃ ধ্বংস মুসলমান সমাজের মধ্যে গণ্য সেই লোকদের জন্য, যারা নামাযের 
ব্যাপারে ওঁদাসীন্য ও অবজ্ঞা প্রদর্শন করে । তারা কখনো নামায পড়ে, কখনো পড়ে না। পড়লেও নামাযের জন্য 
নির্দিষ্ট সময়ের প্রতি গুরুত্ব দেয় না। সময় যখন অতিক্রান্তপ্রায়, তখনও উঠি উঠি করেও উঠে না। শেষে তাড়াতাড়ি 
উঠে হয়ত দু-চারবার কপাল ঠোকানোর কাজ সেরে ফেলে । নামাযের জন্য উঠলেও অত্যন্ত অমনোযোগিতা, 
অন্যমন্কতা ও অননুরাগী মানসিকতা সহকারে, অনিচ্ছাসত্তে যেন নামায নয়, একটা মস্ত বড় বিপদ এসে পড়েছে, 
কিংবা ঘাড়ের উপর যেন একটা দুর্বহ বোঝা চেপেছে, এরূপ আচরণ দেখায় এবং দুই ঠোকর দিয়ে তাড়াহুড়া করে 
ঘাড়ের উপর হতে তা নামিয়ে ফেলতে পারলেই যেন বাচে, এমনি ভাব দেখায় । 

ইব্নুল মুসান্না......খালফ ইব্‌ন সা‘দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী ৪ $A ৫2১০ ০ এর 
অর্থ হলো, তারা নামায পরিত্যাগ করে না; বরং তারা নামাযের জন্য নির্দিষ্ট সময়ের প্রতি গুরুত্ব দেয় না। 

ইয়াকুব......মুস'আব ইব্ন সাদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার বাণী ৪ ১a re ৬০ 
এর অর্থ হলো তারা নামাষের জন নিন সমকের প্রতি শুরু দেয় না; বরং সময় যখন শেষ হতে চলে, তখনও 
উঠি উঠি করেও উঠে না । শেষে তাড়াতাড়ি উঠে হয়ত দু-চারবার কপাল ঠেকানোর কাজ সেরে ফেলে । 

আমর ইব্‌ন আলী...... হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 8 ১৫3১০ ৬ 
১.০, এই আয়াতে বর্ণিত ০৮১, শব্দের তাৎপর্য হলো, তারা নামাযের প্রতি অমনোযোগিতা, অবজ্ঞা ও 
ওঁদাসীন্য প্রদর্শন করে। 

ইব্‌ন হুমায়দ......জাফর ০১৮৭৭ 
ফরয নামাযের নির্দিষ্ট সময়ের প্রতি গুরুত্ব দেয় না, বরং সময় অতিক্রান্ত হওয়ার সময় তাড়াতাড়ি উঠে দু-চারবার 
কপাল ঠোকানো কাজ সেরে ফেলে । 


www.waytojannah.com 


Contents 


৩০৪ তাফসীরে তাবারী (আমপারা) 


ইব্‌ন বাশার......মাসরূক হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 8 ১৯২,৫০১ ০০৯ ০2341 এই 
আয়াতে বর্ণিত ১:১৯, শব্দের অর্থ (62391 এ১০।| বা সময় মত নামায আদায় না করা। 

আবু সায়িব......মাসরূক হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম 8 ০৬-৯৮-৫০১৭ ১০ ৯ 32311 এর 
অর্থ নামাযের জন্য নির্ধারিত সময়ের প্রতি গুরুত্ব না দেওয়া এবং সঠিক সময়ে নামায আদায় না করা । 

ইব্‌ন হুমায়দ...... আবু দুহা হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌ তা'আলার বাণী ৪৫:১০ ১০7৯ ০৪১4 
১৯, এর অর্থ ফরয নামাযের জন্য নির্দিষ্ট ও নির্ধারিত সময়ে নামায আদায় না করা । 

ইবৃনুল বারকী......মুসলিম ইব্ন্‌ সাবিহ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪4:১০ ১০৯ ০:২4 
১৯৯। এর অর্থ নামাযের জন্য নির্দিষ্ট সময়ের প্রতি গুরুত্ব আরোপ না করা এবং সঠিক সময়ে নামায আদায় 
নাকরা। 

আলী......হযরত ইব্‌ন আব্বাস (সা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম ৪ ১65১০ ৮০1৯ ০34 
১৮৯. এই আয়াতে মুনাফিকদের নামাযের বর্ণনা দেওয়া হয়েছে। যারা মুমিনদের দেখানোর উদ্দেশ্যে মাত্র 
নামায পড়ত । সত্যিকারভাবে আল্লাহ পাকের রিযামন্দী ও সন্তুষ্টি অর্জনের জন্য তারা নামায আদায় করত না। 
যদ্দরুন তারা নামাযের নির্দিষ্ট ও নির্ধারিত সময়ের প্রতি আদৌ ভ্রক্ষেপ করত না। 

মুহাম্মদ ইব্‌ন সা‘দ......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তাআলার কালাম ঃ 
Ls LHL ০০ ₹* 52311 এই আয়াতে মুনাফিকদের নামাযের স্বরূপ বর্ণনা করেছেন, যারা প্রকাশ্যে লোক 
দেখানোর উদ্দেশ্যে যেনতেনভাবে নামায আদায় করলেও গোপনে তারা নামায পরিত্যাগ করত । 

ইব্‌ন হুমায়দ......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 8 ১৬৮০৪১১৮০1২ 52311 এই 
আয়াতে বর্ণিত ১৯৯. শব্দের অর্থ নামাযের জন্য নির্ধারিত সময়ের প্রতি গুরুত্ব আরোপ না করা, অলসতা করা, 
অত্যন্ত অমনোযোগিতা, অন্যমনফকতা ও অননুরাগী মানসিকতা সহকারে নামায আদায় করা । 

মুহাম্মদ ইবন আমর কি মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার বাণী £০:.:.:449: ১2 
এই আয়াতে বর্ণিত ০: ৯১৮০ শব্দের অর্থ ১৯: বা নামাযের প্রতি অন্যমনফতা ও অমনোযোগিতা প্রদানকারী । 

বাশার........হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের কালাম £ ₹-৯ ১১৭ 
০ ৩৮৯০০৫১০ এই আয়াতে বর্ণিত 3৯0০ শব্দের অর্থ ' ১1%-5 বা নামাযের প্রতি অলসতা 
প্রদর্শনকারীগণ। 

ইব্‌ন আবদুল আ'লা......হযরত আবু কাতাদাহ রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ ৫০১. ৬ 
০৯৯. এর তৎপর্য হলো, নামাযের জন্য নির্ধারিত সময়ের প্রতি তারা আদৌ গুরুত্ব দেয় না। এমনকি নামায 
আদায় করা ও না করাকে তারা সমান মনে করে এরা হলো মুনাফিক । ষেমন ৫ 

যাকারিয়া ইবৃন আবান......সাদ ইব্‌ন আবূ ওয়াক্কাস (রা) হতে বর্ণনা করেছেন, একদা আমি রাসূলুল্লাহ 
(সা)-কে এই আয়াত ৪ ১A ০৫5১০ ১০1 ১2১11 সম্পর্কে জিজ্ঞেস করলে জবাবে তিনি বলেন, এরা এ 
ব্যক্তি, যারা নামাযের জন্য নির্দিষ্ট ও নির্ধারিত সময়ের প্রতি গুরুত্ব প্রদান করে না এবং সঠিক সময়ে নামায আদায় 
করে না। 

নীরা খারা বর দল করা রা মুনের নার রাজা রাজা রসি 
হয়েছে 8 ১৪৯১৪ as: ০৬৪২১ I dls ay YE 5০11 5515 5 অর্থাৎ ‘তারা নামাযের জন্য 
আসে না, আসে অবজ্ঞাভরে ও অনিচ্ছা সত্বেও এবং আল্লাহর পথে ধন-সম্পদ খুরচ করে না, তবে যা করে, তা 
নিতান্ত অনাগ্রহে ৷’ 


www.waytojannah.com 


Contents 


সূরা মাউন ৩০৫ 


অতঃপর আল্লাহ রাব্বুল আলামীনের বাণী £ ০১1১ 2 ২ ০-১ অর্থাৎ ‘যারা লোক দেখানো জন্য 
নামায পড়ে ।” এই বাক্যে মুনাফিকদের কথা বলা হয়েছে। কেননা তারা লোক দেখানো জন্য নামায পড়ে থাকে। 
অন্য লোক কাছে থাকলে তারা নামায পড়ে । আর দেখার জন্য কাছাকাছি কোন লোক না থাকলে তারা নামাযই 
পড়ে না। 
_ অন্য একটি বর্ণনায় আছে £ মুনাফিকরা একাকী থাকলে নামায আদায় করে না। আর প্রকাশ্যভাবে মুমিনদের 
দেখানোর উদ্দেশ্যে তারা নামায পড়ে থাকে। 

ইব্‌ন বাশার......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ০১... ৪১১৮৯ ১০১ 32341 এই 
আয়াতে যাদের প্রতি ইংগিত করা হয়েছে, তারা হলো মুনাফিক । 

আবু কুরাইব......ইবৃন আবু নাজিহ হতে একইরূপ অভিমত ব্যক্ত করেছেন । 

ইব্‌ন হুমায়দ....... মুজাহিদ হতেও অনুরূপ অভিমত পেশ করেছেন । 

ইউনুস......হযরত আলী ইব্‌ন আবু তালিব (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার বাণী 8 :)51২ 
১০।০]। ৮৮০১১ এই আয়াতে বর্ণিত ৮1১১ শব্দের অর্থ তারা লোক দেখানোর জন্য নামায পড়ে থাকে 
এবং লোকদেরকে অতি সাধারণ প্রয়োজনীয় জিনিস দেয়া হতেও বিরত থাকে । 

হুসায়ন......যাহহাক হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম 8 ১:34 ১১০৫৭১০০০1৯ ০2311 
১2125 ০৯ এই আয়াতে প্রকাশ্যভাবে মুনাফিকদের প্রতি ইংগিত করা হয়েছে। যারা একান্ত আল্লাহর জন্য নয়, 
বরং লোক দেখানোর জন নামায পড়ে থাকে। 

আলী......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ 412 ৮৯ ০-:১1| এই 
আয়াতে মুনাফিকদের কথা বলা হয়েছে। কেননা তারা লোক দেখানোর জন্য নামায পড়ে থাকে এবং অন্য লোক 
কাছে থাকলে নামায পড়ে, আর ধারে কাছে দেখার মত কোন লোক না থাকলে তারা আদৌ নামায পড়ে না এবং 
নামায পড়ার কোন প্রয়োজনই তারা অনুভব করে না। 

ইউনুস.....ইবৃন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তাআলার বাণী ৪ 21১৮৯ ১১311 এই আয়াতে 
মুনাফিকদের সম্পর্কে আলোকপাত করা হয়েছে। যারা সত্যিকারভাবে আল্লাহ পাকের রিযামন্দী ও সন্তুষ্টির জন্য 
নামায আদায় করে না, বরং লোক দেখানোর জন্য নামায পড়ে থাকে । 

তঃপর আল্লাহ তা'আলার বাণী 8 ১5০11 “১:০5 অর্থাৎ “তারা লোকদেরকে অতি সাধারণ প্রয়োজনীয় 
জিনিস প্রদান করা হতেও বিরত থাকে’ । এখানে ০৮, শব্দের ব্যাখ্যায় মুফাসসিরগণের মধ্যে মতভেদ 
পরিলক্ষিত হয় । কোন কোন তাফসীর বিশারদ মনীষী বলেছেন £ “মাউন' শব্দ দ্বারা ‘যাকাত’ বুঝানো হয়েছে । আর 
অনেক মনীষীর মতে “মাউন' অর্থ সাধারণ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি, যথা $ দা, কুড়াল, লবণ, আগুন, পানি, 
খোস্তা, কোদাল, দিয়াশলাই প্রভৃতি ক্ষুদ্র অথচ নিত্য প্রয়োজনীয় জিনিসের আন্তর্ণত। লোকেরা সাধারণত এই সমস্ত 

ইয়াকুব ইব্‌ন ইব্রাহীম......হযরত আলী (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী 8 ৯১১ 
০০৮] এই আয়াতে বর্ণিত “মাউন' শব্দের অর্থ ‘যাকাত’ । 

ইব্‌ন মুসান্না......হষরত আলী (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের কালাম 8 ১০011 ১১৮১ 
এই আয়াতে বর্ণিত “মাউন' শব্দের অর্থ “যাকাত? | 

ইব্‌ন বাশার.....হযরত আলী (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তাআলার বাণী 8 La ১১০23 
এই আয়াতে বর্ণিত “মাউন' শব্দের অর্থ ‘যাকাত’ । 


তাবারী-_-৩৯ 


www.waytojannah.com 


০ 


Contents 


৩০৬ তাফসীরে তাবারী (আমপারা) 


ইউনুস......হযরত আলী (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র কালাম ৪ ৮.২]! ৪৯১৭১৪ এই 
আয়াতের অর্থ তারা তাদের ধন-সম্পদের যাকাত আদায় করা হতে বিরত থাকে অর্থাৎ যাকাত দেয় না। 

মুহাম্মদ ইব্‌ন আম্মারাহ ও আহমদ ইবৃন্‌ হিশাম......হযরত আলী (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ 
পাকের বাণী ৪ $০২! ১:৯১ এই আয়াতে বর্ণিত “মাউন' শব্দের অর্থ ‘যাকাত’ ৷ 

ইব্‌ন বাশার......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম 8 ১৮০11 ৪৯১৭২১৪ এই আয়াতে 
বর্ণিত “মাউন' শব্দের অর্থ ‘যাকাত’ । 

ইব্‌ন হুমায়দ...... হযরত আলী (রা) হতে একইরূপ অভিমত ব্যক্ত করেছেন। 

মুহাম্মদ ইব্‌ন আমর......হযরত আলী (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তাআলার বাণী 8 ১৬:০১) 
১৯০|। এই আয়াতের বর্ণিত 1১০. শব্দের অর্থ হ.১১৪| হ৪+.০1| বা ফরয সদকা অর্থাৎ যাকাত । কেননা 
ধনীদের জন্য ধন-সম্পদের যাকাত আদায় করা ফরয বা অবশ্য কর্তব্য । | 

ইব্‌ন আবদুল আ'লা......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের.কালাম £ seal ১৯5১9 
এই আয়াতে বর্ণিত “মাউন' শব্দের অর্থ “যাকাত, । 

ইব্‌ন হুমায়দ......আবু মুগীরা হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তাআলার বাণী £ ৯০০1 ৯১৮55 এই 
শব্দে বর্ণিত “মাউন" শব্দের অর্থ এমন ধন-সম্পদ, যার যাকাত আদায় করা হয় না। 

ইবৃনুল মুসান্না ......হযরত ইব্‌ন উমর (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের কালাম ৪ ১৬১9 
১৯০|। এই আয়াতের অর্থ হলো তারা অন্যের হক বা প্রাপ্য যথাযথ ও ঠিকমত আদায় করে না। 

আবদুল্লাহ ইব্‌ন বয়ান রা হযরত ইব্‌ন উমর (রা) হতে বর্ণনা করেছেন, এই আয়াতে বর্ণিত “মাউন' শব্দের 
অর্থ কুড়াল, দা, ডুলি, লবণ, পানি, দিয়াশলাই ইত্যাদি । 

হারুন ইব্‌ন ইদরীস......সালমা ইব্‌ন কুহায়ল হতে বর্ণনা করেছেন যে, একদা হযরত ইব্‌ন উমর (রা)-কে 
আল্লাহ তা'আলার বাণী এই আয়াত £ ৯০০11 ১:০5 সম্পর্কে জিজ্ঞেসে করা হলে জবাবে তিনি বলেন ঃ 
তারা আল্লাহ প্রদত্ত ধন-সম্পদ হতে গরীবদের প্রাপ্য হক আদায় করতে অস্বীকার করে । 

হযরত ইব্‌ন মাসউদ (রা) এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন যে, “মাউন” হলো নিত্য ব্যবহার্য সাধারণ 
জিনিসপত্র, যথা ৪ চুলা, ডুলি, দা, কুড়াল, লবণ, পানি, আগুন, দিয়াশলাই ইত্যাদি । 

ইবৃন হুমায়দ......সালমা ইব্‌ন কুহায়ল হতে বর্ণনা করেছেন যে, এক ব্যক্তি হযরত ইব্‌ন উমর (রা)-কে 
+০২ সম্পর্কে জিজ্ঞেসে করলে তিনি পূর্বরূপ উত্তর প্রদান করেন। 

সুলায়মান ইবৃন মুহাম্মদ ইব্‌ন সাদী ......আবু মুগীরা হতে বর্ণনা করেছেন যে, বনী আসাদ গোত্রের কোন এক 
ব্যক্তি হযরত আবদুল্লাহ ইব্‌ন উমর (রা)-কে :'১-.| সম্পর্কে জিজ্ঞেস করলে উত্তরে তিনি বলেন £ “মাউন' হলো 
অন্যের হক বা প্রাপ্যকে যথাযথভাবে আদায় না করা । 

অপরপক্ষে 'মাউন' হা রাস নগন্য ত রা রাগ সা রাডার 
সাধারণ প্রয়োজনীয় জিনিস ব্যবহার হতে অন্যকে নিষেধ করা। 

আবু কুরাইব........হযরত ইবন উমর (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 8 ১ ১553 
০$_০৮। এই আয়াতে বর্ণিত “মাউন' শব্দের অর্থ ‘যাকাত’ অর্থাৎ তারা যাকাত প্রদান করা হতে অন্যকে 
নিষেধ করে। 

ইবৃন হুমায়দ......হযরত আলী (রা) হতে একইরূপ অভিমত ব্যক্ত করেছেন । 


www.waytojannah.com 


Contents 


সূরা মাউন ৩০৭ 


ইব্‌ন বাশার........ ইব্‌ন যুবায়র হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র কালাম ৪ ৯ ০ _ 11 -এর অর্থ 
হলো যাকাত । 

বাশার......হযরত আবূ কাতাদাহ ও হাসান (রা) হতে বর্ণনা করেছেন যে, ১০/| শব্দের অর্থ হাইল “ফরয 
যাকাত’ যা গরীবের হক এবং সম্পদশালীদের ধন-এশ্বর্ষের মধ্যে নিহিত। 

হুসায়ন......যাহহাক হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী ৪ ::০.]1 ৯:০১ এই আয়াতে বর্ণিত 
“মাউন' শব্দের অর্থ ‘যাকাত’ । 

ইউনুস......যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের কালাম ৪ ১০.4! ১৮৮১১ এর অর্থ তারা 
তাদের ধন-সম্পদের যাকাত আদায় করত না। 

ইব্‌ন বাশার......হাসান হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র কালাম ৪ ০11 ০৮৯১২১, এর অর্থ হলো 
তারা তাদের ধন-সম্পদের সদকা আদায় করা হতে বিরত থাকে, যদ্দরুন আল্লাহ পাক তাদের সম্পর্কে এই আয়াত 
অবতীর্ণ করে তাদের ক্রুটি সম্পর্কে অবহিত করেছেন। 

আবু কুরাইব......হাসান হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার বাণী 8 L৯০১ ১913 7১ ১2311 
১০] এই আয়াতে মুনাফিকদের সম্পর্কে আলোকপাত করা হয়েছে, যারা যাকাত আদায় করতে চায় না এবং 
লোক-দেখানোর জন্য নামায পড়ে থাকে । তাদের নামায যদি কোন কারণবশত কাযা হয়ে যায়, সে জন্য তারা 
আদৌ অনুতপ্ত হয় না। 

আবু কুরাইব......যাহহাক হতে বর্ণনা করেছেন যে, ):৯০]| ১৯১১১ এই আয়াতে বর্ণিত “মাউন' শব্দের 
অর্থ ‘যাকাত’ । 

কোন কোন মনীষীর মতে “মাউন’ অর্থ সাধারণ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি । যেমন চুলা, ডুলি, দা, কুড়াল, 
দীড়ি-পাল্লা, লবণ, পানি, আগুন, চকমকি বা দিয়াশলাই প্রভৃতি ক্ষুদ্র অথচ নিত্য প্রয়োজনীয় জিনিস এ পর্যায়ে 
পড়ে । 

যাকারিয়া ইব্‌ন ইয়াহইয়া.....আবূ উবায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 8 ১৮111 (১:53 
এই আয়াতে বর্ণিত “মাউন' শব্দের অর্থ সাধারণ নিত্য ব্যবহার্য জিনিসপত্রাদি, যা একে অন্যের নিকট হতে নিয়ে 
নিজের প্রয়োজন মিটিয়ে থাকে । 

ইব্নুল মুসান্না...... আবু উবায়দ হতে বর্ণনা করেছেন যে, হযরত আবদুল্লাহ ইব্‌ন মাসউদ রো)-কে ১:০/০]। 
সম্পর্কে জিজ্ঞেস করলে জবাবে তিনি বলেন, “মাউন' হলো দা, কুড়াল, ডেগ, চুলা, ডুলি ইত্যাদি ধরনের সাধারণ 
কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রাদি । 

ইবনুল মুসান্না......হ্যরত আবদুল্লাহ হতে একইরূপ অভিমত ব্যক্ত করেছেন। 

আহমদ ইব্‌ন মানসূর......আবদুল্লাহ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা“আলার বাণী 8 ১2০১9 
5৪০২]! এই আয়াতে বর্ণিত ‘মাউন’ শব্দের অর্থ সাধারণ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি । যেমন £ দা, কুড়াল, 
পাতিল, ডুলি, চুলা, লবণ, পানি আগুন ইত্যাদি । 

হাসান......হযরত আবদুল্লাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সা)-এর সাথীরা 
পরস্পর এরূপ বলাবলি করতাম যে, “মাউন' হলো নিত্য ব্যবহার্য সাধারণ জিনিসপত্রাদি । যথা £ দা, কুড়াল, 
হাড়ি-পাতিল, চুলা, ডুলি, আগুন-পানি ইত্যাদি । 

ইব্নুল মুসান্না......সাঁদ ইব্‌ন ইয়ায হতে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (সা)-এর সাথীরা “মাউন” সম্পর্কে 
একইরূপ অভিমত পোষণ করতেন। | 


www.waytojannah.com 


Contents 


৩০৮ তাফসীরে তাবারী (আমপারা) 


খালাফদ......হযরত আবদুল্লাহ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের কালাম £ ১৬4/। ১৯৯১০১৩ এই 
আয়াতে বর্ণিত “মাউন' শব্দের অর্থ দা, কুড়াল, ডুলি ইত্যাদি সাধারণ নিত্য প্রয়োজনীয় দ্রব্য । 

ইবৃন হুমায়দ......হযরত ইব্‌ন মাসউদ (রা) হতে বর্ণনা করেছেন যে, ১০4 হলো মানুষের ব্যবহার্য নিত্য 
প্রয়োজনীয় জিনিসপত্রাদি, যা একে অপরের নিকট হতে নিয়ে ব্যবহার করে থাকে। ্‌ 

আবু কুরাইব......হযরত ইব্‌ন মাসউদ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 8 ১০11 ১৯৯১১) 
এই আয়াতে বর্ণিত “মাউন' শব্দের অর্থ ঃ দা, কুড়াল, চুলা, ডুলি, দাড়িপাল্লা ও এই ধরনের সাধারণ নিত্য ব্যবহার্য 
প্রয়োজনীয় জিনিসপত্র । 

ইব্‌ন বাশার......হযরত আবদুল্লাহ রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের কালাম £ ৯১০১ 
১১০৮ এর অর্থ তারা লোকদেরকে নিত্য ব্যবহার্য সাধারণ প্রয়োজনীয় জিনিসপত্র দেয়া হতেও বিরত থাকে । 
যথা ঃ দা, কুড়াল, ডুলি, চুলা, পাতিল, দীড়িপাল্লা ইত্যাদি। 

ইব্‌ন হুমায়দ...... হযরত ইবৃন মাসউদ (রা) বর্ণনা করেছেন যে, “মাউন* শব্দের অর্থ £ দা, কুঠার, 

হাড়ি-পাতিল, ডুলি, দাড়িপাল্লা, দিয়াশলাই ইত্যাদি নিত্য প্রয়োজনীয় ও ব্যবহার্য জিনিসপত্রাদি। 

ইব্‌ন বাশার... রাসূলুল্লাহ (সা)-এর জনৈক সাহাবী রো) হতে বর্ণনা করেছেন যে, ০-1| হলো দা, 
কুঠার, ডুলি, ডেগ ইত্যাদি নিত্য ব্যবহার্য প্রয়োজনীয় জিনিসপত্রাদি। 

আবু সায়িব........ইব্রাহীম হতে বর্ণনা করেছেন যে, হযরত আবদুল্লাহ (রা)-কে “মাউন' সম্পর্কে জিজ্ঞেস 
করা হলে উত্তরে তিনি বলেন ঃ “মাউন' অর্থ সাধারণ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি । যথা £ দা, কুড়াল, ডুলি, 
ডেগ, দিয়াশলাই, দীড়িপাল্লা ইত্যাদি, যা লোকেরা একে অপরের নিকট হতে সাময়িকভাবে কাজের জন্য 
এনে থাকে । 

আবু কুরাইব......হ্যরত আবদুল্লাহ (রা) হতে একইরূপ বর্ণনা করেছেন। 

ওয়াকী......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, :১০.০| হলো দা, কুড়াল, ডুলি ইত্যাদির 
ন্যায় সাধারণ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি । 

আবু কুরাইব......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, “মাউন' শব্দের অর্থ কারো নিকট হতে 
কোন জিনিস ধার-স্বরূপ নেয়া । 

মুহাম্মদ ইব্‌ন আমর......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার বাণী ৪ 
০১০৮1 ১১৮০৩ এই আয়াতে বর্ণিত “মাউন" শব্দের অর্থ -২1| £5 বা গৃহের আসবাবপত্র । 

আবু কুরাইব......হযরত ইব্‌ন আব্বাস রো) হতে বর্ণনা করেছেন যে, SVG ॥ রর 
০:৯০-০]। এই আয়াতে বর্ণিত )১০০এ। শব্দের অর্থ গৃহের বা ঘরের আসবাবপত্রসমূহ। 

মুহাম্মদ ইব্‌ন সা"দ......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে, বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের কালাম £ 
০৯০] ১৯১০১১৪ এই আয়াতে বর্ণিত 'মাউন' শব্দের ব্যাখ্যায় মুফাসসিরগণ মতভেদ করেছেন । কেউ কেউ 
বলেছেন “মাউন' শব্দের অর্থ “যাকাত? । 

কারো মতে “মাউন' অর্থ . সাধারণ নিত্যপ্রয়োজনীয় জিনিস এবং কারো মতে গৃহের ব্যবহার্য 
আসবাবপব্রসমূহ। 

ইবৃন মুসান্না......হযরত ইব্‌ন আব্বাস রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 8 ১০০11 ১৯১১ 
এই আয়াতে বর্ণিত “মাউন' শব্দের অর্থ এমন সব সাধারণ নিত্য প্রয়োজনীয় জিনিস, যা লোকেরা সাধারণত 


www.waytojannah.com 


Contents 


সূরা মাউন ৩০৯ 


আমর ইব্‌ন আলী......হযরত আবদুল্লাহ হতে বর্ণনা করেছেন যে, একদা আমরা রাসুলুল্লাহ (সা)-এর দরবারে 
'মাউন' সম্পর্কে আলোচনা করছিলাম, এ সময় তিনি বলেন, তা হলো ডুলি, দা, কুড়াল ইত্যাদির ন্যায় সাধারণ 
নিত্য ব্যবহার্য জিনিসপত্রাদি। 

মুহাম্মদ ইব্‌ন ইব্রাহীম......মুহাম্মদ ইব্‌ন কা'ব হতে বর্ণনা করেছেন যে, “মাউন' শব্দের অর্থ সাধারণ মালামাল 
ও জিনিসপত্র । ূ 

আহমদ ইবৃন হারব......ইব্রাহীম-ইব্‌ন সাদ হতে বর্ণনা করেছেন যে, কুরায়শদের ব্যবহৃত ভাষায় “মাউন' 
হলো মালামাল ও জিনিসপত্রাদি। 

আবু কুরাইব......যুহরী হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র কালাম ৪ ১:০]| ১৯:০5 এই আয়াতে বর্ণিত 
“মাউন' শব্দটির অর্থ কুরায়শদের পরিভাষায় মালামাল ও জিনিসপব্রাদি । 

গ্রন্থকার বলেন £ আমার মতে “মাউন'-এর অর্থ নিত্য প্রয়োজনীয় ও ব্যবহার্য সাধারণ জিনিসপত্রাদি । যা 
লোকেরা সাধারণত পরস্পরে র নিকট হতে সাময়িকভাবে কাজের জন্য চেয়ে নিয়ে থাকে এবং কর্মশেষে 
মালিককে তা ফেরত দিয়ে থাকে । আসল কথায় “মাউন” বলা হয় ক্ষুদ্র ও স্বল্প জিনিসকে, যার দ্বারা লোকেরা 
সামান্য উপকার পেতে পারে । এই দৃষ্টিতে যাকাতও এর মধ্যে গণ্য । কেননা এটাতো বিপুল সম্পদের একটা ক্ষুদ্র 
অংশমাত্র। = 

সূরা মাউনের তাফসীর এখানে শেষ হলো । 


www.waytojannah.com 


Contents 


Zo 0 #,/0# 


বট ডি 


১ ১১৬০ 


সূরা কাওসার 
মক্কায় অবতীর্ণ, আয়াত-৩, রুকু-১। 
1১৯০১১৮4017: 
দয়াময়, পরম দয়ালু আল্লাহ্র নামে । 


৮ KILI rm) ১১০59 0 0 6 HI 442 0 


১. হে মুহাম্মদ (সা)! আমি তোমাকে ‘কাওসার’ দান করেছি । ২. সুতরাং তুমি তোমার প্রতিপালকের 
উদ্দেশ্যে নামায আদায় কর এবং কুরবানী দাও । ৩. যে ব্যক্তি তোমার প্রতি বিদ্বেষ পোষণ করে, সেই-ই তো 
প্রকৃতপক্ষে নির্বংশ। 


এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামীন তার প্রিয় হাবীব ও নবী মুহাম্মদ (সা)-কে সম্বোধন করে বলেছেন, 
‘হে মুহাম্মদ (সা)! আমি তোমাকে ‘কাওসার’ দান করেছি’ । মুফাসসিরগণ “কাওসারের' অর্থে মতভেদ 
করেছেন। কেউ কেউ বলেছেন £৪ এটা একটা নহর যা আল্লাহ পাক তার রাসূল মুহাম্মদ (সো)-কে জান্নাতে প্রদান 
করবেন। 

ইয়াকুব......হযরত ইব্‌ন উমর (রা) হতে বর্ণনা করেছেন যে, ‘কাওসার’ হলো জান্নাতের নহর বা ঝর্ণাধারা, 
যার দুই তীর হবে স্বর্ণ ও রৌপ্য নির্মিত, এটি মণিমুক্তা ও হীরা-জহরতের উপর দিয়ে প্রবাহিত হবে (অর্থাৎ 
কাকরের পরিবর্তে এর নীচে এইসব বহু মূল্যবান পদার্থ থাকবে)। এর পানি দুগ্ধ হতে অধিক শ্বেত-শুভ্র ও মধু 
হতেও অধিক মিষ্ট হবে। 

ইব্‌ন হুমায়াদ......হযরত ইবন উমর (রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার কালাম ৪ ১:০1 (51 
75৫] এই আয়াতে বর্ণিত ‘কাওসার’ শব্দের অর্থ এটা জান্নাতের একটি নহর যার তীর হবে স্বর্ণ নির্মিত, এটা 
মুক্তা ও হীরার উপর দিয়ে প্রবাহিত, এর পানি দুগ্ধ হতেও অধিক শ্বেত-শুভ্র, বরফ অপেক্ষাও অধিক শীতল এবং 
মধু হতেও অধিক মিষ্ট । এর নীচের মাটি মিশক অপেক্ষাও অধিক সুগন্ধিযুক্ত হবে । 

আবু কুরাইব......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, ‘কাওসার’ হলো জান্নাতের একটি 
ঝর্ণাধারা, যার দুই তীর হবে স্বর্ণ ও রৌপ্য নির্মিত, এটা মণিমুক্তা ও হীরা-জহরতের উপর দিয়ে প্রবাহিত হবে, এর 
পানি বরফ অপেক্ষাও অধিক ধবধবে সাদা হবে এবং মধু হতেও অধিক মিষ্ট হবে । 


www.waytojannah.com 


Contents 
সূরা কাওসার ৩১১ 


ইব্‌ন হুমায়দ......হযরত আয়েশা (রা) হতে বর্ণনা করেছেন যে, ‘হাওযে কাওসারের' তীরে মাণি-মুক্তা খচিত 
বড় বড় প্রাসাদ হবে। এর মাটি মিশক-আঙ্বর হতেও অধিক সুগন্ধযুক্ত হবে এবং এর নীচের কংকরাদি হবে মুক্তা ও 
হীরার, যার উপর দিয়ে তা প্রবাহিত হবে। 

আবু কুরাইব......হযরত খম র ত নগা করছো ‘কাওসার’ হলো জান্নাতে প্রবাহিত একটি নহর 
বা ঝর্ণাধারা । 

ওয়াকী......হযরত আয়েশা (রা) হতে বর্ণনা করেছেন যে, ‘কাওসার’ হলো জান্নাতে প্রবাহিত একটি নহর যা 
মণিমুক্তা খচিত হবে। 

ওয়াকী......হযরত আয়েশা (রা) হতে বর্ণনা করেছেন যে, ‘কাওসার’ হলো জান্নাতের ঝর্ণাধারা, আকাশে যত 
তারা আছে, এর পাশে তত পানপাত্র রাখা থাকবে । 

ওয়াকী......হযরত আয়েশা (রা) হতে বর্ণনা করেছেন যে, ‘কাওসার’ হলো জান্নাতের একটি নহর যার পানি 
হবে দুগ্ধ অপেক্ষাও অধিক ধবধবে সাদা । বরফ হতেও বেশি ঠাণ্ডা ও মধু হতেও অধিক মিষ্ট হবে । এর নীচের মাটি 
মিশক অপেক্ষাও অধিক সুগন্ধিযুক্ত হবে । আকাশে যত তারা আছে, এর পাশে তত পানপাত্র রাখা থাকবে । যে 
একবার এর পানি পান করবে, তার আর কখনো পিপাসা হবে না। আর যে তা থেকে বঞ্চিত হবে, তার পিপাসা 
কখনো নিবৃত্ত হবে না। 

মিহ্রান...... হৰতাল কা ররর ক, ‘কাওসার’ হলো জান্নাতের একটি নহর 
এর মাটি মিশক, এর পানি দুগ্ধ হতেও অধিক শ্বেত ধবধবে ও মধু হতেও অধিক মিষ্ট হবে । আকাশে যত তারা 
আছে, এর পাশে তত পানপাত্র রাখা থাকবে। 

মুহাম্মদ ইব্‌ন সা‘দ...... হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তাআলার বাণী £ 
85411 ১১৮০1 (| এই আয়াতে বর্ণিত ‘কাওসার’ হলো জান্নাতের একটি নহর বা ঝর্ণাধারা, এটা কিয়ামতের 
দিন হাশরের ময়দানে মহানবী (সা)-কে দেয়া হবে। 

আহমদ ইব্‌ন আবু শুরায়হ......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, ‘কাওসার’ হলো জান্নাতের একটি নহর, এর 
মাটি হবে মিশক-আম্বর সদৃশ্য, এর পানি দুগ্ধ হতেও অধিক শাদা ধবধবে এবং মধু হতেও অধিক মিষ্ট । 

ইব্‌ন আবু শুরায়হ......আবুল আলিয়া হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার বাণী £ এ: (21 
78৫1। এই আয়াতে বর্ণিত ‘কাওসার’ হলো জান্নাতের একটি নহর বা বর্ণাধারা । 

রবী“...... হযরত আনাস (রা) হতে বর্ণনা করেছেন যে, মিরাজের সময় নবী করীম (সা)-কে জান্নাতে 
পরিভ্রমণ করানো হয়। এই সময় তিনি একটি নহর দেখতে পান, যার তীরভূমির ভিতরের দিকে সুসজ্জিত মুক্তা বা 
হীরার “কুববা” বানানো ছিল। এর নীচের মাটি ছিল মিশক-জাফরানের তৈরি । নবী করীম (সা) এই সময় হযরত 
জিব্রাঈল (আ)-কে জিজ্ঞেস করেন, এটা কি? তদুত্তরে হযরত জিব্রাঈল (আ) বলেন, এটা 'হাওযে কাওসার’ যা 
আল্লাহ্‌ তা'আলা আপনাকে দান করেছেন। 

কেউ কেউ বলেছেন ঃ ‘কাওসার’ শব্দের অর্থ সীমাহীন আধিক্য ও অসীম বিপুলতা । 

ইয়াকুব......সাঈদ ইব্‌ন যুবায়র হতে বর্ণনা করেছেন যে, ‘কাওসার’ হলো জান্নাতের একটি নহর বা নদী। 

আবু কুরাইব......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার বাণী ৪ ১০1 (31 
85411 এই আয়াতে বর্ণিত ‘কাওসার’ শব্দের অর্থ অসীম কল্যাণ ও মংগল। | 


www.waytojannah.com 


Contents 


৩১২ তাফসীরে তাবারী (আমপারা) 
ইব্‌ন বাশার......হযরত ইব্ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, ‘কাওসার’ শব্দের অর্থ কল্যাণ, মংগল ও 
নিয়ামতসমূহের আধিক্য বা বিপুলতা । 


ইব্‌ন বাশার......সাঈদ ইব্ন যুবায়র হতে বর্ণনা করেছেন যে, ‘কাওসার’ শব্দের অর্থ অসীম কল্যাণ ও মংগল, 
যা আল্লাহ তা‘আলা তার নবী মুহাম্মদ (সা)-কে প্রদান করেন। 

সাঈদ বর্ণনা করেছেন যে, ‘কাওসার’ হলো জান্নাতে প্রবাহিত একটি নহর বা ঝর্ণাধারা, যা আল্লাহ পাক তার 
নবীকে কিয়ামতের দিন প্রদান করবেন। 


“et 


ইব্‌ন বাশার......ইকরামা হতে, বর্ণনা করেছেন যে, ‘কাওসার’ অর্থ নবুয়ত এবং এতদসংগে আল্লাহ প্রদত্ত 
সমস্ত কল্যাণ ও নিয়ামত যা তিনি তার হাবীব ও রাসূল হযরত মুহাম্মদ (সা)-কে প্রদান করেন। 

ইবনুল মুসান্না......ইক্রামা হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর কালাম ৪ 8511 4১১০০1 (1 এই আয়াতে 
বর্ণিত ‘কাওসার’ শব্দের অর্থ অসীম কল্যাণ, মংগল ও নিয়ামত এবং কুরআন মজীদ ও জ্ঞান-বিজ্ঞান, যা আল্লাহ 
পাক তার নবীকে প্রদান করেন। - 

ইয়াকুব......ইকরামা হতে বর্ণনা করেছেন যে, ‘কাওসার’ শব্দের অর্থ অসীম কল্যাণ ও মংগল । 

ইবৃন হুমায়দ......হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 8 5541) Lb 
এই আয়াতে বর্ণিত ‘কাওসার’ শব্দের অর্থ সীমাহীন কল্যাণ ও মংগল । 
মিহরান......সাঈদ ইব্ন যুবায়র হতে বর্ণনা করেছেন যে, ‘কাওসার’ শব্দের অর্থ অসীম কল্যাণ, সুবিপুল 
ংগল ও নিয়ামতসমূহের অশেষ প্রাচ্র্য। অপর অর্থে ‘কাওসার’ হলো জান্নাতের একটি নদী বা নহর, যা 
কিয়ামতের দিক আল্লাহ তা'আলা তার নবী মুহাম্মদ (সা)-কে প্রদান করবেন। 

মুহাম্মদ ইব্‌ন আমর......মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, ‘কাওসার’ শব্দের অর্থ অসীম মংগল ও কল্যাণ । 
ইব্‌ন হুমায়দ........মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, ‘কাওসার’ অর্থ দুনিয়া ও আখিরাতের অসীম কল্যাণ 
ও নিয়ামত । 

ওয়াকী......ইকরামা হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার বাণী 8 8৫11 ১১৮০1 (5। এই আয়াতে 
বর্ণিত ‘কাওসার’ শব্দের অর্থ আল্লাহ প্রদত্ত তার নবীর প্রতি অসীম কল্যাণ, মংগল, নিয়ামতরাজি এবং নবুয়ত ও 
কুরআন মজীদ । 

ইব্‌ন হুমায়দ......ইকরামা হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ ত'আলার বাণী £ ১5৫11 4০/5115| এই 
আয়াতে বর্ণিত ‘কাওসার’ শব্দের অর্থ অসীম কল্যাণ, মংগল ও নিয়ামতরাজি। 

কেউ কেউ বলেছেন £ সেই হাওয কাওসার যা আল্লাহ পাক তার নবী মুহাম্মদ (সা)-কে কিয়ামতের দিন 
প্রদান করবেন । 

আবু কুরাইব.....আতা হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর কালাম ঃ ৪১541 ৩১ 21151 এই আয়াতে 
বর্ণিত ‘কাওসার’ শব্দের অর্থ সেই নহর, যা আল্লাহ তা'আলা তীর হাবীব হযরত মুহাম্মদ (সা)-কে জান্নাতে 
প্রদান করবেন। 

জান্নীতে হযরত মুহাম্মদ (সো)-কে ‘কাওসার’ নামে একটি নহর প্রদান করা হবে । এই পর্যায়ে হযরত আনাস 
(রা) হতে তার নিজের কথা হিসেবে এবং কোন কোন বর্ণনায় স্বয়ং নবী করীম (সা)-এর কথা হিসেবে বর্ণিত 


www.waytojannah.com 


Contents 
সূরা কাওসার ৩১৩ 


হয়েছে যে, মিরাজের রাত্রিতে নবী করীম (সা)-কে জান্নাত পরিভ্রমণ করানো হয়। এই সময় তিনি একটি নহর 
দেখতে পান, এর তীরভূমির ভিতরের দিকে সুসজ্জিত মুক্তা ও হীরার “কুববা” বানানো ছিল। এর নীচের মাটি ছিল 
মিশক ও জাফরানের ৷ এই সময় নবী (সা) হযরত জিবরাঈল (আ)-কে জিজ্ঞেস করেন ৪ এটা কি? উত্তরে তিনি 
বলেন ঃ এ ‘হাওযে কাওসার’ আল্লাহ তা'আলা এটা আপনাকে দান করেছেন। 

বাশার......হযরত আনাস (রা) হতে বর্ণনা করেছেন যে, তিনি রাসূলুল্লাহ (সা) ইরশাদ করেছেন $ মিরাজের 
রাত্রিতে যখন আমি জান্নাতে পরিভ্রমণ করছিলাম, সে সময় আমার সম্মুখে এমন একটি নহর দেখতে পাই, যার 
তীর ছিল স্বর্ণ নির্মিত, এটা মুক্তা ও হীরার উপর দিয়ে প্রবাহিত ছিল এবং এর মাটি ছিল মিশক-আম্বর হতেও 
অধিক সুগন্ধিযুক্ত । এর পানি ছিল দুধ হতেও অধিক শ্বেত-শুভ্র, বরফ অপেক্ষাও অধিক শীতল এবং মধু হতেও 
অধিক মিষ্ট। 

ইব্‌ন আওফ......হযরত আনাস (রা) হতে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (সা) বলেছেন ঃ মিরাজের সময় 
যখন আমাকে জান্নাত দেখানো হয়, তখন সেখানে আমি এমন একটি নহর পরিদর্শন করি যার তীর ছিল স্বর্ণ 
নির্মিত, এটি মুক্ত ও হীরার উপর দিয়া প্রবাহিত ছিল। এর মাটি মিশক, এর পানি দুগ্ধ হতেও অধিক শ্বেত ধবধবে 
ও মধু হতেও অধিক মিষ্ট । 

ইব্‌ন বাশার......হযরত আনাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর নবী (সা) বলেছেন, মিরাজের 
রাত্রিতে যখন আমাকে সংগে নিয়ে হযরত জিব্রাঈল (আ) জান্নাত পরিভ্রমণ করেন, সে সময়ে আমি সেখানে 
একটি নহর দেখতে পাই; যার তীরদ্বয় ছিল স্বর্ণ-নির্মিত, তা ছিল মুক্তা ও হীরার উপর দিয়ে প্রবাহিত। এর মাটি 
ছিল মিশক-আম্বর হতেও অধিক সুগন্ধিযুক্ত । এর পানি ছিল দুধ হতেও অধিক শ্বেত শুভ্র, বরফ অপেক্ষাও অধিক 
শীতল এবং মধু হতেও অধিক মিষ্ট। 

বাশার......হযরত আনাস (রা) হতে বর্ণনা করেছেন যে, এক ব্যক্তি নবী করীম (সা)-কে জিজ্ঞেস করল যে, 
‘কাওসার কি’? জবাবে তিনি বললেন ঃ তা একটি নহর, আল্লাহ তা'আলা এটি আমাকে জান্নাতে প্রদান করবেন । 
এর মাটি মিশৃক, এর পানি দুগ্ধ হতেও অধিক শ্বেত ধবধবে ও মধু হতেও অধিক মিষ্ট হবে । 

খালফ ইব্‌ন আসলাম.......হযরত আনাস ইব্‌ন মালিক রো) হতে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ (সা) 
বলেছেন £ মিরাজের রাত্রিতে যখন আমাকে জান্নাত পরিভ্রমণ করানো হয়, সেসময় কাওসার প্রদান করা হয়; 
যা ছিল জান্নাতের একটি নহর বা ঝর্ণাধারা। এর তীর ছিল স্বর্ণ নির্মিত এবং তা মুক্তা ও হীরার উপর দিয়ে 
প্রবাহিত। 

মুহাম্মদ ইব্‌ন আবদুল্লাহ ইব্‌ন আবদুল হাকাম........হযরত আনাস (রা) হতে বর্ণনা করেছেন যে, একদা 
এক ব্যক্তি রাসূলুল্লাহ (সা)-এর খিদমতে উপস্থিত হয়ে তাকে জিজ্ঞেস করে “কাওসার কি’? জবাবে তিনি বলেন ঃ 
এটি জান্নাতের একটি নহর, যা আল্লাহ তা'আলা আমাকে .কিয়ামতের দিন প্রদান করবেন । তার মাটি মিশক 
হতেও অধিক সুগন্ধিযুক্ত। এর পানি দুগ্ধ হতেও অধিক শ্বেত-শুভ্র, বরফ অপেক্ষাও অধিক শীতল এবং মধু হতেও 
অধিক মিষ্ট । 

ইউনুস......হযরত আনাস (রা) হতে বর্ণনা করেছেন যে, এক ব্যক্তি রাসূলুল্লাহ (সা)-এর দরবারে হাযির হয়ে 
প্রশ্ন করে, ইয়া রাসূলাল্লাহ (সা)! কাওসার কি? এর জবাবে তিনি একইরূপ বর্ণনা পেশ করেন, যা পূর্ববর্তী হাদীসে 
উল্লেখিত হয়েছে। 

আমর ইব্‌ন উসমান ইব্‌ন আবদুর রহমান...... হযরত আনাস ইব্ন মালিক (রা) হতে বর্ণনা করেছেন যে, 
একদা এক ব্যক্তি রাসূলুল্লাহ (সা)-কে প্রশ্ন করে যে, কাওসার কি? উত্তরে তিনি বলেন £ তা একটি নহর, আল্লাহ 
তাবারী_ ৪০ 


www.waytojannah.com 


Contents 


৩১৪ তাফসীরে তাবারী (আমপারা) 


তা'আলা এটা আমাকে জান্নাতে প্রদান করবেন। এর তীর স্বর্ণ নির্মিত এবং তা মুক্তা ও হীরার উপর দিয়ে প্রবাহিত । 
এর মাটি মিশৃক হতেও অধিক সুগন্ধিযুক্ত, এর পানি দুগ্ধ হতেও অধিক মিষ্ট । 

ইবনুল মুসান্না...... হযরত ইব্ন উমর (রা) হতে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করেছেন $ 
‘কাওসার’ জান্নাতের একটি নহর। এর তীর স্বর্ণ নির্মিত, এটা মুক্তা ও হীরার উপর দিয়ে প্রবাহিত, এর মাটি মিশ্ক 
হতেও অধিক সুগন্ধিযুক্ত । এর পানি দুগ্ধ হতেও অধিক শ্বেত শুভ্র, মধু হতে অধিক মিষ্ট এবং বরফ অপেক্ষাও 
অধিক শীতল । 

ইয়াকুব...... হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, ‘কাওসার’ শব্দের অর্থ অসীম কল্যাণ, মংগল 
ও নিয়ামত ৷ 

অপরপক্ষে হযরত ইব্ন উমর (রা) বর্ণনা করেছেন যে, যখন এই আয়াত ৪ ১8544 এ৮১১০1(5। অবতীর্ণ 
হয়, তখন রাসূলুল্লাহ (সা) ইরশাদ করেন, কাওসার জান্নাতের একটি নহর। যার তীর স্বর্ণ নির্মিত এবং তা মুক্তা ও 
হীরার উপর দিয়ে প্রবাহিত। 

ইব্‌ন আবদুল আ'লা...... হযরত আনাস ইব্‌ন মালিক হতে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (সা) 
বলেছেন £ঃ কাওসার জান্নাতের একটি নহর, যার তীর স্বর্ণ নির্মিত। আমি এটি দেখে হযরত জিব্রাঈল 
(আ)-কে জিজ্ঞেস করি যে, এটি কি? তদুত্তরে তিনি বলেন, এটা নহরে কাওসার । এটি আল্লাহ তা'আলা আপনাকে 
দান করেছেন। | 

ইব্নুল বারকী...... উসামা ইব্‌ন যায়দ (রা) হতে বর্ণনা করেছেন যে, একদা রাসূলুল্লাহ (সা) হামযা ইব্‌ন 
আবদুল মুস্তালিবের গৃহে গমন করেন। এই সময় তিনি গৃহে উপস্থিত ছিলেন না । তার স্ত্রী নবী করীম (সা)-এর 
আতিথ্য করলেন এবং কথা প্রসঙ্গে বললেন, আমার স্বামী আমাকে বলেছে, আপনাকে জান্নাতে একটি নহর দান 
করা হয়েছে, যার নাম কাওসার । জবাবে রাসূলুল্লাহ সো) বললেন ঃ হ্যা, সত্য । এর যমীন ইয়াকৃত, মারজান, 
যবরজদ ও মুক্তা দ্বারা তৈরি । 

অতঃপর আল্লাহ তাআলার বাণী £ *-১/) ৩১1 ০ ‘অতএব তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে 
নামায আদায় কর এবং কুরবানী দাও।’ অতএব তুমি নামায পড়, এর তাফসীরে বিভিন্ন মনীষী বিভিন্নরূপ ব্যাখ্যা 
প্রদান করেছেন । কেউ কেউ এই নামায অর্থ পাচ ওয়াক্তের নামায বুঝেছেন। অপরপক্ষে কেউ এর অর্থ নিয়েছেন 
ঈদুল আযহার নামায । আবার কারো মতে এর অর্থ কেবলই নামায, তা যে কোন নামায-ই হোক না কেন। 
অতঃপর ১৯১1 এর অর্থ নহর কর। কেউ কেউ “নহর কর'-এর অর্থ করেছেন নামাযে বাম হাতের উপর ডান হাত 
রেখে একে বুকের উপর বাধা । 

আবদুর রহমান...... হযরত আলী (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার বাণী £ ৫১১1 ০3 
"১১1 এই আয়াতে বর্ণিত '১।$ শব্দের অর্থ নামাযে বাম হাতের উপর ডান হাত রাখা । ৃ 

ইব্‌ন বাশার...... হযরত আলী (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী £ ১১19 05১1 1০৪ এ 
আয়াতে বর্ণিত '১১1$ শব্দের অর্থ নামাযের মধ্যে এক হাত অন্য হাতের উপর রাখা । | 

ইবৃন হুমায়দ...... হযরত আলী (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের কালাম 8 ১1 1০ 
"| এই আয়াতে বর্ণিত ১19 শব্দের অর্থ নামাযে বাম হাতের উপর ডান রেখে একে বুকের উপর বীধা। ' 

আবু কুরাইব...... হযরত আলী রো) হতে বর্ণনা করেছে যে, ',='১/, শব্দের অর্থ নামাযে বাম হাতের উপর 


www.waytojannah.com 


Contents 
সূরা কাওসার ৩১৫ 


ইব্‌ন বাশার...... আবুল কামূস হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ৪ "২১, ৩,1 ১০% এই আয়াতে 
বর্ণিত +। শব্দের অর্থ নামাযের মধ্যে এক হাত অপর হাতের উপর রাখা। 

ইব্ন হুমায়দ...... হযরত আলী (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের কালাম £ 21১১1 ০; 
'*৯ %1) এই আয়াতে বর্ণিত "=, শব্দের অর্থ নামাযের মধ্যে বাম হাতের উপর ডান হাত রেখে বুকের 
উপর বাধা । 

কেউ কেউ বলেছেন £ ১১) 2৫১১] 4০১ এই নামাযের অর্থ পাচ ওয়াক্তের ফরয নামায এবং ৯১9 
শব্দের অর্থ নামায শুরু করার সময় দুইখানি হাত উপরে তুলে তাকবীর বলা । 

আবু কুরাইব...... আবূ জাফর হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী £ ১৯১ ০4১১1 ০৯ এই আয়াতে 
বর্ণিত "১১1১ এর অর্থ নামায শুরু করার সময় দুইখানি হাত উপরে তুলে তাকবীর বলা । 

কেউ কেউ "৯১1 শব্দের অর্থ করেছেন “কুরবানী করা ।' 

ইব্‌ন হুমায়দ...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তাআলার বাণী ৪ '৮৯১।১ 4২১] ০২ এই 
আয়াতের অর্থ পাচ ওয়াক্তের ফরয নামায আদায়ের পর কুরবানী করা । 

ইয়াকুব...... সাঈদ ইব্‌ন যুবায়র হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের কালাম ৪ 1 এ 
এই আয়াতের অর্থ কুরবানীর ঈদের নামায পড়া এবং তারপর কুরবানী করা । 

আবু কুরাইব...... আতা হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী £ "১১।$ 45,123 এই আয়াতের অর্থ 
ফজরের নামায আদায়ের পর কুরবানী করা । ৃ 


5০৩6 ০০ Be 


ইব্‌ন হুমায়দ Ed হিকাম হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ৪ ১১১ এ)! 4০৪ এই আয়াতের অর্থ 
ফজরের নামায আদায় করা । 

কেউ কেউ বলেছেন এর অর্থ ঈদুল আযহার নামায পড়া, তারপর কুরবানী করা । 

ইব্‌ন হুমায়দ...... হযরত আনাস ইব্‌ন মালিক (রা) হতে বর্ণনা করেছেন যে, নবী করীম (সা) নামাযের পর 
কুরবানী করতেন। যার ফলে আল্লাহ তা'আলার এরূপ নির্দেশ তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামায আদায় 
কর এবং কুরবানী দাও। 

ইব্‌ন হুমায়দ...... রবী" হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ৪১৯1) 15১1 */.০৪ এই আয়াতের অর্থ 
কুরবানীর ঈদের নামায আদায়ের পর কুরবানী করা । ৃ 

ইব্‌ন বাশার...... হাসান হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তাআলার বাণী ৪ '-১/$ 42১ ০% এই 
আয়াতে বর্ণিত '৯১।$ শব্দের অর্থ কুরবানী করা । 

ইব্‌ন আবদুল আ'লা...... কাতাদাহ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর কালাম ৪ ৮১৩ 4৯০] U০ এই 
আয়াতের অর্থ কুরবানীর ঈদের নামায আদায়ের পর কুরবানী করা। 

আলী...... হযরত ইব্‌ন আব্বাস রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ৪ ০১১ ১১ 4০৪ এই 
আয়াতের অর্থ কুরবানীর দিনগুলোতে কুরবানী করা । ৰ 


Wwww.waytojannah.com 


Contents 


৩১৬ তাফসীরে তাবারী (আমপারা) 


উল্লেখ্য যে, এই নির্দেশ নবী করীম (সা)-এর প্রতি যে সময়ে দেয়া হয়েছিল, তখন কেবল মক্কার কুরায়শরাই 
বলিদান দিত । এরূপ পরিবেশ-পরিস্থিতিতে এহেন নির্দেশের তাৎপর্য এই যে, তোমার নীতি ও আচরণ মুশরিকদের 
সম্পূর্ণ বিপরীত হতে হবে। কাজেই তোমার নামায হবে একমাত্র আল্লাহর-ই উদ্দেশ্যে এবং তোমার কুরবানীও হবে 
কেবলমাত্র তারই জন্যে। 

কেউ কেউ বলেছেন, উক্ত আয়াতটি হুদায়বিয়ার সন্ধির ঘটনার সময় অবতীর্ণ হয়। যখন রাসূলুল্লাহ 
_ (সা) ও তার সঙ্গীদেরকে আল্লাহ পাকের ঘর বায়তুল্লাহ শরীফের যিয়ারত হতে বাধা প্রদান করা হয়। তখন 
প্রদান করেন। 

ইউনুস...... সাঈদ ইব্‌ন যুবায়র হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তাআলার বাণী £ "১১19 ০1১১1 04৪ 
এই আয়াতের তাৎপর্য এই যে, যখন রাসূলুল্লাহ (সা) আল্লাহর ঘর যিয়ারতের উদ্দেশ্যে তার সংগী-সাহীসহ 
হুদায়বিয়ায় পৌঁছান এবং সেখানে কাফিররা তাদেরকে বাধা প্রদান করে । তখন হযরত জিবরাঈল (আ) সেখানে 
উপস্থিত হয়ে বলেন, হে নবী মুহাম্মদ (সা)! আপনি এখানেই কুরবানী আদায় করে প্রত্যাবর্তন করুন। অতঃপর 
রাসূলুল্লাহ (সা) দণ্ডায়মান হয়ে সেখানে ঈদুল আযৃহার খুতবাহ প্রদান করেন, দুই রাকাত নামায আদায়ের পর 
কুরবানীর পশু যবেহ করে মদীনায় প্রত্যাবর্তন করেন। 

কেউ কেউ বলেছেন ৪ এই আয়াতের অর্থ তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামায পড় এবং 
দু'আ কর। 

ইবৃন হুমায়দ...... যাহ্‌হাক হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী £ *১%1$ 4১ :০$& এই আয়াতের 
অর্থ হে নবী মুহাম্মদ (সা)! তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামায পড় এবং দু'আ কর ।' 

গ্রন্থকার বলেন ঃ তার নিকট গ্রহণীয় অভিমত এই যে, এখানে আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে বলছেন, হে 
নবী! তোমার আল্লাহ যখন তোমাকে এত বিরাট ও বিপুল কল্যাণ দান করেছেন তখন তুমি কেবলমাত্র তারই 
উদ্দেশ্যে নামায পড় এবং কেবল তারই সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানী কর। এখানে একথা স্মরণযোগ্য যে, যে সময় 
এই আয়াত অবতীর্ণ হয়, তখন কেবল মক্কার কুরায়শরাই নয়, সমগ্র আরবের তথা সারা দুনিয়ার মুশরিকরা স্বহস্তে 
নির্মিত মা'বুদদের পূর্জা-অর্চনা করত এবং তাদের আস্তানায় বলিদানও দিত। কাজেই এরূপ পরিবেশ ও 
পরিস্থিতিতে এহেন নির্দেশের তাৎপর্য এটাই যে, তোমার আচরণ ও প্লীতি-নীতি মুশরিকদের সম্পূর্ণ বিপরীত হতে 
হবে । তোমার নামায হবে একমাত্র আল্লাহরই উদ্দেশ্যে এবং তোমার কুরবানীও হবে কেবল তারই জন্যে । আর 
এই আচরণ ও রীতি-নীতির উপর অবশ্যই তোমাকে অবিচল ও অটল থাকতে হবে । 

অতঃপর আল্লাহ তাবারাকা ওয়া তা“আলার বাণী 8 591 ৮৯ 5515 01 অর্থাৎ “যে ব্যক্তি তোমার প্রতি 
বিদ্বেষ পোষণ করে, সেই-ই তো প্রকৃতপক্ষে নির্বংশ ৷’ এখানে আল্লাহ তা'আলা তীর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ 
(সা)-এর প্রতি শত্রুতা ও বিদ্বেষ পোষণকারীকে আবতার অর্থাৎ শিকড় কাটা বা নির্বংশ আখ্যায় আখ্যায়িত 
করেছেন। মুফাস্সিরগণ এই আয়াতের ব্যাখ্যায় মতভেদ করেছেন। কেউ কেউ বলেছেন ঃ “আবতার' শব্দ দ্বারা 
উদ্দেশ্য হলো আস ইবৃন ওয়ায়েল আল-সাহামী ৷’ 

আলী...... হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী 8 4531 5৯ ০১৬ ৩। এই 
আয়াতে বর্ণিত 412১. শব্দের অর্থ এ. বা তোমার শক্র। মি 


Wwww.waytojannah.com - মিনা 


Contents 


| সূরা কাওসার ৩১৭ 


We রানা EE হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের কালাম ঃ 
৮৯552 )| এই আয়াতে যাকে শক্ৰ বলা হয়েছে, তার নাম হলো আস ইব্‌ন ওয়ায়েল। 

ইব্‌ন বাশার...... সাঈদ ইবৃন যুবায়র (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী ৪ ১৯১৮৩ 
"১, 5 521 এ আয়াতে যাকে শক্ৰ বলে চিহ্নিত করা হয়েছে, সে হলো আল-আস ইব্‌ন ওয়ায়েল। 

ইব্‌ন হুমায়দ...... সাঈদ ইব্‌ন যুবায়র (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার কালাম 8 (5 0 
"59 9৯ এই আয়াতের অর্থ নিশ্চয়ই তোমার প্রতি বিদ্বেষ ও শত্রুতা পোষণকারী ব্যক্তি আস ইবৃন ওয়ায়েল-ই 
শিকড়কাটা ও নির্বংশ। 

মুহাম্মদ ইব্ন-আমর...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী 8 ১5:31 ৬৯ 4০১ ৩1 এই 
আয়াতে যাকে নবী করীম (সা)-এর শক্র বলে চিহ্নিত করা হয়েছে, সে হলো আস ইবৃন-ওয়ায়েল। 

ইব্‌ন আবদুল আ'লা........ হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার 
কালাম ৪ +5%%1 ৬৯ ৩% ১ | এই আয়াতে যাকে আবতার বা নির্বংশ বলা হয়েছে, তার নাম হলো - 
আস ইব্ন-ওয়ায়েল। কেননা নবী করীম (সা)-এর কোন পুত্র সন্তান না থাকাতে সে তাকে আবতার বলত । 
হযরত আবু কাতাদাহ (রা) বলেন £ “আবতার' বলা হয় এমন ব্যক্তিকে, যার কোন আত্মমর্ধাদা ও সামাজিক 
মূল্যবোধ নাই। 

বাশার...... হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী 8 ১:১1 ৬৯ LS ০| 
এই আয়াতে বর্ণিত আবতার ব্যক্তি হলো আস ইব্‌ন ওয়ায়েল। এরূপ কথিত আছে যে, সে বলত, আমার শত্রু 
হলো মুহাম্মদ (সা)। 

ইউনুস...... ইব্‌ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর কালাম 8 5091 ৯ 0৫ ১051 এই 
আয়াতের তাৎপর্য এই যে, নবী করীম (সা)-এর পুত্র সন্তানদের মৃত্যুর পর কুরায়শরা তাঁকে আবতার বলত । এর 
জবাবে আল্লাহ তাআলা বলেছেন ঃ হে নবী! আবতার তুমি নও, বরং সত্যিকারের আবতার হলো তোমার এ 
শক্ররাই । 

কেউ কেউ বলেছেন, এখানে আব্তার বলা হয়েছে আকাবা ইব্‌ন আবু মুয়াইতকে । 

ইব্‌ন হুমায়দ...... শামার ইব্‌ন আতিয়া হতে বর্ণনা করেছেন যে, আকাবা ইব্ন-আবৃ মুয়াইত এরূপ বলত যে, 
নবী করীম (সা)-এর কোন সন্তান-সন্তৃতি-ই জীবিত থাকবে না এবং সে নির্বংশ হবে। এর জবাব স্বরূপ আল্লাহ 
তাআলা এই আয়াত অবতীর্ণ করে বলেন, হে নবী (সা)! তুমি আবতার নও, বরং তোমার এই শক্র আকাবা ইব্‌ন 
আবু মুয়াইত-ই প্রকৃতপক্ষে আবতার বা নির্বংশ। 
(সা)-কে আবতার বলত । 

ইবনুল মুসান্না...... ইকরামা হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তাআলার বাণী £...... ১2311 | ৪১১1 
১১ এই আয়াত মদীনার ইয়াহুদী সরদার কা'ব ইব্‌ন আশরাফ সম্পর্কে অবতীর্ণ হয়। সে মক্কায় এলে কুরায়শ 
সরদাররা তাকে বলল, এই ছেলেটাকে দেখত! সে নিজ জাতি হতে বিচ্ছিন্ন হয়ে গেছে। সে নিজেকে আমাদের 
অপেক্ষা উত্তম মনে করে। অথচ আমরাই হাজীদের পানি পান করানোর দায়িত্ব পালন করে থাকি । তদুত্তরে 
কা'ব বলল, সে উত্তম নয়, বরং তোমরাই উত্তম। তখন তার ও কুরায়শদের এই কথার জবাবে আল্লাহ তা'আলা 
বলেন, 521 9৯ 5৭5 01 হে নবী! নিশ্চয়ই তোমার প্রতি বিদ্বেষ পোষণকারী তোমার শক্ররাই আবতার, 


তুমি নও । 


Wwww.waytojannah.com 


পিস ৮" শা 


Contents 


৩১৮ তাফসীরে তাবারী (আমপারা) 


আবু কুরাইব...... ইক্রামা হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ৫ "5591 ১৯ 45.5%, এই আয়াত 
সেই সময় অবতীর্ণ হয়, যখন নবী করীম (সা)-এর ছোট ছেলে হযরত আবদুল্লাহ ইন্তিকাল করার পর, কুরায়শরা 
তাকে আব্তার বা নির্বংশ বলে আখ্যায়িত করে। জবাবে আল্লাহ তা'আলা বলেন, হে নবী! তুমি আব্তার নও, বরং 
তোমার এই শক্ররাই আব্তার বা নির্বংশ । 

ইব্‌ন বাশার...... হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, মদীনার ইয়াহুদী সরদার কাব ইব্‌ন 
আশরাফ মক্কায় আগমন করলে কুরায়শ সরদাররা তাকে বলল, আমরাই তো মক্কার সন্তান্ত ও নেতৃস্থানীয় ব্যক্তি 
এবং হজ্জের মওসুমে আমরাই তো হাজীদেরকে পানি পান করিয়ে থাকি । আর আপনি তো মদীনার সরদার । বলুন 
তো, এই যে ছেলেটা নিজ জাতি হতে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, সে উত্তম না আমরা উত্তম? জবাবে কাব বলে ঃ 
আপনারাই উত্তম । তখন কুরআন মজীদের এই আয়াতু অবতীর্ণ হয় 8. ১৩ ১৯ এ ০৭৪০) 

গ্রন্থকার বলেন £ আমার বিবেচনায় এই আয়াতের সঠিক তাৎপর্য এই যে, আল্লাহ তাআলা তার নবীর প্রতি 
যারা বিদ্বেষভাব পোষণ করত, তীর প্রতি ঠান্টা-বিদ্ধপ করত, এমনকি তীর ছোট ছেলের মৃত্যুর পর তাঁকে নির্বংশ 
আখ্যায় আখ্যায়িত করে, এদের জবাব স্বরূপ এই আয়াত নাযিল করেন এবং আল্লাহ তা“আলা বলেন, হে নবী! 
তুমি আবৃতার নও- বরং তোমার এই শক্ররাই হলো সত্যিকারের আবতার বা নির্বংশ। কেননা তাদের মৃত্যুর পর 
তাদের নাম-নিশানা মুছে যাবে অথচ তোমার নামের জয়-জয়কার কিয়ামত পর্যস্ত থাকবে । 

এখানেই সূরা কাওসারের তাফসীর শেষ হলো । 


www.waytojannah.com 


Contents 


লা 


০০ “ 0 #- 0% 
বট 


১৬৪41 ১১৬০ 
সুরা কাফিরূন 
যা আয়াত-৬, রুকৃ-১। 


Alc PO 
দয়াময়, পরম দয়ালু আল্লাহ্র নামে। 


X22 শি 


PISA (পা 54 $ 22224, ৮৪৯ রিং 
৬৬:5১৫১৮৩ ৫ im) 4৩৩৩৫ ৮) 54১5 (১) 


6303, রর (+) ১৫ AEE US (0) & শিপ (£) 


১. হে নবী! তুমি বলে দাও, হে সত্য প্রত্যাখ্যানকারীগণ! ২. আমি তাদের ইবাদত করি না, যাদের 
ইবাদত তোমরা কর। ৩. আর না তোমরা তার ইবাদত কর, যার ইবাদত আমি করি। ৪. আমি তাদের 
ইবাদতকারী হব না, যাদের ইবাদত তোমরা করে আসছ। ৫. আর তোমরাও তার ইবাদতকারী নও, যার 
ইবাদত আমি করি । ৬. অতএব তোমাদের জন্য তোমাদের দীন এবং আমার জন্য আমার দীন । 


তাফসীর : 
এখানে আল্লাহ রাব্বুল আলামীন তার নবীকে সম্বোধন করে বলছেন, “হে নবী (সা)! তুমি বলে দাও ।” এই 
আয়াতটি মক্কার কাফিরদের প্রস্তাবের জবাব স্বরূপ নাযিল হয় । যখন তারা নবী করীম (সা)-এর নিকট এই প্রস্তাব 
রাখে যে, আপনি এক বৎসরকাল আমাদের মা'বৃদ লাত ও উযার ইবাদত করবেন, আর এক বৎসরকাল আমরা 
আপনার মা'বুদের ইবাদত-আরাধনা করব । এই প্রসংগেই আল্লাহ পাকের তরফ হতে এই নির্দেশ অবতীর্ণ হয় ৪ 
১১৪]। (450 5 অর্থাৎ “হে নবী! তুমি বলে দাও! হে সত্য প্রত্যাখ্যানকারী কাফিররা, আমি তাদের ইবাদত 
করি না, যাদের ইবাদত আরাধনা তোমরা করে থাক। আর তোমরা তার ইবাদত কর না, যার ইবাদত আমি করি। 
আমি কখনই তাদের ইবাদত করব না, যাদের উপাসনা তোমরা করে আসছ।' এই আয়াতের বর্ণনাভঙ্গীতে স্পষ্টত 
বুঝা যায় যে, এখানে আল্লাহ তা“আলা তার নবীকে মক্কার বিশিষ্ট কাফিরদেরকে এরূপ বলার জন্য নির্দেশ প্রদান 
করেছেন। যারা তার নিকট সন্ধি-স্বরূপ উপরোক্ত প্রস্তাব পেশ করেছিল। 

মুহাম্মদ ইব্‌ন মুসা...... হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, কুরায়শ সরদাররা একদা নবী 
করীম (সা)-এর নিকট এরূপ প্রস্তাব পেশ করল যে, আমরা আপনাকে এত এত ধন-সম্পত্তি দিব, যাতে আপনি 
আমাদের মধ্যে সর্বাপেক্ষা ধনী ব্যক্তি হয়ে যাবেন, আপনার পসন্দসই যে কোন মেয়ের সাথে আপনার বিবাহ সম্পন্ন 
করে দিব এবং আমরা আপনার নেতৃত্‌ মেনে চলব। তবে এজন্য শর্ত এই যে, আপনি আমাদের মাবৃদের 
বিরুদ্ধাচরণ করা ও তাদের দোষ-ক্রটি বর্ণনা করা হতে বিরত থাকবেন । আমাদের এই প্রস্তাব যদি আপনার 
মনঃপূত না হয়, তবে এর বিকল্প প্রস্তাবও আমরা আপনার সন্মুখে পেশ করছি। এই প্রস্তাব মেনে নিলে আপনার 


www.waytojannah.com 


Contents 
৩২০ তাফসীরে তাবারী (আমপারা) 


পক্ষেও ভালো এবং আমাদের জন্যও কল্যাণকর হবে। তখন নবী করীম (সা) জিজ্ঞেস করলেন £ তোমাদের সেই 
বিকল্প প্রস্তাবটি কিঃ এর জবাবে তারা বলল £ আপনি এক বৎসরকাল আমাদের মাবুদ লাত ও উষ্যার ইবাদত 
করবেন এবং আমরাও এক বৎসরকাল আপনার মাবৃদের উপাসনা করব। এ সময় নবী করীম (সা)-এর নিকট এই 
ওহী নাযিল হয় ৪ 35১81411152 05 অর্থাৎ হে নবী! ৮৪ হে কাফেরগণ। 
১401) ‘বল হে ূ্প। তোমরা আমাকে আল্লাহ ছড়া অন্য কার বেদী কমতে ইল: 

ইয়াকৃব...... হযরত সাঈদ ইব্‌ন মুআইনা হতে (যিনি বুখ্তারীর মুক্ত দাস ছিলেন) বর্ণনা করেছেন যে, একদা 
অলীদ ইব্‌ন মুগীরা, আস ইব্‌ন ওয়ায়েল, আসওয়াদ ইবৃন মুত্তালিব ও উমাইয়া ইব্‌ন খালফ রাসূলে করীম (সা)-এর 
নিকট এসে বলল £ হে মুহাম্মদ (সা)! এস, আমরা তোমার মাবৃদের ইবাদত করি এবং তুমিও আমাদের মাবৃদের 
ইবাদত কর। আমরা সব কাজে তোমাকে আমাদের শরীক ও সহযোগী বানাব । তুমি যে জিনিস আমাদের সম্মুখে 
পেশ করছ, যদি তা আমাদের নিকট রক্ষিত জিনিসের তুলনায় উত্তম হয়; তবে আমরা তোমার জিনিসে শরীক 
হবো এবং তাতে আমরা অংশগ্রহণ করব । অপরপক্ষে আমাদের জিনিস যদি তোমার উপস্থাপিত জিনিস হতে উত্তম 
হয়, তবে তুমি এতে শরীক হবে এবং তাতে তাতে নিজেও অংশগ্রহণ করবে । এর পর পরই এই সুরা নাযিল হয়, যার 
প্রারম্ভ হলো ঃ ১৪1৫1 0 215 হতে। 

অতঃপর আল্লাহ তা'আলার বাণী ৪ ১,১ ০5 8৪:১১ 41 অর্থাৎ 'তে ‘তোমাদের জন্য তোমাদের দীন এবং আমার 
জন্য আমার দীন।' এই আয়াতের তাৎপর্য এই যে, আল্লাহ তা'আলা যাদেরকে চির গুমরাহ ও পথভ্রষ্ট করেছেন 
এবং তাদের অন্তরে মোহরাঙ্কিত করে দিয়েছেন, তারা কখনই সত্য ও ন্যায়ের হিদায়াতপ্রাপ্ত হবে না, বরং তারা এ 
অবস্থায় দুনিয়া হতে চির বিদায় গ্রহণ করবে । অপরপক্ষে আল্লাহ তা“আলা যাদের জন্য হিদায়াতের ফয়সালা 
করেছেন, তারা অবশ্যই হিদায়াতপ্রাপ্ত হবে । 

ইউনুস...... ইব্‌ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার বাণী ৪:১1 ₹৫-2১5- এই 
আয়াতটি মুশরিকদের প্রসঙ্গে অবতীর্ণ হয়েছে। ইয়াহ্ুদীরা এক আল্লাহর ইবাদতের দাবি করত; কিন্তু তারা কোন 
কোন নবীকে এবং তাদের উপর নাধিলকৃত ওহীকে অস্বীকার করত । তারা যুলম ও অত্যাচার চালিয়ে অসংখ্য নবী; 
ও রাসূলকে হত্যা করেছিল। তাদের এক সম্প্রদায় হযরত উযায়র (আ)-কে ইবৃনুল্লাহ বা আল্লাহর পুত্র বলে দাবি 
করত । যেমন নাসারারা হযরত ঈসা (আ)-কে ইবৃনুল্লাহ বা আল্লাহর পুত্র বলে দাবি করত । 

কোন কোন আহলে আরব বা আরবী ভাষাভাষী এরূপ দাবি করেন যে, আল্লাহর বাণী £ ১4৮55122521 
এই বাক্যঘয়ের পুনরাবৃত্তি প্রথমোক্ত বাক্যদ্বয়ের কথাটিকে অধিকতর বলিষ্ঠ করার উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে। যেমন 
কুরআন মজীদের অন্যত্র দেখা যায় ঃ ৪1১০2 pall ৮৭০ 1... ১-০]। ৮০ 91 অর্থাৎ নিশ্চয়ই কষ্টের সাথে 
স্বস্তি আছে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে’ তদ্রুপ আল্লাহর বাণী ৪ ১১০ (49৮21752১৯1 05৮ 
১৪৪৭) অর্থাৎ “তোমরা অবশ্যই দোযখ দেখবে এবং তোমরা তো তা দেখবে চাক্ষুষ প্রত্যয়ে ৷ 
সুরা কাফিরূনের তাফসীর এখানেই শেষ হলো । 


www.waytojannah.com 


Contents 


চদার আয়াত-৩, রুকু-১। 


Alc EA 2 1 POP 
দয়াময়, গরম দয়ালু আল্লাহর নামে। 


& 5. 2% টি 30 রি 725) ৪৫1 নর 
এটা 9৩ ৩৯৬৬৪ ৮৩৪) ৬802 01) 244 ০219 00) 


০০: eng; En 90৫1 


১. যখন আল্লাহ. সাহায্য ও বিজয় আসবে । ২. আর (হে নবী!) তুমি মানুষকে দলে দলে আল্লাহর 
দীনে প্রবেশ করতে দেখবে । ৩. তখন তুমি তোমার প্রতিপালকের প্রশংসা দ্বারা তার পবিত্রতা ও মহিমা 
ঘোষণা করবে এবং তার নিকট ক্ষমা প্রার্থনা করবে । নিঃসন্দেহে তিনি বড়ই তওবা গ্রহণকারী ও ক্ষমা 
পরবশ। 


তাফসীর 

এখানে আল্লাহ রাব্বুল আলামীন তার প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা)-কে সম্বোধন করে বলছেন; হে 
মুহাম্মদ (সা)! যখন তুমি তোমার গোত্র কুরায়শদের উপর বিজয়লাভ করবে (যা মক্কা বিজয়ের মাধ্যমে 
সুসম্পন্ন হয়); এই সময় তুমি দেখতে পাবে যে, আরবের বিভিন্ন গোত্রের লোকেরা দলে দলে আল্লাহর দীনে 
দাখিল হচ্ছে। 
১ হারিস...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার বাণী ঃ 8 ৮১৪11 41111:5 2৯191 এই 
আয়াতে বর্ণিত ফাতহ বা বিজয় বলতে মক্কা বিজয়কে বুঝান হর়েছে। 

ইউনুস...... ইব্‌ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ঃ এ lat 4219 এই 
রা 

ইসমাঈল ইব্ন মুসা...... হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, একদা মদীনায় আমরা 
রাসূলুল্লাহ (সা)-এর খিদমতে উপস্থিত ছিলাম । হঠাৎ তিনি বলে উঠেন, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আল্লাহ 
তা'আলার সাহায্য ও বিজয় এসেছে। এ সময় সেখানে ইয়েমেনের একটি প্রতিনিধি দল আগমন করে এবং জিজ্ঞেস 
করে, ইয়া রাসূলাল্লাহ (সা)! ইয়েমেনবাসীদের খবর কি? জবাবে তিনি বলেন, তাদের অন্তঃকরণ খুবই নরম ও 
করুণাসিক্ত.। তারা অচিরেই ঈমান ও হিকমতের দাওয়াত কবৃল করে ধন্য হবে। 


তাবারী---৪১ 


Pe 


www.waytojannah.com 


Contents 
৩২২ তাফসীরে তাবারী (আমপারা) 


ইবনুল মুসান্না...... হযরত আয়েশা (রা) হতে বর্ণনা করেছেন যে, সিন রা 

এই দু'আ খুব বেশি করে পড়তেন ৪ 
SE) EE EEE OS PEE SER 

হযরত আয়েশা বলেন $ আমি নিবেদন করলাম, হে.আল্পাহর রাসূল! আপনি এখন একি সব কথা পড়তে শুরু 
করেছেন? জবাবে নবী করীম (সা) বলেন £ আমার জন্য একটি নিদর্শন ঠিক করে দেয়া হয়েছে, আমি যখনি তা 
দেখব, তখন যেন আমি এই কথাগুলি বলি-_ এই নির্দেশ আমাকে দেয়াঁ হয়েছে । আর সে নিদর্শন হলো £৪ 1/3 
53119 4৫1 ১০5 73 এই সূরা অবতীর্ণ হওয়া । যাতে এরূপ নির্দেশ আছে যে, ‘যখন আল্লাহর সাহায্য আসবে 
ও বিজয় লাভ হবে; আর হে নবী! তুমি দেখতে পাবে যে, লোকেরা দলে দলে আল্লাহর দীনে দাখিল হচ্ছে। তখন 
তুমি তোমার প্রতিপালকের হাম্দ সহকারে তার তসবীহ পাঠ করবে এবং তীর নিকট ক্ষমা প্রার্থনা করবে। 
নিঃসন্দেহে তিনি বড়ই তওবা গ্রহণকারী । 

ইব্নুল ওয়াকী...... হযরত আয়েশা (রা) হতে একইরূপ বর্ণনা কব্পলেছেন। 


ইবনুল মুসান্না...... হযরত আয়েশা (রা) হতে র্ণনা'করেছেন যে, রাসূলুল্লাহ সো) তীর ইস্ডিকালের পূর্বে 

এই দু'আ খুব বেশি বেশি পড়তেন £ 
-4%001752211154৮58410 0155, 

ইসহাক...... হযরত আয়েশা রো) সূত্রে রাসূলুল্লাহ (সা) হতে একইরূপ বর্ণনা করেছেন। 

ইব্‌ন আবদুল আ'লা...... ইক্রামা হতে বর্ণনা করেছেন যে, যখন সুরা £ 8 ৮১৪119 dl ১০১ ০ |)| নাযিল 
হয়, তখন রাসূলুল্লাহ (সা) বলেন £ আল্লাহর সাহায্য ও বিজয় এসেছে। এসময় ইয়েমেনের প্রতিনিধিরা নবী 
করীম (সা)-এর দরবারে উপস্থিত হয়ে জিজ্ঞেস করে যে, ইয়া রাসূলাল্লাহ (সা)! ইয়েমেনবাসীদের খবর কি? 
জবাবে তিনি বলেন £ তাদের দিল খুবই নরম ও করুণাসিক্ত। তারা অচিরেই ঈমান ও হিকমতের দাওয়াত কবুল 
করে ধন্য হবে। ্‌ ্‌ 

অতঃপর আল্লাহর বাণী ৪ (419% | ১১১ 51555 1441 ০45 ‘আর হে নবী! তখন তুমি 
দেখতে পাবে যে, লোকেরা দলে দলে আল্লাহ দীনে প্রবেশ করছে এখানে (৯1১1 শব্দের অর্থ দলে দলে স্রেচ্ছায় 
স্বতঃস্ফূর্তভাবে । 

হারিস...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর তা'আলার বাণী £ 19413 ০,১ "০৯ এই আয়াতে 
বর্ণিত (21,41 শব্দের অর্থ দলে দলে। 

অতঃপর আল্লাহ তা'আলার বাণী £ 413১ ৬১২: ০১৫ অর্থাৎ ‘তুমি তোমার প্রতিপালকের হামদ বাস্রশংসা 
সহকারে তার তসবীহ কর।' এখানে হামদ অর্থ আল্লাহ তা'আলার প্রশংসা ও গুণ বর্ণনা করা, স্তুতি করা। আর 
তসবীহ অর্থ আল্লাহ তা“আলাকে সর্বদিক দিয়ে মহান; পবিত্র ও সমস্ত প্রকার দোষ-ক্রুটি ও দুর্বলতামুক্ত -বলে 
ঘোষণা রুরা । আর একথা উদাত্ত কণ্ঠে ঘোষণা করা যে, আল্লাহ তা'আলা সকল প্রকার দোষ-ক্রুটি, দুর্বলতা ও 
শরীকানা হতে মুক্ত ও পবিত্র এবং তিনি এই সব কিছুর উর্ধ্বে । এই আয়াতের মধ্যে এর ইঙ্গিতও নিহিত আছে যে, 
তুমি অতি সত্তর তোমার প্রতিপালকের সাথে মিলিত হবে এবং মৃত্যুর স্বাদ গ্রহণ করবে । যেমন পূর্বরতী নবী 
রাসূলগণ এর স্বাদ গ্রহণ করেছে। 


www.waytojannah.com 





Contents 
সুরা নাসর - ও ৩২৩ 


ইব্‌ন বাশার...... হযরত উমর (রা) হতে বর্ণনা করেছেন যে, একদা হযরত উমর (রা) বদর যুদ্ধে শরীক 
লোকদেরকে জিজ্ঞেস করলেন £ ৪ আপনারা ০১311941175 2 |)। সম্পর্কে কি বলেন? জবাবে কেউ কেউ 
বললেন, যখন আল্লাহর মদদ আসবে ও আমাদের বিজয় লাভ হবে, তখন আমরা আল্লাহর প্রশংসা ও তাঁর নিকট 
ইস্তেগফার করব । এই সূরায় আমাদেরকে এই নির্দেশ দেওয়া হয়েছে। অন্য একজন বলেছেন এর অর্থ শহর, নগর 
ও দুর্গসমূহ জয় করা । অন্য সকলে চুপচাপ থাকলে হযরত 'উমর (রা) ইব্‌ন আব্বাস রো)-কে জিজ্ঞেস করলেন? 
তোমারও কি এই অভিমত? ইব্‌ন হযরত আব্বাস (রা) বলেন, না বরং এর অর্থ হলো; নবী করীম (সা)-এর মহা 
প্রয়াণ । এই সূরায় তাকে সংবাদ দেয়া হয়েছে যে, আল্লাহর সাহায্য আসলে ও বিজয় লাভ হলে তা হতে বুঝা যাবে 
যে, নবী করীম (সা)-এর আয়ু শেষ হয়ে এসেছে । অতঃপর তিনি যেন সদা সর্বদা আল্লাহর প্রশংসা ও তার নিকট 
ইস্তিগফার করেন। একথা শুনে হযরত উমর (রা) বঙ্গলেন £ এই সুরার অর্থ তুমি যা বললে, আমিও এ ছাড়া অন্য 
কিছু জানি না। 

ইবৃন বাশার... , হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, হযরত উমর (রা) বদর যুদ্ধে 

অংশগ্রহণকারী বড় বড় বয়স্ক ও সম্মানিত বহু সাহাবীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে আমাকেও ডাকতেন। একদিন আবদুর 
রহমান ইব্‌ন আউফ তাকে বললেন, আমাদের ছেলেও তো এই ছেলের মতই। তা হলে একে বিশেষভাবে 
আমাদের মজলিসে শরীক করা হয় কেন? জবাবে হযরত উমর বলেন ঃ সে ও আপনাদের মত-ই জ্ঞানী। অতঃপর 


তিনি হযরত ইব্‌ন আব্বাস রো)-কে আল্লাহ পাকের এই আয়াত £ 8 55513 4111 ০5 2১19 সম্পর্কে জিজ্ঞেস 


করলে জবাবে তিনি বলেন ঃ এর অর্থ নবী করীম (সা)-এর মহাপ্রস্থান। এই সূরায় তাকে সংবাদ দেয়া হয়েছে যে, 
আল্লাহর সাহায্য আসলে ও বিজয় লাভ হলে তা হতে বুঝা যাবে যে, নবী করীমের আয়ুষ্কাল পূর্ণ হয়ে এসেছে। 
অতঃপর তিনি যেন আল্লাহর হামদ ও ইস্তিগফার করেন। এতদশ্রবণে হযরত উমর বলেন, তুমি যা বললে, আমিও 
এ ছাড়া অন্য কিছু জানি না। 

ইব্‌ন হুমায়দ...... হযরত ইব্‌ন আববাস (রা) হতে বর্ণনা করেছেন যে,. dT EE Sh 
জিজ্ঞেস করেন যে, আল্লাহর বাণী 8 541 411 25 22. 1১। এই সূরা সম্পর্কে তোমার অভিমত কি? তদুত্তরে 
তিনি বরেন $ ‘এই সূরায় নবী করীম (সা)-এর মহা প্রয়াণের সংবাদ দেয়া হয়েছে। কেননা আল্লাহর সাহায্যে 
ই্জালামের ও মুসলমানদের বিজয় সূচিত হওয়ার অর্থই নবী করীম (সা)-এর জীবন সায়াহ্ন ঘনিয়ে আসা । অতএব 
তাঁকে সর্বক্ষণ আল্লাহ তা'আলার হামদ ও মাগফিরাত কামনা করার জন্য নির্দেশ দেয়া হয়েছে ।' একথা শুনে হযরত 
উমর (রা) বলেন; তুমি-যা বূললে, আমিও এ ছাড়া অন্য কিছু জানি না।' | 

মিহ্রান...... হযরত'ইবুন আব্বাস রো) হতে বর্ণনা করেছেন যে, যখন সূরা ৪- 5১511) 111: ১০5 পৃ 3 
অৱতীৰ্ণ হয়, তখন এটা পরিষ্কার হয়ে যায় যে, নবী করীম (সা)-এর মহাপ্রয়াণের সময় নিকটবর্তী হয়ে এসেছে। 

আবু কুরাইব ও ইবৃন ওয়াকী...... হযরত ইবৃন আব্বাস রো) হতে বর্ণনা করেছেন যে, যখন এই সূরাটি নাযিল 
হয়, তখন রাসূলুল্লাহ (সা) বলেন, আমাকে আমার ইন্তিকালের সংবাদ দেয়া হয়েছে। সম্ভবত এই বৎসর আমার 
ইন্তিকাল হবে । এ 

মুহাম্মদ ইব্‌ন সা'‘দ...... টিন COSTE OY BE EES SUERTE নর 
ঢ55119 অবতীর্ণ হয়; তখন.নবী করীম-(সা) বলেন ৪ ‘আমাকে আমার মৃত্যুর সংবাদ দেয়া হয়েছে। কেননা দলে 
দলে' লোক যখন আল্লাহর সীল কবুল করছে, তখন ইসলামের বিজয় সূচিত হয়েছে। কাজেই আমার প্রয়োজন শেষ 
হওয়াতে আল্লাহ্র দরৰান্্চফিরে যাওয়ার সময় উপস্থিত হয়েছে। এই সময় আল্লাহ পাকের হামদ ও ইস্তিগফার 
করার জন্য আমাকে নির্দেশ দেয়া হয়েছে। 


www.waytojannah.com 


Contents 


৩২৪ তাফসীরে তাবারী (আমপারা) 


আবূ সায়িব ও সাঈদ ইব্‌ন ইয়াহ্ইয়া...... হযরত আয়েশা (রা) হতে বর্ণনা করেছেন যে, সির রিড 

তীর ইন্তিকালের পূর্বে এই দু'আ খুব বেশি করে পড়তেন। যথা ৪ 
44211 gl dl Al ১১০৯০ dl Sls ed 

আমি একদা নিবেদন করলাম, ইয়া রাসূলাল্লাহ.(সা)! আপনি এখন এসব কি কথা পড়তে শুরু করেছেন? 
জবাবে তিনি বললেন £ আমার জন্য একটি নিদর্শন ঠিক করে দেয়া হয়েছে। আমি যখনি তা দেখব, তখনি আমি 
যেন এই কথাগুলি বলি, আমাকে এরূপ নির্দেশ দেয়া হয়েছে। আর সে নিদর্শন হলো ৪ 11 "০5702 51 
03811 এই সূরার অবতরণ হওয়া । 

ইয়াহইয়া ইব্‌ন ইব্রাহীম...... হযরত আয়েশা (রা) হতে বর্ণনা করেছেন যে, “যখন সূরা ৪ ০০৯১ 2 19 
০১511 <! অবতীর্ণ হয়, তখন হতে রাসূলুল্লাহ (সা) সব সময় এই দু'আ পাঠ করতেন £ 


dil 4111 ৯৯১১ Le CE ERO 


ইব্‌ন ওয়াকী...... হযরত আয়েশা (রা) হতে বর্ণনা করেছেন যে, নবী করীম (সা) রুকু ও সিজদায় খুব বেশি 
করে এই দু'আ পড়তেন 8 AE Us LU 4১০৯০ 
' ইয়াকুব ইব্‌ন ইবরাহীম...... হযরত আয়েশা (রা) হতে বর্ণনা করেছেন যে, নবী করীম (সা) তার ইন্তিকালের 
পূর্বে এই দুআ খুব বেশি বেশি করে পড়তেন ঃ 
< ০১50 411১05১১০১০ 4101 ৯১০ 


একদা আমি নিবেদন করলাম, হে আল্লাহর রাসূল (সা)! আপনি এখন এই সব কি কথা পড়তে শুরু করেছেন? 
জবাবে তিনি বললেন $ আমার জন্য একটি নিদর্শন ঠিক করে দেয়া হয়েছে, আমি যখনি তা দেখব, তখনি 
এই কথাগুলি বলার নির্দেশ আমার প্রতি রয়েছে । আর সে নিদর্শন হলো £ ০১311241115 EY 
এই সূরা । 

আবু সায়িব...... হযরত উদ্মে সালমা (রা) হতে বর্ণনা করেছেন যে, নবী করীম (সা) তাঁর ইস্তিকালের পূর্জে 
চলাফেরা, দাড়ান ও বসা অবস্থায় সর্বক্ষণ এই দু'আ পাঠ করতেন ৪ ১১১১১ 411 ১৮৯ একদা উম্মে 
সালমা (রা) তাঁকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলাল্লাহ (সো)! আপনি চলাফেরা, দীড়ান ও বসা অবস্থায় সর্বক্ষণ এই 
দু'আ ৯৬১৯3 4111 5০৯০৭ পড়েন, এর কারণ কি? জবাবে তিনি বলেন £ আমাকে এরূপ পড়ার জন্য 
আল্লাহর তরফ হতে নির্দেশ দেয়া হয়েছে। অতঃপর তিনি সূরা ০১%115:-111:--১৭8 13১! সম্পূর্ণ 
তিলাওয়াত করেন। 

ইব্‌ন হুমায়দ...... আতা ইব্‌ন ইয়াসির হতে বর্ণনা করেছেন যে, সূরা ১01) <1 Las 15 মক্কা 
বিজয়ের পর মদীনায় অবতীর্ণ হয়। এই সময় - লোকেরা দলে দলে আল্লাহ দীন গ্রহণ করতে থাকে এবং এই 
সুরার মধ্যে নবী করীম (সা)-এর ইন্তিকালের সংবাদ দেয়া হয়েছে। 

ইব্‌ন জারীর...... আবুল আলিয়া হতে বর্ণনা করেছেন যে, নিন্রি্র রন কল 
বলেন £ আমাকে আমার ইস্তিকালের সংবাদ দেয়া হয়েছে এবং আমার আয়ুফ্াল পূর্ণ হয়ে এসেছে। তিনি আরো 
বলেন ঃ এই সুরা অবতীর্ণ হওয়ার পর রাসূলুল্লাহ (সা) যখন যেখানে যে অবস্থায়ই থাকতেন, তিনি সব সময় এই 
দু'আ পাঠ করতেন ঃ 


www.waytojannah.com 


Contents 


সূরা নাসর ৩২৫ 


Ll 45515 AEC YUN ১ ১৫০ 214৯3121149 
হাকাম ইব্‌ন বাশীর...... আমর হতে বর্ণনা করেছেন যে, যখন সূরা নাসর নাযিল হয়, তখন হতে নবী কয়ীম 
(সো) সব সময় এই দু‘আটি পাঠ করতেন £ 


2 এ 


Ce তেন এ এ 15250 ১১১1১ কী 


বাশার...... হযরত ইবৃন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, যখন সূরা নাসর নাযিল হয়, তখন নবী করীম 
(সা) বলেন £ এই সূরায় আমাকে আমার ইন্তিকালের সংবাদ দেয়া হয়েছে। হযরত আবু কাতাদাহ বলেন £ 
আল্লাহ্‌র শপথ! এই সূরা নাযিল হওয়ার অল্লদিন পরেই, নবী করীম (সা)-এর ইন্তিকাল হয়। 

ইবৃন হুমায়দ...... হযরত ইব্‌ন মাসউদ (রা) হতে বর্ণনা করেছেন যে, যখন এই সূরাটি নাযিল হয়, তখন 
SUAS গো) এই দু'আ সুর বো বো পড়তেন ॥ 


‘ai জা কা, গা কি 


El Lit ০১৪০। (01 ae CL ৫৪৯৮০1৭১521 55171886827 
olla 

হুসায়ন...... যাহ্হাক হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ঃ ০১11) 411৮5 20 131 এই সূরাটির 
মধ্যে রাসূলুল্লাহ (সা)-এর ইন্তিকালের খবর পরিবেশিত হয়েছে। 

মুহাম্মদ ইব্ন-আমর...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার বাণী ৪ ১৫ 451 ০:৮৯ --) 
(১15 অর্থাৎ “তার নিকট ক্ষমা প্রার্থনা কর । নিঃসন্দেহে তিনি বড়ই তওবা গ্রহণকারী ।' এই আয়াতে নবী করীম 
(সা)-এর ইস্তিকালের খবর দেয়া হয়েছে। এখানে “আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা কর’ এই কথার অর্থ তার নিকট 
এই দু'আ কর যে, তোমার প্রতি নবুয়তের কাজের যে গুরুদায়িতৃ দেয়া হয়েছিল, তা সম্পন্ন করার ব্যাপারে যে 
ভুলক্রটি হয়েছে, তা যেন তিনি ক্ষমা করে দেন। কেননা তিনি বড়ই তওবা কবুলকারী । 

সূরা নাসর-এর তাফসীর এখানেই শেষ হলো । 


www.waytojannah.com 





Contents 


“9 পা তত 


০৫41 ১১৯১ 
মক্কায় অবতীর্ণ, আয়াত-৫, রুকু-১। 
১১ ৯৯০ ll ps 
দয়াময়, পরম দয়ালু আল্লাহর নামে । 


তা 2৮৮ তা পার্ট 1 2 2০ রেপ b পে পর্ণ 3 1144262 
91408 4০০০ (৮) OLS 40422 (860) ৩১৪5৬016৩৫5 0) 


রর 


০৬--০৪৫০৬৬৯ (2) ০৩৬০ ৩১462 শের 


চে 


১. আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক এবং সেও ধ্বংস হোক। ২. তার ধন-সম্পদ, আর যা কিছু সে 
উপার্জন করেছে, তা তাকে তা হতে রক্ষা করতে পারবে না ৩. সে অবশ্যই লেলিহান শিখাযুক্ত অগ্নিতে 
সহসাই নিক্ষিপ্ত হবে ৪. এবং তার স্ত্রীও, যে ইন্ধন বহনকারিণী । ৫. তার গলায় শক্ত পাকানো রশি সহ। 


তাফসীর 

এখানে আল্লাহ তা“আলা বলেন £ “আবু লাহাবের দুই হাত চূর্ণ হোক এবং সেও ধ্বংস হোক ।’ এখানে হাত চূর্ণ 
হওয়ার অর্থ দৈহিক বা শারীরিক হাত চূর্ণ নয়, বরং তার উদ্দেশ্য ও আমল চরমভাবে ব্যর্থ হওয়া । কোন কোন 
আহলে আরবের মতে, আল্লাহর বাণী £ ০3 41 ৮11১2 ০১০ এই আয়াতটিতে আল্লাহর তরফ হতে আবু 
লাহাবের প্রতি বদ-দু'আ করা হয়েছে। অধিকাংশ মুফাসসিরের অভিমতও এটাই । কেননা এখানে প্রকাশ্য 
আয়াতেই তার ধ্বংসের কথা উল্লিখিত হয়েছে। 

বাশার...... হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী 8 ১9 ২৫1 (৮১114 = 
এই আয়াতে বর্ণিত ২9 শব্দের অর্থ সে ধ্বংস হোক বা সে ধ্বংস হয়ে গেছে। 

ইউনুস...... ইব্‌ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার বাণী ৪ 4, 4 15155 45 এই . 
আয়াতে বর্ণিত 2 শব্দে অর্থ ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হওয়া বা সে ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে। একদা আবু লাহাব 
রাসূলুল্লাহ (সা)-কে জিজ্ঞেস করে যে, আমি যদি তোমার প্রচারিত দীন কবুল করি, তবে আমি কি পাব? জবাবে 
তিনি বলেন £ সব ঈমানদার লোক যা পাবে, আপনিও তা পাবেন । তখন সে বলল ঃ আমার জন্য কি বাড়তি মর্যাদা 
কিছু হবে না? নবী করীম (সা) বললেন £ঃ আপনি আর কি চান? তখন সে বলল ৪ 


৮1৯০০ ০৯5 955 01 95055411541 05 


www.waytojannah.com 





Contents 


সূরা লাহাব | ৩২৭ 


অর্থাৎ এই দীনের সর্বনাশ হোক, যাতে আমি অন্যান্য লোকের সাথে সমান হয়ে যাব। এই সময় এই সূরা 
নাযিল হয় । 

ইব্‌ন আবদুল আ'লা হা হযরত আবূ কাতাদাহ রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী 81: 5 
3৩,০০1 1 এই আয়াতের অর্থ “আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক।' বর্ণিত আছে যে, এই সূরাটি আবু 
লাহাব সম্পর্কে নাযিল হয়। কেননা যখন নবী করীম (সা)-কে প্রকাশ্যে নিজের আত্মীয়-স্বজনের মধ্যে ইসলামের 
দাওয়াত দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়, “আপনি আপনার নিকটতম আত্মীয়-স্বজনদেরকে আল্লাহর আযাব 
সম্পর্কে ভয় দেখান ও সতর্ক করুন, বলে কুরআন মজীদে হিদান্িত নাযিল হয় এবং তিনিও এজন্য সকলকে 
একত্রিত করেন! তখন আবু লাহাব চীৎকার করে বলে যে ৪ ৭ ০১,০ 1১1 ৬/5 অর্থাৎ “তোমার সর্বনাশ 
হোক! তুমি কি এজন্যই আমাদেরকে একত্রিত করেছ? 

আবু কুরাইব...... হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, একদা সকাল বেলা রাসূলুল্লাহ সো) 
‘সাফা’ পর্বতের চূড়ায় উঠে উচ্চ কণ্ঠে চীৎকার করে বললেন ৪ ১২১০ ( “হায়, সকাল বেলার বিপদ’! তৎকালীন 
আরবের এটা ছিল অন্যতম রীতি । কেননা অতি প্রত্যুষে কেউ কোন শক্রকে নিজের কবীলার উপর আক্রমণ করার 
জন্য আসতে দেখলে সে তৎক্ষণাৎ পাহাড়ের উপর উঠে এরূপ চীৎকার দিতে থাকত । নবী করীম (সা)-এর এই 
চীৎকার শুনে লোকেরা পরস্পরকে জিজ্ঞেস করল £ কে চীৎকার করছে? জবাবে বলা হলো মুহাম্মদ (সা)! তখন 
কুরায়শের সব বংশের লোক দৌড়ে তার নিকট উপস্থিত হলো । যে নিজে আসতে পারল, সে নিজেই এল আর যে 
আসতে পারল না, সে ব্যাপার কি জানার জন্য অন্য লোককে পাঠিয়ে দিল। যখন সমস্ত লোক একত্রিত হলো, 
তখন নবী করীম (সা) এক-এক বংশের নাম ধরে ডেকে বললেন £ হে অমুক বংশ, হে অমুক বংশ! আমি যদি 
তোমাদেরকে বলি, এই পাহাড়ের অপর পার্শ্বে একদল শক্রসেনা তোমাদের উপর আক্রমণ চালাবার জন্য প্রস্তুত 
হয়ে আছে, তা কি তোমরা বিশ্বাস করবে? সকলে সমস্বরে বলে উঠল £ অবশ্যই, কেননা আমরা তোমাকে কখনো 
মিথ্যা কথা বলতে শুনি নাই। তখন রাসূলুল্লাহ (সা) বললেন £ আমি তোমাদেরকে সাবধান করছি, সম্মুখে এক 
কঠিনতম আযাব আসছে সে সম্পর্কে। এই কথা শোনার সাথে সাথেই নবী করীম (সা)-এর চাচা আবু লাহাব বলে 
উঠল ৪ ৭ (১০৬১২ 13611 এ] 5 তোমার সর্বনাশ হোক! তুমি কি আমাদেরকে এই কথা বলার জন্য একত্রিত 
করছ? তখন এই সুরা অবতীর্ণ হয়। 

আবু কুরাইব...... হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, যখন এই আয়াত অবতীর্ণ হয়, “আপনি 
আপনার নিকটতম আত্মীয়-স্বজনদেরকে আল্লাহর আযাব সম্পর্কে ভীতি প্রদর্শন ও সতর্ক করুন’, তখন রাসূলুল্লাহ 
(সা) একদা সকালে সাফা পর্বতের চুড়ায় উঠে চীৎকার করে বলেন £ ৬০. (..০ (১ “হায় সকাল বেলার বিপদ"! 
এরূপ চীৎকার শুনে কুরায়শের সব বংশের লোক দৌড়ে তার নিকট সমবেত হলো । যে নিজে আসতে পীরল, সে 
নিজেই আসল অন্যথায় তার প্রতিনিধি পাঠিয়ে দিল। অতঃপর রাসূলুল্লাহ (সো) এক-এক বংশের নাম ধরে ডেকে 
বললেন, “হে বনু হাশিম, হে বনু আবদুল মুত্তালিব, হে বনু ফিহর, হে অমুক বংশ, হে অমুক বংশ! আমি যদি 
তোমাদেরকে বলি যে, এই পাহাড়ের অপর পার্শ্বে একদল শত্রু সেনা তোমাদের উপর অতর্কিতে হামলা করার জন্য 
প্রস্তুত আছে, তোমরা কি তা বিশ্বাস করবে? সকলে সমস্বরে জবাব দিল, অবশ্যই বিশ্বাস করিব । কেননা আমরা 
তোমাকে কোনদিন মিথ্যা বলতে শুনি নাই । তখন নবী করীম (সা) বললেন £ আমি তোমাদেরকে সম্মখের এক 
কঠিন বিপদ হইতে সাবধান“করছি। এতদশ্রবণে আবু লাহাব বলে উঠল 81১৩৯০১1311 এ] “তোমার ধ্বংস 
হোক! তুমি একথা বলবার জন্য আমাদেরকে আহ্বান করেছ £ 
' আবু কুরায়ব...... হযরত ইব্‌ন আব্বাস (রো) হতে বর্ণনা করেছেন যে, নবী করীম (সা)-কে যখন প্রকাশ্যে 
ইসলামের দাওয়াত দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো এবং বলা হলো আপনি আপনার নিকটতম 


www.waytojannah.com 


Contents . 


৩২৮ তাফসীরে তাবারী (আমপারা) 


আত্মীয়-স্বজনদেরকে আল্লাহর আযাব সম্পর্কে ভয় দেখান ও সতর্ক করুন, তখন একদা সকাল বেলা রাসূলুল্লাহ 
(সা) সাফা পাহাড়ের চূড়ায় উঠে উচ্চকণ্ঠে চীৎকার করে বললেন £ 5.2.১.০ “হায়, সকাল বেলার বিপদ! ববী 
করীম (সা)-এর এই চীৎকার শুনে লোকেরা পরস্পরকে জিজ্ঞেস করল ৪ কে চীৎকার করছে? জবাবে বলা হলো, 
মুহাম্মদ (সা)। তখন কুরায়শের সব বংশের লোকেরা দৌড়ে গিয়ে তাহার নিকট সমবেত হইল । যে পারিল নিজে 
আসল অন্যথায় একজন প্রতিনিধি পাঠিয়ে দিল। যখন সকলে সমবেত হলো, তখন রাসূলুল্লাহ (সা) এক-এক 
বংশের নাম ধরে ডেকে বললেন £ হে বনু হাশেম, হে বনু আবদুল মুত্তালিব, হে বনু ফিহর, হে অমুক বংশ, হে 
অমুক বংশ! আমি যদি তোমাদেরকে বলি যে, এই পাহাড়ের অপর পার্শ্বে একদল শক্রসেনা তোমাদের উপর 
অতর্কিতে হামলা করার জন্য প্রস্তুত আছে, তোমরা কি তা বিশ্বাস করবে ?সফলে সমস্বরে জবাব দিল ঃ অবশ্যই 
বিশ্বাস করব। কেননা আমরা তোমাকে কোন দিন মিথ্যা বলতে শুনি নাই। তখন নবী করীম (সা) ঘোষণা 
করলেন, আমি তোমাদেরকে সম্মুখের এক কঠিন আযাব হতে সাবধান করছি। তখন আবূ লাহাব চীৎকার করে 
বলিয়া.উঠে, (০৯৯ 1১1। এ) (45 তোমার সর্বনাশ হোক! তুমি কি এজন্যই আমাদিগকে সমবেত করেছ? 
তখন এই সুরা অবতীর্ণ হয়। 

ইব্‌ন হুমায়দ...... সুফিয়ান হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তাআলার বাণী ৪ 5, ০1143 ৩৯ 

এই সূরাটি তখন অবতীর্ণ হয়, যখন নবী করীম (সা) আল্লাহর তরফ হতে নিজের নিকট আত্মীয়দের নিকট দীনের 
দাওয়াত দেয়ার নির্দেশপ্রাপ্ত হন এবং অন্যান্যদের সাথে নিজের চাচা আবূ লাহাব (যার প্রকৃত নাম ছিল আবুল 
উযযা)-কেও ইসলামের দাওয়াত দেন। তখন সে বলে, “তোমার সর্বনাশ, হোক, তুমি কি এই কথা বলার জন্য 
আমাদেরকে আহবান করেছ? 

ঃপর আল্লাহ তাআলার বাণী £ 4 (55 4165 ১০ 5১51 (5 অর্থাৎ “তার ধন-সম্পদ, আর যা কিছু সে 
উপার্জন করেছে, তা তার কোন কাজেই আসল না’ এখানে আল্লাহর বাণী ৪ _4 ০১ এই শব্দের অর্থ কোন 
কোন তফসীর্কারকের মতে টাকা-পয়সা, যা সে উপার্জন করেছে । আবার কেউ কেউ বলেছেন --.৫ শব্দের অর্থ 
সম্তান। রি 

আবু কুরাইব...... হযরত ইব্ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, একদা তিনি দেখেন যে, আবু লাহাবের 
সন্তানেরা পরস্পর পরস্পরের সাথে মারামারি করছে এবং একেই তার উপার্জন হিসেবে বর্ণনা করা হয়েছে। 

ইব্‌ন বাশার...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা*আলার বাণী 8 (5910 4১০ ৮2115 
০৫ এখানে বর্ণিত = (53 এর অর্থ যা তার সন্তানেরা উপার্জন করেছে। 

মুহাম্মদ ইব্‌ন আমর...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তাআলার বাণী £ 13 এর অর্থ 
হলো আবু লাহাবের সন্তানেরা, যা তার উপার্জিত সম্পদসমূহের অন্যতম সম্পদ । 

ইব্‌ন হুমায়দ...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের কালাম £৪ = (০3 এর অর্থ হলো তার 
সন্তান-সন্ততিরা । 

ঃপর আল্লাহর বাণী 8 «4 ০131১ ৮12 অর্থাৎ “সে অবশ্য লেলিহান শিখা সমন্বিত 

আগুনে নিক্ষিপ্ত হবে’ এখানে আবূ লাহাবের কথা বলা হয়েছে যে, অনতিবিলম্বে সে অবশ্যই লেলিহান অগ্নিতে 
নিক্ষিপ্ত হবে। 

তঃপর আল্লাহ পাকের কালাম &_/১11 21 ৮7৯ 1,51, “আর তার সাথে তার স্ত্রীও, যে ইন্ধন 
বহনকরিণী ৷’ অতএব পুরা আয়াতের তাৎপর্য হলো ঃ কিয়ামতের দিন হিসাবান্তে যখন আবু লাহাবকে জাহান্নামের 


www.waytojannah.com 


Contents 


সূরা লাহাব ৩২৯ 


লেলিহান অগ্নি-শিখার্‌ মধ্যে নিক্ষেপ করা হবে, সেই সময় তার স্ত্রী আরওয়া (যার উপনাম ছিল উম্মে জামীল)-কেও 
তার সাথে দোযখে নিক্ষেপ করা হবে। 

অতঃপর আল্লাহ তা'আলার বাণী £ ০5950: ০০০৯ ০১ অৰ্থাৎ তার গলায় শত পাকানো রশি বাধা 
থাকবে ।' পূৰ্ববত আয়াত ২.১ (০.০ এর শাব্দিক কাঠ বহনকারিণী। মুফাস্সিরগণ এর কয়েকটি 
তাৎপর্য বর্ণনা করেছেন। কেউ কেউ বলেন, আবু লাহাবের স্ত্রী ঁশ্মে জামীল রাত্রিবেলা কীটাযুক্ত গাছের ডাল এনে 
রাসূলুল্লাহ (সা)-এর ঘরের দরজায় ফেলে রাখত। এজন্য এই সূরায় তাকে কাষ্ঠ বহনকারিণী বলা হয়েছে। 

মুহাম্মদ ইব্‌ন সা'দ...... হযরত ইব্ন"আববাস (রা) ইত্তে বর্ণনা করেছেন যে, আল্লাহর “বাদী ৪ 2102 
১৮৯! এর তাৎপর্য হলো, আবু লাহাবের্্রী উন্মে জামীল রাত্রিবেলা গোপনে রাসূলুল্লাহ (সা)-এর চলার পথে 
কাঁটাযুক্ত গাছের ডাল এনে রাখত, যাতে তা তার পায়ে বিধে তিনি ব্যথা পান। এই কারণেই এই সূরায় তাকে কাষ্ঠ 
বহনকারিণী বলা হয়েছে। 

আবু কুরাইব...... ইয়াধীদ ইবৃন যায়িদ হতে বর্ণনা করেছেন যে, আবূ লাহাবের স্ত্রী উম্মে জামীল রাত্রিৰেলা 
গোপনে কীটাদার গাছের ডাল এনে নবী করীম (সা)-এর ঘরের দরজার সামনে ফ্রেলে রাখত। এ কারণেই এই 
সূরায় তাকে ক্ষাষ্ঠ বহনকারিণী* হিসেবে আখ্যায়িত করা হয়েছে। 

আতিয়া...... হযরত আবূ হুরায়রা (রা) হতে বর্ণনা করেছেন যে, উন্মে জামীল নবী করীম (সা)-এর চলার 
পথে কাঁটাযু্ত গাছের ডাল এনে রাখত। এ জন্য এখানে তাকে কাষ্ঠ বহনকারিণী বলা হয়েছে। - 7 

'হুসায়ন...... যাহ্‌হাক হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী £ Lb 11 £1 ৮০ ০র্র+50১৯15 এই 
আয়াতের তাৎপর্য হলো £ আবু লাহাবের স্ত্রী উন্মে জামিল রাত্রিবেলা কাঁটাযুক্ত গাছের ডাল এনে রাসূলে করীমের 
ঘরের দরজায় ফেলে রাখত । যাতে তা পায়ে বিধে তিনি কষ্ট পান। এই কারণে এই সূরায় তাক্কে-ক্রান্ঠ বহনকারিণী 
বলা হয়েছে। 

ইউনুস...... ইব্‌ন যায়দ হতে বর্ণনা করছেন যে, আল্লাহর বাণী £ ৮21 21155 এই আয়াতের তাৎপর্য 
হলো, আবূ লাহাবের স্ত্রী রাত্রিবেলা কীটাযুক্ত গাছের ডাল এন্রে রাসূলুল্লাহ্‌ (সা)-এর চলার পরথে-বিছিয়ে রাখত । 
যাতে তা পায়ে বিধে তিনি কষ্ট পান এবং ব্যথায় কাতর হন। 

কেউ কেউ বলেছেন, আবু লাহাবের স্ত্রী উম্মে জামীল ঝগড়া-বিবাদ সৃষ্টির উদ্দেশ্যে লোৰ্কদ্বের মধ্যে কৃটনীগীনি 
করে বেড়াত । একের বিরুদ্ধে অন্যকে ক্ষেপে তুলতে চেষ্টা করত । আরবী প্রচলন অনুযায়ী এই কারণে তাকে কাষ্ঠ 
বহনকারিণী বলা হয়েছে। কেননা যে ব্যক্তি একের কথা অন্যকে বলে পারস্পরিক বিবাদ-বিসম্বাদের আগুন জ্বালাতে 
চেষ্টা করে, আরবেরা তাকে ‘কাষ্ঠ বহনকারী’ বলে। 

ইব্‌ন আবদুল আ'“লা...... ইক্রামা হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী £ ৮০14 ৮০৯ এই আয়াতের 
তাৎপর্য হলো, যে ব্যক্তি কুটনামী ও চোগলখুরী করে বেড়ায়। 

. ইবৃন বাশার...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তাআলার বাণী 8 LL 51৮০ ১1১51) 
এই আয়াতের তাৎপর্য হলো আবু লাহাবের স্ত্রী উন্মে জামীল, কুটনীগীরি করে বেড়াত 1 

আবু কুরাইব...... মুজাহিদ হতে একইরূপ অভিমত ব্যক্ত করেছেন। 

ইব্‌ন হুমায়দ...... মুজাহিদ হতেও অনুরূপ অভিমত বর্ণনা করেছেন । 

মুহাম্মদ ইব্‌ন আমর...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার বাণী £ -$11 ২] = এই 
কথার তাৎপর্য হলো, আবু লাহাবের স্ত্রী উম্মে স্কামীল লোকদের মধ্যে ঝগড়া-বিবাদ সৃষ্টির উদ্দেশ্যে কূটনীগীরি করে 
বেড়াত এবং একজনের বিরুদ্ধে অন্যজনকে ক্ষেপিয়ে তুলতে চেষ্টা করত। 
তাবারী__৪২ 


www.waytojannah.com 





bed 


Contents 


৩৩০ তাফসীরে তাবারী (আমপারা) 


বাশার...... হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর কালাম $ 21 (৯ 1, 
৮1 এই আয়াতের অর্থ হলো, তার স্ত্রী উম্মে জামীল ঝগড়া-বিবাদের উদ্দেশ্যে একজনের কথা অন্যের নিকট 
বলে বেড়াত এবং ‘কূটনীগীরি’ করত। 

ইব্‌ন আবদুল আলা রি হযরত আবু কান্ধীঁদ্াহ রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তাআলার বাণী £ 


টা হিব। £] (51,1, এই আয়াতের মর্মার্সথুলো, আবু লাহাবের সী কুটনীগীরী করত এবং ঝগড়া-বিবাদের 


উদ্দেশ্যে একজনের কথা অন্যের নিকট বলত 1.১. রর 

কেউ প্রকট বলেছেন £ আৰু লাহাবের সী ই্গে জামীল রাতে কাটাযুক্ত গাছের ডাল এনে রাসূলুল্লাহ 
(সা)-এর দর্জায় ফেলে রাখত। এ জন্য এই সূরীয়ু তাকে ; ্ধারিণী বলা হয়েছে। 

গ্রন্থকার বলেনঃ আমার নিকট এই আয়াতের সঠিক অভিমত এই যে, আবু লাহাবের স্ত্রী উম্মে জামীলকে এই 
কারণেই কাষ্ঠ বহনকারিণী আখ্যায় আখ্যায়িত করা হয়েছে যে, সে বাত্রিবেলা রাসূলুল্লাহ সো)- এর ঘরের দরজায় 
কাঁটাযুক্ত গাছের ডাল এনে ফেলে রাখত । 

হযরত আবূ বকর (রা)-এর কন্যা হযরত আসমা (রা) বলেন ঃ এই সূরাটি নাযিল হওয়ার পর উন্মে জামীল 
যখন তা জানতে পারে; তখন সে ক্রোধে অধীর হয়ে রাসূলুল্লাহ (সা)- এর খোজে বের হয়ে পড়ে । সে যখন হেরেম 
শরীফে উপস্থিত হয়, তখন সেখানে তিনি হযরত আবূ বকর (রা)-এর সাথে বসে ছিলেন। - 

হযরত আবূ বকর রো) তাকে দেখে বলেন £ ইয়া রাসূলাল্লাহ (সা)। সেই মের়লোকটি-আসছে। আপনাকে 
দেখে সে খারাপ্‌ আচরণ' করতে পারে বলে আমার আশংকা হচ্ছে তখন নবী করীম সো) বললেন &'সে আমাকে 
দেখতেই পাঁবে-নাঁনঞ্জার তাই হলো, সে রাসূলুল্লাহ (সো) সেখানে উপবিষ্ট থাকা সত্বিও তাঁকে দেখতে পেল না। 
তাই সে হ্ধরতদ্জাঁবু বকর (রা)-কে বলল £ শুনলাম তোমাদের সঙ্গী নবী (সা)] নাকি আমার কুৎসা বলছে । 
জবাবে হযরত অঞ্ি বকর (রা) বলেন, আমি এই ঘরের রব্ব-এর শপথ করে বলছি, তিনি তো তোমার কৌন কুৎসা 
করেন নাই । এই কথা শুনে সে ফিরে গেল। 

অতঃপর আল্লাই তা'আলার বাণী' ৪... :4/:1৯-.১৯ :3 অর্থাৎ ‘তার গলায় শক্ত পাকানো রশি বাধা 
থাকবে ৷’ গলা বুঝাবার জন্য এখানে Et শব্দ ব্যবহত হয়েছে। কেননা আরবী ভাষায় অলংকার পরিহিত গলাকে 
১১৯ বলা হয়ে থাকে। 

“ ইউনুস:..... ইবন ধায়দ হতে বৰ্ণনা করেছেন যে, আল্লাহ পাকের কালাম ৪ 4৯ ১১৯ (৪ এই আয়াতের 
তাঁৎপর্য হলো আবু লাহাবের স্ত্রী উম্মে জামীল সব সময় একটি মূল্যবান হার পরিধান করত এবং বলত লাত ও 
উষ্যার শপথ! আমি আমার হার বিক্রি করে এর মূল্য বারদ প্রাপ্ত অর্থ মুহাম্মদ (সা)-এর শক্রতায় ব্যয় করব। এই 
কারণে স্পষ্ট মনে হয় এখানে ০ শব্দটি বিদ্রুপাত্বক অর্থে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ দুনিয়ায় সে যে হারের জন্য গর্ব 
করে, মৃত্যুর পর দোযখে তার গলায় এ হারের বিনিময়ে শক্ত রশি জড়িত হয়ে থাকবে । 

অতঃপর তার গলায় যে রশি জড়ানো হবে, এর পরিচয় স্বরূপ বলা হয়েছে যে, ১: ০ অর্থাৎ সে রশি 
মাসাদ ধরনের হবে। অভিধান ও তাফসীরবিদগণ এই শব্দটির কয়েকটি অর্থ হতে পারে বলে অভিমত ব্যক্ত 
করেছেন। একটি অর্থ এই যে, খুব বেশি পাকানো শক্ত রশিকে “মাসাদ' বলা হয়। দ্বিতীয় অর্থ এই যে, খেজুরের 
ছাল দ্বারা তৈরি রশিকে মাসাদ বলা হয়। তৃতীয় অর্থ হলো £ উষ্ট্ের চামড়া বা পশম দ্বারা তৈরি রশিই হলো 
মাসাদ। এর অন্য একটি অর্থ হলো লোহার তার জড়ানো রশি 

ইউনুস...... ইব্‌ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার বাণী $ ৬:৬০ "১০1 এই আয়াতের 
অর্থ ইয়েমেন দেশের কোন এক বৃক্ষের তৈরি পাকানো রশি । কেউ কেউ বলেছেন, এর অর্থ হলো দোযখে তার 
গলায় শক্ত রশি হার স্বরূপ জড়িত হয়ে থাকবে । 





www.waytojannah.com 


Contents 


সূরা লাহাব 7 2 ৩৩১ 


আবু কুরাইব...... উরওয়া হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের কালাম ৪ ১০ 4২ ৯ (৯১ ৪ 
২০০৭ এই আয়াতের তাৎপর্য হলো ঃ উম্মে জামীলের গলদেশে জাহান্নামে ৭০ গজ দীর্ঘ লোহার শিকল জড়িত 
হয়ে থাকবে। 

ইব্‌ন হুমায়দ.... -* উরওয়া ইব্‌ন যুরাযর হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ৪ ০ ২৯ ৮৯১: ৮ 
০ এর অর্থ ৭০ গজ দীর্ঘ লোহার শিকল। 

_. ইব্‌ন বাশার...... উরওয়া ইব্‌ন যুবায়র হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের কালাম £ (৯.৯ " ৪ 
১.০ ১৭1 এর অর্থ দোযখের ৭০ গজ দীর্ঘ লোহার শিকল, যা আবূ লাহাবের স্ত্রী উন্মে জামীলের গলদেশে 
বিজড়িত হবে। 

আবু কুরাইব...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ৪ ৬, ১ ৯1২৯ (৮৪ এই 
আয়াতে বর্ণিত +.. ১০ এর অর্থ £ ১:১৯ ০০০ বা লোহার রশি। 

ইব্‌ন হুমায়দ...... সুফিয়ান হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার বাণী 8 ১ ১০ /৯ 1৯ (৪ 
এর তাৎপর্য আবূ লাহাবের স্ত্রী উন্মে জামীলের গলদেশে জাহান্নামে ৭০ গজ দীর্ঘ লোহার শিকল হার স্বরূপ পরিয়ে 
দেয়া হবে। | 

ইব্‌ন হুমায়দ...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ৪ ॥, "১১01৮ (৯৬৯ "৮৪ এই 
আয়াতে বর্ণিত মাসাদ শব্দের অর্থ লোহার তার জড়ানো রশি । | মা 
১%, এর অর্থ লোহার তার জড়ানো রশি। 

“_ ইব্ন আবদুল আ‘লা...... মুতামির ইব্‌ন ইকরামা হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা“আলার বাণী ৪ 
৬০০০ ০১ ৯1৯৬৪ ৮৪ এর অর্থ লোহার তার জড়ানো রশি, যা দোযখের মধ্যে আবু লাহাবের স্ত্রী উন্মে 
জামীলের কণ্ঠে জড়িত হয়ে থাকবে । 

সূরা লাহাবের তাফসীর এখানেই শেষ হলো । 


www.waytojannah.com 





Contents 


0 রি চিত 


০৯১১ হ ১১০৮৩ 
মক্কায় অবতীর্ণ, আয়াত-৪, রুকু-১। 
১১ ১১৯০ 4017৮ 
দয়াময়, পরম দয়ালু আল্লাহ্র নামে। 


৬ 
৩ 
৬ 


O« 
Cং 


404৫ (Hf) 6 IA (1) 6 IS 434 (১) 
৪৩০19 4০৫4৫ (£) 


১. বল, তিনি আল্লাহ-একক । ২. আল্লাহ সবকিছু হতে মুখাপেক্ষিহীন। ৩. তার না কোন সন্তান আছে, 
আর না তিনি কারো সন্তান ৪. এবং তার সমতুল্য কেউই নেই। 


তাফসীর 

বর্ণিত আছে যে, মুশরিকরা রাসূলুল্লাহ (সা)-কে বলল, আপনার আল্লাহর বংশ পরিচয় আমাদেরকে বলুন । 
তাদের এই প্রশ্নের জবাব স্বরূপ আল্লাহ তা'আলা এই সূরাটি নাযিল করেন। অন্য এক বর্ণনায় আছে ঃ খায়বারের 
কতিপয় ইয়াহুদী একবার রাসূলে কারীম (সা)-এর দরবারে উপস্থিত হয়ে প্রশ্ন করে যে, সমস্ত সৃষ্টি জগতের অষ্টা 
যখন আল্লাহ তা'আলা; তখন তাঁকে কে সৃষ্টি করেছে? তখন তাদের প্রশ্নের উত্তরে এই সুরা অবতীর্ণ হয়। কথিত 
আছে যে, একবার মুশরিকরা নবী করীম (সা)-কে বলল ঃ আপনার আল্লাহ্র বংশ পরিচয় আমাদেরকে বলুন। 
তখন আল্লাহ তা'আলা এই সূরাটি নাযিল করেন। 

আহমদ ইব্‌ন মানি'...... উবাই ইব্‌ন কা“ব হতে বর্ণনা করেছেন যে, একদা মুশরিকরা নবী করীম (সা)-কে 
বলল £ আপনার আল্লাহ্‌র বংশ তালিকা আমাদেরকে বলুন । তখন আল্লাহ তাআলা এই সূরাটি নাযিল করেন। 

ইব্‌ন হুমায়দ...... ইকরামা হতে বর্ণনা করেছেন যে, একবার মুশরিকরা রাসূলুল্লাহ (সা)-কে জিজ্ঞেস করে যে, 
আমাদেরকে বলুন, আপনার রবব কি রকমের? তিনি কি জিনিস দ্বারা তৈরি? তাদের জবাব স্বরূপ তখন আল্লাহ 
তা“আলা এই সুরাটি অবতীর্ণ করেন। 

ইব্‌ন হুমায়দ...... ইব্‌ন আলিয়া হতে বর্ণনা করেছেন যে, এই সূরাটি সেই সময় অবতীর্ণ হয়, যখন 
খায়বরের কতিপয় ইয়াহুদী নেতা রাসূলুল্লাহ (সা)-এর খিদমতে উপস্থিত হয়ে জিজ্ঞেস করে যে, আপনার রব্ব 
সম্পর্কে আমাদেরকে বলুন, তাকে কি দিয়া বানানো হয়েছে? তখন হযরত জিবরাঈল (আ) এলেন এবং বললেন, হে 
মুহাম্মদ (সা)! আপনি আপনার রবেবর পরিচয় সম্পর্কে এই লোকদেরকে বলে দিন 8%,21 111 "৯ অর্থাৎ তিনি 
একক, অংশীহীন। 


www.waytojannah.com 


Contents 


সূরা ইখলাস ৩৩৩ 


মুহাম্মদ ইব্‌ন আউফ...... জাবির হতে বর্ণনা করেছেন যে, একবার মুশরিকরা নবী করীম (সা)-এর নিকট 
উপস্থিত হয়ে জিজ্ঞেস করে যে, আপনার রব্বের বংশ পরিচয় সম্পর্কে আমাদেরকে বলুন । তখন এদের প্রশ্নের 
জবাব স্বরূপ এই সূরাটি অবতীর্ণ হয়। 

ইব্‌ন হুমায়দ...... সাঈদ হতে বর্ণনা করেছেন যে, একবার কতিপয় ইয়াহুদী নেতৃবৃন্দ রাসূলুল্লাহ (সা)-এর 
দরবারে উপস্থিত হয়ে প্রশ্ন করেন যে, আল্লাহ তা'আলা তো সমস্ত সৃষ্টি জগতের স্রষ্টা, তাকে কে সৃষ্টি করেছে? 
এতদশ্রবণে তিনি খুবই রাগান্বিত হলে তৎক্ষণাৎ হযরত জিবরাঈল (আ) আগমন করেন এবং বলেন, আপনি এই 
লোকদেরকে বলুন, তিনি একক, অংশীহীন। তিনি সবকিছু হতে মুখাপেক্ষিহীন। তার না কোন সন্তান আছে, আর 
না তিনি কারো সন্তান এবং তার সমতুল্য কেউই নেই। অতঃপর তারা পুনরায় জিজ্ঞেস করে যে, তিনি সমস্ত 
সৃষ্টিজগত কিভাবে সৃষ্টি করেছেন? এতদশ্রবণে রাসূলুল্লাহ (সা) পূর্বাপেক্ষা অধিকতর রাগাবিত হলে পুনরায় হযরত 
জিবরাঈল (আ) এসে বলেন, আপনি তাদের প্রশ্নের জবাবে বলুন ৪ আল্লাহ তা'আলা স্বীয় কুদরতের দ্বারা সমস্ত 
সৃষ্টি জগতকে পরিমাণমত সৃষ্টি করেছেন । কিয়ামতের দিন সমস্ত ভূমণ্ডল ও নভোমণ্ডল একমাত্র তারই নিয়ন্ত্রণাধীন 
থাকবে । তোমরা যে সমস্ত ব্যাপারে তার সাথে শরীক কর, তিনি এ সবকিছু হতে অনেক উর্ধ্বে, পৃত পবিত্র । 

ইব্‌ন হুমায়দ...... হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, একদা একদল ইয়াহুদী রাসূলে করীম 
(সা)-এর নিকট উপস্থিত হয়ে বলল £ হে মুহাম্মদ (সা)! আপনার সেই রব্ব কি রকম, যিনি আপনাকে পাঠিয়েছেন? 
তখন আল্লাহ তা'আলা এই সূরাটি নাযিল করেন। 

এখানে {5 বা বল এই নির্দেশটি তো প্রথমে রাসূলুল্লাহ (সা)-এর প্রতি । কেননা মুশরিকরা তাকেই তার রব্ৰ 
সম্পর্কে জিজ্ঞেস করেছিল । এই প্রশ্নের জবাব স্বরূপ পরবর্তী কথা বলার জন্য তাকেই নির্দেশ দেয়া হয়েছিল। 
কিন্তু আল্লাহ তাআলার এই নির্দেশ এ পর্যন্তই সীমাবদ্ধ নয়, বরং রাসূলুল্লাহ (সা)-এর পরে এই নির্দেশ প্রত্যেক 
মু'মিন ব্যক্তির প্রতি । কেননা এই সূরার মধ্যে রাসূলুল্লাহ (সা)-কে যে কথার নির্দেশ দেয়া হয়েছে, সব মু'মিনেররই 
উচিত সেই কথা বলা । 

কারী সাহেবগণ আল্লাহ পাকের কালাম ৪,51 41 ৯: এই আয়াতের ১51 শব্দের শেষ অক্ষরে কি চিহ্ন 
ব্যবহৃত হবে, তা নিয়ে মতভেদ করেছেন। নাসর ইব্‌ন আসিম ও আবদুল্লাহ ইব্‌ন আবূ ইসহাক ব্যতীত মিসরের 
সমস্ত কারী এ ব্যাপারে একমত যে; ১। শব্দটির শেষ অক্ষরটি দুই পেশযুক্ত হবে। নাসর ইব্‌ন আসিম ও 
আবদুল্লাহ ইব্‌ন আবূ ইসহাকের মতে “১51 শব্দটির শেষ অক্ষরটি দুই পেশযুক্ত হবে না, বরং এক পেশযুক্ত হবে। ' 

গ্রন্থকার বলেন £ তার মতে 421 শব্দটির শেষ অক্ষরটিতে দুই পেশ হওয়া অধিক যুক্তিযুক্ত, কেননা মিসরের 
অধিকাংশ কারীর অভিমতও এটাই । 

৪পর আল্লাহর বাণী £ "|| 5111 অর্থাৎ ‘আল্লাহ সবকিছু হতে মুখাপেক্ষিহীন ৷’ মুফাস্সিরগণ “০1 

শব্দের অর্থে মতবিরোধ করেছেন। 

কেউ কেউ বলেন, ১২]! এমন-ই এক সত্তা, ধার কোন পেট নাই এবং তিনি পানাহারও করেন না। 

আবদুর রহমান ইব্‌ন আসওয়াদ...... হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তাআলার 
বাণী £ এ৷ :411 এই আয়াতে বৰ্ণিত ১১. শব্দের অর্থ খার কোন পেট নাই এবং যিনি পানাহার করা হতে 
পবিত্র, খ্রমন সত্তা । 

ইবৃন' বাশার...... রা SET দা এ 

আবু কুরাইব ট্রি মুজাহিদ হতে একইরূপ অভিমত বর্ণনা করেছেন। 

হারিস..... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী £ ১-.|| শব্দের অর্থ নিরেট, যার পেট বা গর্ভ 
বলতে কিছুই নাই। 


Wwww.waytojannah.com 


Contents 
৩৩৪ তাফসীরে তাবারী (আমপারা) 


ইব্ন বাশার...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, 5, রিল বাহির রা যার গর্ভ 
বা পেট বলতে কিছুই নাই; বরং নিরেট । 

ইব্‌ন হুমায়দ...... মুজাহিদ হতে একইরূপ অভিমত বর্ণনা করেছেন। 

ইব্ন বাশার...... হাসান হতে বর্ণনা করেছেন যে, 03১৯9 00 অর্থাৎ সামাদ তাই যার কোন 
পেট মাই। 

রবী" ইব্‌ন মুসলিম...... ইব্রাহীম ইব্‌ন মাইসারা হতে বর্ণনা করেছেন যে, একদা মুজাহিদ আমাকে সাঈদ 
ইবৃন যুবায়রের নিকট এজন্য প্রেরণ করেন যে, আমি তার নিকট হতে ‘সামাদ’ শব্দের অর্থ জেনে আসি। আমি, 
তাঁকে এই ব্যাপারে প্রশ্ন করলে জবাবে তিনি বলেন, সামাদ রলে যার কোন গর্ভ বা পেট মাই, বরং নিরেট । .. - 

ইব্‌ন বাশার...... শা‘বী হতে বর্ণনা করেছেন যে, ‘সামাদ’ তা, যার মধ্য হতে কোন জিনিস কখনো বের হয়" 
নাই বের হয় না, যে খায় না এবং পানও করে না। 

-ইয়াকুব...... শাবী হতে হতে বর্ণনা করেছেন যে, ‘সামাদ’ এ সভা যে কোন কিছু খায় না এবং পানও 
করে না।, 

আবু কুরাইব...... ইসমাঈল ইব্‌ন আমের হতে বর্ণনা করেছেন যে, ‘সামাদ’ এঁ সত্তা যে কোন প্রফার খাদ্যই 
গ্রহণ করে না। 

ইব্‌ন বাশার ও যায়দ ইব্‌ন আহজাম...... সাঈদ ইব্ন মুসায়্যাব হতে বর্ণনা করেছেন যে, ‘সামাদ’ সেই সত্তা 
যার কোন দোষক্রটি নাই । 

আব্বাস ইব্‌ন আবু তালিব...... ভাবিনিযাহ হবৰ হদার খিত এরনাগারেরেন গ ১ sill ১৮৭] 
4] ০৪: অর্থাৎ ‘সামাদ’ সেই সত্তা যার কৌন গর্ভ বা পেট নাই। 

- ইব্‌ন আবদুল আ'লা...... হাসান হতে বর্ণনা করেছেন যে, 0:38 % 531 ১০০০0 অর্থাৎ সামাদ তা যার 
কোন পেট নাই। 

কেউ কেউ বলেছেন, বরং সামাদ তাই, যার মধ্যে হতে কোন জিনিস কখনো. বের হয় নাই বা 
বের হয় না। 

ইয়াক্ব...... ইকরামা হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী £ ‘সামাদ’ শব্দের অর্থ ওঁ সত্তা যার মধ্য হতে 
কোন জিনিস কখনো বের হয় নাই এবং বের হয় না । তার না কোন সন্তান আছে, আর না তিনি কারো সন্তান ৷ 

ইব্‌ন বাশার...... ইকরামা হতে বর্ণনা করেছেন যে, ‘সামাদ’ তাই, যা হতে কোন জিনিস নির্গত হয় না। 

কেউ কেউ বলেছেন, “সামাদ' অর্থ তিনি সেই সত্তা যার না কোন সন্তান আছে, আর যিনি কারো 
সন্তানও নন। 

ইব্‌ন হুমায়দ...... আবুল আলিয়া হতে বর্ণনা করেছেন যে, ১২.০]! শব্দের অর্থ যার না কোন সন্তান আছে 
এবং যিনি কারো সন্তানও নন-এরূপ সত্তা । কেউ কেউ বলেছেন, “যিনি চিরস্থায়ী, শাশ্বত এবং অশেষ, তিনি-ই 
সামাদ’ ৷ তিনি অনাদি এবং অনন্ত । 

আহমদ ইব্‌ন মুনাব্বিহ ও মাহমুদ ইব্‌ন খাঙ্গাস...... আবূ সাঈদ আল-সালাবী হতে বর্ণনা করেছেন যে, 
কুরায়শের লোকেরা রাসূলুল্লাহ (সা)-কে বলল ঃ আপনার রব্বের ধংশ পরিচয় আমাদেরকে বলুন । তখন আল্লাহ 
তা“আলা এই সূরাটি নাযিল করেন । যার অর্থ £ বল হে মুহাম্মদ (সা)। তিনি আল্লাহ, একক । আল্লাহ সব কিছু হতে 
মুখাপেক্ষিহীন ৷ তার না কোন সন্তান আছে, আর না তিনি কারো সন্তান এবং তার সমতুল্য কেউই নাই 14 ৮: 

আল্লাহ, তাঁআলা অনাদি অনন্ত, চিরস্থায়ী ও শাশ্বত । আর যেহেতু তিনি সামাদ, এই কারণে তাঁর এক, অনন্য 
ও অতুলনীয় হওয়া আবশ্যক ৷ কেননা যিনি কারো মুখাপেক্ষী নন, বরং সকলেই তার প্রতি মুখাপেক্ষী, এইরূপ সত্তা 


www.waytojannah.com 


Contents 


সূরা ইখলাস ৩৩৫ 


কেবল এক-ই হতে পারে, একাধিক নয়। দুই বা ততোধিক সংখ্যক সত্তা সর্বনিরপেক্ষ ও সকলের প্রয়োজন 
পূরণকারী কখনও হতে পারে না । তিনি ,..০1| এই কারণে অনিবার্যভাবে তিনি একাই রবব হবেন, অন্য কেউই 
রবব হওয়ার উপযুক্ত নয়। 

আবু কুরাইব...... মুহাম্মদ ইবৃন কা'ব হতে বর্ণনা করেছেন যে, ১5315 J 9 24 311 ৮৮৮০1. 
5 (১55 % অর্থাৎ সামাদ সেই সত্তা যার না কোন সন্তান আছে, আর না যিনি কারো সন্তান এবং যার সমতুল্য 
কেউই নাই । 

কেউ কেউ বলেছেন £ ‘সামাদ’ অর্থ এমন সর্দার বা সমাজপতি, যাকে না হলে কোন বিষয়েরই ফয়সালা করা 
যায় না। 

আবু সায়িব...... শাকীক হতে বর্ণনা করেছেন যে ০11 হলো সেই সত্তা বা সমাজপতি ও নেতা, যার 
নেতৃত্বের অনুশাসন ছাড়া আর কারো শাসন গ্রহণযোগ্য নয়। | 

ইব্‌ন হুমায়দ...... আবূ ওয়াইল হতে অনুরূপ অভিমত ব্যক্ত করেছেন। 

আলী..... হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার বাণী ৪ ০11 “আস- 
সামাদ’ হলো প্রত্যেক জিনিসের উচ্চতম ও উন্নততম অংশ যার সমতুল্য আর কেউই নাই । তিনি এমন নেতা বা 
সমাজপতি, যার অনুপস্থিতিতে কোন বিষয়েরই ফয়সালা করা যায় না। প্রয়োজনশীল ও অভাবগ্রস্থরা যার মুখাপেক্ষী 
হয়, সেই নেতা বা সরদার, চিরস্থায়ী উচ্চতম মর্যাদাসম্পন্ন, নিরেট, যা শুন্যগর্ভ নয়, অন্তঃসারশূন্য নয় এবং তরল 
চীনারা রানা রা নানা রা নল বা কয ক ল।। 
এমনকি ক্ষুৎপিপাসা যাকে কাতর করতে পারে না__ এমন সন্তাস্ত ও মর্যাদাসম্পন্ন সত্তা । ্‌ 
. "বাশার...... হযরত আৰ বাত হাহ বক ন পিন 
সূরায় আল্লাহ পাক-ই যে একমাত্র রব্ব, কিছুই তার অংশীদার নয়; তিনিই ইলাহ ঘা মাবূদ হতে পারেন, অন্য 
কারোই বা কিছুরই ইলাহ্‌ বা মাবৃদ হওয়ার কোনই অধিকার নাই, ত টার কলাক হে তং রা 
দুনিয়া ও আখিরাতের কোন ব্যাপার বর্ণিত হয় নাই । 

ইব্‌ন আবদুল আ'লা...... হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ৪ ৬০০11 
শব্দের অর্থ এমন সরদার বা সমাজপতি তার নিজের সরদারী প্রাধান্যে, স্বীয় মর্যাদায়, নিজের মাহাত্ম্য, বড়ত্বে, 
নিজের ধৈর্য ও সহিষ্জুতায়, স্বীয় জ্ঞানে, বুদ্ধিমততায় ও ও কর্মকুশলতায় পরিপূর্ণ । কারো মুখাপেক্ষী নয়, বরং সকলেই 
যার মুখাপেক্ষী, এমন সত্তা। 

অতঃপর আল্লাহর বাণী £ ১1১9 ১৪1 অর্থাৎ ‘না তার কোন সন্তান আছে, আর না তিনি কারো 
সন্তান।' মুশরিকরা সর্বকালে উপাস্যদের সম্পর্কে এরূপ ধারণা পোষণ করত যে, খোদা বা খোদাগণ একটি 
' বিশেষ জাতির অন্তর্ভুক্ত, যাদের মধ্যে বিবাহ-শাদী, সন্তান প্রজনন ও বংশধারা অব্যাহতভাবে চলতে থাকে । এই 
বাক্য দ্বারা এই পর্যায়ের সব রকমের শোরাহ-সন্দেহ, সব ধারণা-কল্পনার চিরতরে অবসান হয়ে গেছে। আল্লাহ 
সম্পর্কে উক্তরূপ কোন ধারণা-কল্পনার একবিন্দু অবকাশও আর অবশিষ্ট থাকল না। বস্তুত মহান আল্লাহ তা'আলা 
সম্পর্কে এসব ধারণা ও কল্পনা শিরকের মৌলিক কারণ এবং এসব কারণেই মানুষ শিরকের পংকিলতার আবর্তে 
নিমজ্জিত হয় । 

অতঃপর আল্লাহ তাআলার বাণী ৪১1 1984 $4 ১১13 “এবং কেউই তাঁর সমতুল্য নয়। মুফাসসিরগণ 
এই আয়াতের ব্যাখ্যায় মতভেদ করেছেন।_কেউ কেউ বলেছেন, এর অর্থ সমগ্র সৃষ্টিলোকে আল্লাহর মত তার 
সমকক্ষ, ক্ষমতা ও ইখ্তিয়ারে তার সমান ও সমমর্যাদাবান কেউ নাই, কেউ কোন দিন ছিল না, কেউ কখনো হতে 
পারে না এবং হতে পারবেও না। 


www.waytojannah.com 


Contents 


৩৩৬ তাফসীরে তাবারী (আমপারা) 


ইব্‌ন হুমায়দ....... ইব্নুল আলিয়া হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার কালাম £ ১,451, 


fF 


"১1158 5 44 -এ আয়াতের অর্থ আল্লাহ তা'আলা সমতূল্য, সমকক্ষ, ক্ষমতা ও ইখতিয়ারে তার সমান বা 
কোন দিক দিয়া একবিন্দু পরিমাণ সমমর্যাদাবান ও সমকক্ষ নাই অর্থাৎ তার অনুরূপ ক্ষমতার অধিকারী আর 
কেউই নাই । 

ইব্ন বাশার...... কাব (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা“আলার বাণী ৪১118 44 ১১19 এই 
আয়াতের মধ্যে আল্লাহ পাক যে অসীম ক্ষমতার অধিকারী, যার সমকক্ষ ও সমতুল্য আর কেউই নাই, তা 
পরিষ্কারভাবে বর্ণনা করা হয়েছে এবং এর প্রকৃষ্ট উদাহরণ হলো সপ্ত আকাশ ও সপ্তস্তর যমীনের সৃষ্টি । কেননা এটা 
আল্লাহ পাকের অসীম ক্ষমতার নিদর্শন যা অন্য কারো পক্ষে সৃষ্টি করা আদৌ সম্ভবপর নয়। 

আলী...... হযরত ইব্‌ন আব্বাস রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার বাণী 818 41 515 
১৮ এই আয়াতের অর্থ আল্লাহ তা'আলার সমকক্ষ, সমতুল্য ও সমমর্যাদাবান আর কেউই নাই, কেউ কোনদিন 
ছিল না, কেউ কখনো হতে পারে না এবং হতে পারবেও না। ্‌ 

হারিস...... ইবৃন জারিহ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর কালাম ৪৭,115 £4 ১5 ১1$ এই আয়াতে 
বর্ণিত 1944 শব্দের অর্থ সমতুল্য, সমকক্ষ, সহযোগী, সমমর্াদা সম্পন্ন এবং সমান ক্ষমতার অধিকারী । 

কেউ কেউ বলেছেন, 18 শব্দের অর্থ তার অর্থাৎ আল্লাহর স্বজাতীয় কোন স্ত্রী । যেমন ৪ _ 

ইব্‌ন বাশার...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌ তা'আলার বাণী ৪11৯৫ 4454940, এই 
আয়াতে বর্ণিত 19585 শব্দের অর্থ তার স্বজাতীয় কোন স্ত্রী । 

ইব্‌ন বাশার...... মুজাহিদ হতে অনুরূপ অভিমত ব্যক্ত করেছেন । 

আবু কুরাইব...... মুজাহিদ হতেও অনুরূপ অভিমত ব্যক্ত করেছেন। 

ইব্‌ন হুমায়দ...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্র বাণী ৪১11 44 ১: ১15 এই আয়াতে 
বর্ণিত 158 শব্দের অর্থ আল্লাহ তা'আলার স্বজাতীয় কোন স্ত্রী। 

আবু সায়িব...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আরবী ভাষায় $$ _ < এবং ৮৫ শব্দের একই অর্থ । 

১১১1১ ০1551 alii ৩1৩7 41 806 3 <2 SAIN 


এই কবিতায় বর্ণিত ‘044 শব্দের অর্থ সমতূল্য, সমকক্ষ, সহযোগী, সমমর্যাদাসম্পন্ন ও সমান ক্ষমতার 
অধিকারী । 


ক্বারী সাহেবরা ।$৪৫ শব্দের ‘ক্রিআতে’ বা পঠন-পদ্ধতিতে মতপার্থক্য করেছেন। বসরার অধিকাংশ ক্বারী ' 


F439 
+ 


/১৪« অর্থাৎ ‘কাফ্‌’ ও ‘ফে’ অক্ষরের উপর পেশ সংযুক্ত করার পক্ষে. অভিমত ব্যক্ত করেছেন। অপরপক্ষে কুফার 

কোন কোন ক্বারী 1$৪8€ শব্দটির ‘55’ ও “৮ অক্ষরটি সাকিন হিসেবে পড়ার পক্ষে অভিমত পেশ করেছেন । 
গ্রন্থকার বলেন ঃ দুইটি পদ্ধতিই বহুল প্রচলিত ও প্রসিদ্ধ । যেভাবেই শব্দটি পড়া হোক না কেন, তাই বিশুদ্ধ 

বলে বিবেচিত হবে। | 
এখানেই সূরা ইখুলাসের তাফ্সীর শেষ হলো । 


www.waytojannah.com 


Contents 


৪ রি ০ 2 
(31811 DS) 
মদীনায় অবতীর্ণ, আয়াত-৫, রুকু-১। 
eps dps 
দয়াময়, পরম দয়ালু আল্লাহ্র নামে । 
উর পারতে পাত) ৬০ ৫৮৫ 5 রগ ZL A ei, ঞ RCE ud 2224 22 
OG poss MOTEL ৮5৬৪ 0) 6 GU 5% ১৮০১ 0 
tart ১৫ পে অপুর্ঠ 2 পা ৪2 ৬ ৫. ৮৫ 5 ৮ 
০৩০৯১৮৬৮১৯৯ ৩৮১ (০) 8৯৫০) ৬৯১২১৪75৩25 (৪ 


১. বল, আমি আশ্রয় চাচ্ছি সকালবেলার প্রতিপালকের নিকট ৷ ২. তিনি যা সৃষ্টি করেছেন, তার অনিষ্ট 
হতে, ৩. আর রাত্রির অন্ধকারের অনিষ্ট হতে, যখন তা আচ্ছন্ন হয়ে যায় ৪. এবং সেই সমস্ত নারীর অনিষ্ট . 
হতে, যারা গ্রন্থিতে ফুৎকার দিয়ে যাদু করে ৫. এবং হিংসুকের অনিষ্ট হতে, যখন সে হিংসা করে। 


তাফসীর 

এখানে আল্লাহ তা'আলা তার হাবীব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সে)-কে সম্বোধন করে বলেছেন ঃ “হে নবী মুহাম্মদ 
(সা) ! তুমি বল, আমি সকালবেলার সৃষ্টার নিকট আশ্রয় চাচ্ছি সব জিনিসের অনিষ্ট হতে যা তিনি সৃষ্টি করেছেন।' 
মুফাস্সিরগণ ‘ফালাক’ শব্দের অর্থে মতানৈক্য প্রকাশ করেছেন। কেউ কেউ বলেছেন £ 513 হলো জাহান্নামের 
একটি কয়েদখানা । যেমন ৪ 

হাসান ইবন্‌ যায়দ...... হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, 915 হলো জাহান্নামের একটি 
বিশেষ কয়েদখানার নাম । 

ইব্‌ন বাশার...... হযরত ইব্‌ন আব্বাস রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী 8 51811 ১১১ 9০1 03 
এই আয়াতে বর্ণিত ‘ফালাক’ শব্দের অর্থ জাহান্নামের একটি কয়েদখানা । ৃ ৃ 

ইয়াকুব...... আউস ইবন্‌ আবদুল জব্বার হতে বর্ণনা করেছেন যে, একদা রাসূলুল্লাহ (স)-এর কোন সাহাবী 
শামদেশে গমন করেন এবং সেখানকার অধিবাসীদের পার্থিব প্রাচুর্য, এশ্বর্য ও সম্পদের আধিক্য প্রদর্শন করে বলেন, 
এদের পরিণতি কি ফালাকে অবস্থান নয়? তখন তাকে প্রশ্ন করা হয় ‘ফালাক’ কি। জবাবে তিনি বলেন ঃ উহা 
জাহান্নামের একটি ঘর। 

ইব্ন বাশার...... সুফিয়ান হতে বর্ণনা করেছেন যে, আমি সুদ্দীকে বলতে শুনেছি, ‘ফালাক’ হলো জাহান্নামের 
একটি গর্ত । 

আলী ইবন্‌ হাসান...... সুদ্দী হতেও অনুরূপ অভিমত ব্যক্ত করেছেন। 
তাবারী-_৪৩ 


www.waytojannah.com 


নি “সাল ভা ..- 


Contents 


৩৩৮ তাফসীরে তাবারী (আমপারা) 


ইসহাক ইবন্‌ ওহাব...... হযরত আবু হুরায়রা (রা) সূত্রে নবী করীম (সা) হতে বর্ণনা করেছেন যে, ‘ফালাক’ 
হলো জাহান্নামের একটি আচ্ছাদিত গর্ত । 

ইবনুল বারকী...... কাব হতে বর্ণনা করেছেন যে, একদা তিনি এক গীর্জায় প্রবেশ করে তার সৌন্দর্য দর্শনে 
অভিভূত হয়ে পড়েন এবং বলেন £ এই পথভ্রষ্ট গুমরাহ জাতি কত সুখ-সম্পদ ও এশ্বর্য্যের মধ্যে কালাতিপাত 
করেছে এদের জন্য তো ‘ফালাক’ নির্ধারিত আছে । তখন তাকে জিজ্ঞেস করা হয়েছে যে, ফালাক কি ? জবাবে 
তিনি বলেন ঃ এটা জাহান্নামের একটি ঘর, যখন সেটি খোলা হবে, তখন সকল জাহান্নামী এর প্রচণ্ড গরমে চীৎকার 
করে উঠবে। 

কেউ কেউ বলেছেন, ‘ফালাক’ হলো জাহান্নামের নামসমূহের অন্যতম নাম । যেমন £ 

ইউনুস...... খায়সাম ইবন্‌ আবৃদন্লাহ হতে বর্ণনা করেছেন যে, একদা তিনি আবু আবদুর রহমানকে ‘ফালাক’ 
সম্পর্কে জিজ্ঞেস করলে উত্তরে তিনি বললেন, তা হলো জাহান্নাম । 

কেউ কেউ বলেছেন £ ‘ফালাক’ অর্থ হলো প্রভাত সূর্যের উদয় । যেমন £ 

মুহাম্মদ ইবন্‌ সা‘দ...... হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার বাণী ঃ 
117 0 এই আয়াতে বৰ্ণিত নদের অর্থ পরা সুর্যের উদয় | 

_ ইব্‌ন বাশার...... হাসান হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের কালাম 81১]| ০১2 ১১০15 এই 
আয়াতে বর্ণিত ‘ফালাক’ শব্দের অর্থ প্রভাত সূর্যের উদয় । 

আবদুর রহমান...... সাঈদ ইবন্‌ যুবায়র হতে বর্ণনা করেছেন যে, ‘ফালাক’ অর্থ প্রভাত সূর্যের উদয় । 

আবু কুরাইব...... সুফিয়ান হতে অনুরূপ অভিমত ব্যক্ত করেছেন। 

ওয়াকী...... হযরত জাবির হতে বর্ণনা করেছেন যে, ‘ফালাক’ শব্দের অর্থ সকালবেলা । 

ইব্‌ন বাশার...... হযরত জাবির ইবন্‌ আবদুল্লাহ হতে একইরূপ অভিমত ব্যক্ত করেছেন । 

ইউনুস...... কুর্যী হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা“আলার বাণী £ 51511 ০০১ ১৯০ এ এই আয়াতে 
বর্ণিত 51% শব্দের অর্থ ৫১১11 ০৯1 313 অর্থৎ উদ্ভিদ বীজ ও মাটি বিদীর্ণকারী । 

কেউ কেউ বলেছেন, ‘ফালাক’ শব্দের অর্থ (0:০১1 514 বা “রাত্রির অন্ধকার বিদীর্ণ করে প্রভাতের 
উদয়কারী* । ৃ 0 

মুহাম্মদ ইবৃন আমর...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তাআলার বাণী £ $311 2 ১521 ৫1 
এই আয়াতে বর্ণিত ‘ফালাক’ শব্দের অর্থ সকালবেলা । ৰ ৃ 
বাশার...... হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র বাণী 81511 ১১১ ১,০! ১5 এই 
আয়াতে বর্ণিত ‘ফালাক’ শব্দের অর্থ রাত্রির অন্ধকার দীর্ণ করে দিনের আগমন। ৰ 

ইব্‌ন আবদুল আ'লা....... হযরত আবূ কাতাদাহ রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের কালাম £ 
31811 ১2 ১১০1 U3 এই আয়াতে বর্ণিত ‘ফালাক’ শব্দের অর্থ ‘রাতের অন্ধকার বিদীর্ণ করে দিনের আগমন । 
ইউনুস...... ইব্‌ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার বাণী 81811 2 321 :05 এই 
আয়াতে বর্ণিত ‘ফালাক’ শব্দের অর্থ (:০31 15115 বা রাত্রির অন্ধকার দীর্ণ করে প্রভাতের উদয়কারী' । 313 
শব্দের অপর অর্থ হলো $14 বা “সৃষ্টি করা” । কেননা দুনিয়ার যত জিনিসই সৃষ্টি হয়, তা কোন না কোন জিনিস দীর্ঘ 
করেই বের হয়। সমস্ত উদ্ভিদ বীজও মাটি দীর্ণ করে অংকুরিত হয়। 

আলী...... হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী £ 519 শব্দের অপর অর্থ হলো 
15 বা সৃষ্টি করা। 


www.waytojannah.com 





Contents 


সূরা ফালাক ৩৩৯ 


গ্রন্থকার বলেন ঃ এখানে আল্লাহ রাববুল আলামীন তার হাবীব রাসূলুল্লাহ (সা)-কে সম্বোধন করে বলেছেন ঃ 
‘হে নবী মুহাম্মদ (সা) ! তুমি বল, আমি সকালবেলার প্রভুর নিকট আশ্রয় প্রার্থনা করছি। আরবী ভাষায় ‘ফালাক’ 
শব্দের তাৎপর্য হলো 'রাত্রির অন্ধকার দীর্ণ করে প্রভাত আলো ফুটে বের হওয়া’ । যেমন আরবী ভাষায় 5 
০]! বা ‘প্রভাত সূর্যের উদয়’ বাক্য খুব বেশি ব্যবহৃত হয়ে থাকে। 

অতঃপর আল্লাহ তা'আলার বাণী ৪ 5154৯: অর্থাৎ ‘তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে’ ৷ এখানে 
আল্লাহ পাক তার নবীকে সেই সব জিনিসের অনিষ্ট ও ক্ষতি বলেছেন, যা তিনি সৃষ্টি করেছেন। এখানে উল্লেখ্য যে, 
আল্লাহ তা‘আলা ক্ষতি ও অনিষ্টের জন্য কিছুই সৃষ্টি করেন নাই । তার প্রত্যেকটি কাজই মানুষের কল্যাণ ও 
নির্ভেজাল মংগলের উদ্দেশ্যেই হয়ে থাকে। অবশ্য সৃষ্টির মধ্যে যে সমস্ত গুণ আল্লাহ তা'আলা দিয়েছেন, সেগুলি 
সৃষ্টি লক্ষ্যপূর্ণ করার উদ্দেশ্যে তা হতে কোন কোন সময় এবং কোন কোন ধরনের সৃষ্টি দ্বারা প্রায়ই ক্ষতি ও অনিষ্ট 
সাধিত হয়ে থাকে । 

অতঃপর আল্লাহর বাণী £ ৪9131 ১.2 ১ ১০9 অর্থাৎ “রাত্রির অন্ধকারের অনিষ্ট হতে, যখন তা 
সমাচ্ছন্ন হয়’ ৷ এখানে নবী করীম (সা)-কে বিশেষভাবে রাত্রির অন্ধকারের অনিষ্ট হতে পানাহ চাওয়ার জন্য নির্দেশ 
দেয়া হয়েছে, কেননা অধিকাংশ অপরাধ, দুষ্কৃতি ও অত্যাচার-অনাচার রাব্রিকালে এবং রাত্রির অন্ধকারেই অনুষ্ঠিত 
হয়ে থাকে বিশেষত এই সুরার আয়াত কয়টি যখন অবতীর্ণ হয়, তখন সমগ্র আরবদেশে যে অরাজকতা বিরাজ 
করছিল, তাতে এই রাত্রিকালটাই অত্যন্ত ভয়াবহ ও বিভীষিকাময় হয়ে দেখা দিত। কেননা রাত্রির অন্ধকারেই 
শক্রপক্ষের অতর্কিত আক্রমণ হতো, লুঠতরাজকারীরা লুষ্ঠনকাজের জন্য এই সময়েই এক-একটি জনবসতির উপর 
ঝাঁপিয়ে পড়ত। যেমন ঃ | 

মুহাম্মদ ইবন্‌ সা'দ 8 হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী 8 ১৯ ১০5 
২২৪9 131,-45 এই আয়াতে বর্ণিত ১ শব্দের অর্থ অন্ধকার অর্থাৎ রাত্রির অন্ধকার । 

ইব্‌ন বাশার...... হাসান হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী £ 3৪9 1$1 --4১ ১, ১১০১ এই আয়াতের 
অর্থ রাত্রির প্রথমাংশ, যখন তা অন্ধকারে সমাচ্ছন্ন হতে থাকে। 

ইউনুস...... কুরযী হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর কালাম £ 2৪9 131 ৯ ১৬ ১০১ এই আয়াতের 
অর্থ যখন দিন শেষ হয়ে রাত্রি অন্ধকারে সমাচ্ছন্ন হয়, এর অনিষ্ট হতে । 

ইব্‌ন হুমায়দ...... মুহাম্মদ ইব্‌ন কা'ব হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ বাণী ৪ ২৪131 ৮42 ১৬ ১০১ 
এই আয়াতের অর্থ সূর্যাস্তের পর রাত্রির অন্ধকার যখন আচ্ছন্ন হয়ে যায়, তর অজ বাত 

মুহাম্মদ ইব্‌ন আমর...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ৪ 542 শব্দের অর্থ রাত্রির 
অন্ধকার এবং 3,131 এই শব্দের অর্থ যখন তা সমাচ্ছন্ন হয়। এ 

ইব্‌ন আবদুল আ'লা...... হাসান হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর কালাম ৪ 239131 32 ১০ ০০১ 
এই আয়াতের অর্থ রাত্রির অন্ধকারের অনিষ্ট হতে, যখন তা আচ্ছন্ন হয়ে যায় । 

বাশার...... হাসান হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর কালাম ৪ ১৪9 131 শব্দের অর্থ ০৯ 131 অর্থাৎ যখন 
রাত্রি আগমন করে। 

আলী...... হযরত ইব্‌ন আব্বাস রো) হতে বর্ণনা করেছেন যে, _. ৪9131 এর অর্থ যখন রাত্রি সমাগত ও 
সমাচ্ছত্্র হয়। OT 

কেউ কেউ বলেছেন, এর অর্থ দিবস যখন রজনীতে প্রবেশ করে। 

ইব্‌ন হুমায়দ...... মুহাম্মদ ইব্‌ন কাব হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী ৪ 39 151 ওল ৯ ১০ 
এই আয়াতে বর্ণিত _3, শব্দের অর্থ সূর্যাস্তের পর রাত্রির আগমন । 


www.waytojannah.com 


Contents 


৩৪০ - তাফসীরে তাবারী (আমপারা) 


কেউ কেউ বলেছেন, এর অর্থ নক্ষত্রমণ্ডলী এবং কারো কারো মত এরা সপ্তর্বিমণ্ডল । যেমন £ 

মুজাহিদ ইব্‌ন মূসা...... হযরত আবু হুরায়রা (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর কালাম £ ১ ৬১ 
২০৪9 131 $4 এই আয়াতে বর্ণিত ২৪১ শব্দের অর্থ নক্ষত্র বা তারকারাজি । 

ইউনুস...... ইব্‌ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের বাণী ৪ 39 151 ন ১০০১ এই! 
আয়াতে বর্ণিত 5% শব্দের অর্থ আরবদের প্রচলিত পরিভাষায় রাত্রিবেলায় নক্ষত্রের পতন ৷ যেমন, 

নাসর ইব্‌ন আলী...... হযরত আবু হুরায়রা (রা) সূত্রে নবী করীম (সা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ 
তা'আলার বাণী £ 3, ৪ ১4১ ০৬ ৬১ এই আয়াতে বর্ণিত ১.২ শব্দের অর্থ রাত্রির অন্ধকারে পতনশীল 
নক্ষত্ররাজি। 

কেউ কেউ বলেছেন, - বলা হয় রাত্রিকালের আকাশে চাদের উদয়কে ৷ যেমন ৪ 

আবু কুরাইব...... হযরত আয়েশা (রা) হতে বর্ণনা করেছেন যে, একদা রাত্রিবেলা চাদ উঠেছিল, নবী করীম 
(সো) আমার হাত ধরে সে দিকে ইংগিত করলেন এবং বললেন £ আল্লাহর নিকট পানাহ চাও 131 345 1১৯3 
১ 455 অর্থাৎ 'গাসিক ইযা উকাবা’ অর্থ এটাই । 

হাদীসের অপর এক বর্ণনায় দেখা যায় যে, হযরত আয়েশা রো) বলেন £ একদা রাত্রিবেলা চাদ উঠলে নবী 
করীম (সা) আমার হাত ধরে সেদিকে ইংগিত করলেন এবং বললেন ৪ তুমি কি জান এটা কি? তুমি এর অনিষ্টতা 
হতে আল্লাহর নিকট পানাহ চাও । কেননা গাসিক ইযা ওকাবা-র অর্থ এটাই । 

মুহাম্মদ ইব্‌ন সিনান...... হযরত আয়েশা (রা) হতে বর্ণনা করেছেন যে, একদা রাসূলুল্লাহ (সা) রাত্রির বেলা 
আকাশের চাদের প্রতি ইংগিত করে বলেন ঃ হে আয়েশা রো)! তুমি এর অনিষ্টতা হতে আল্লাহর নিকট পানাহ 
চাও। কেননা এটাই গাসিক ইযা ওকাবা-র অর্থ । 

গ্রন্থকার বলেন ঃ তার নিকট বিশুদ্ধ অভিমত এটাই যে, আল্লাহ তা'আলা নবীকে গাসিক-এর অনিষ্টতা হতে 
পানাহ চাইতে বলেছেন। আর গাসিক হলো রাত্রির অন্ধকার । সাধারণত রাত্রির অন্ধকারেই অধিকাংশ অপরাধ, 
দুকর্ম ও অত্যাচার-অনাচার অনুষ্ঠিত হয়ে থাকে । সাধারণভাবে এর অর্থ সমস্ত সৃষ্টির অনিষ্ট ও ক্ষতি হতে আল্লাহ 
তাআলার নিকট পানাহ চাওয়া । 

কেউ কেউ বলেছেন $ _ 35 শব্দের অর্থ ১ বা গমন করে । যেমন ঃ 

ইব্‌ন আবদুল আ'লা...... হযরত কাতাদাহ হতে বর্ণনা করেছেন যে, ‘গাসিক ইযা ওকাবা' এখানে “ওকাবা' 
শব্দের অর্থ 2১ বা গমন করে । 

কেউ কেউ বলেছেন, এর অর্থ | ১ বা প্রবেশ করা'। যেমন দিন সূর্যাস্তের পর রাতের মধ্যে প্রবিষ্ট 
হয়ে থাকে। 

তঃপর আল্লাহর বাণী 8 ১৪*]| (৮৪ ০9811 ১- ৬০১ ‘এবং সেই সমস্ত নারীর অনিষ্ট হতে, যার গিরায় 

ফুৎকার দিয়ে যাদু করে।' যেমন ঃ 

মুহাম্মদ ইব্‌ন সাঁদ........ হযরত ইব্‌ন আব্বাস রো) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তাআলার বাণী ৪ 
sil ৬৪৪ Li ১৪ ১৯৬ এই আয়াতের অর্থ এবং সেই সমস্ত নারীর অনিষ্ট হতে, যারা গ্রন্থিতে ফু দিয়ে 
যাদু করে। 

ইব্‌ন বাশার...... হাসান হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর কালাম £ 4৪11 (৪ SLL ১ 55 এই 
আয়াতে বর্ণিত 5,9$%1| শব্দটি বহুবচন এবং এর একবচন হলো ২3.5 -এর একটি অর্থ হতে পারে খুব বেশি 
ফুঁ-দানকারী পুরুষ বা বহু ফুঁ-দানকারী স্ত্রীলোকগণ । এখানে গিরায় ফুঁ দেয়ায় অর্থ যাদু করা, কেননা যাদুকররা 
কারো উপর যাদু করতে চাইলে সে সাধারণত মন্ত্র পড়ে কোন রশি বা সুতায় গিরা লাগায় ও এর উপর ফুঁ দেয়। 


www.waytojannah.com 


Contents 


সূরা ফালাক ৩৪১ 


ইব্ন আবদুল আ'লা...... হযরত আবূ কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তাআলার বাণী ঃ 
ail ৬৪ U5 ১ ১৪ এই আয়াতের অর্থ আমি প্রভাত উদয়কারী প্রভুর আশ্রয় চাচ্ছি যাদুকর বা 
যাদুকরীদের অনিষ্ট হতে । 

ইব্‌ন সাওর...... তাউস হতে বর্ণনা করেছেন যে, যাদু কাজ নিঃসন্দেহে শিরক বা কুফরীর খুবই নিকটবর্তী 
একটি কাজ। 

বাশার...... কাতাদাহ হতে বর্ণনা করেছেন যে, হাসান যখন এই আয়াত £ ১৪৯11 ৪ 90811 ১০ ১53 
তিলাওয়াত করতেন, তখন তিনি বলতেন,তোমরা অবশ্যই যাদুকাজ হতে দূরে থাকবে । কেননা এটা কুফরী কাজ। 

ইব্‌ন হুমায়দ...... ইকরামা হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার বাণী ৪ ৪ ০১/97১41 ১২ ১১ 
১৪]| এই আয়াতে বর্ণিত গ্রন্থিতে ফুৎকার দেয়ার তাৎপর্য হলো, কাউকে যাদু করা । আর সাধারণত যাদুকররা 
যখন কারো উপর যাদু করে থাকে, তখন সে মন্ত্র পড়ে কোন রশি বা সুতায় গিরা লাগায় এবং এর উপর ফুঁ দেয় । 

ইউনুস...ইবৃন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার কালাম £ all ৪ 50911 ১০০ ৩০৩ 
এই আয়াতের অর্থ যাদু করার উদ্দেশ্যে মন্ত্র পড়ে কোন রশি বা সুতায় গিরা দেয়া এবং এর উপর ফুঁ দেয়া। 

অতঃপর আল্লাহর বাণী ৪ 131 ০৯০৬ ০০৩ “এবং হিংসুকের অনিষ্ট হতে, যখন সে হিংসা করে ৷’ 
মুফাস্সিরগণ 42 বা হিংসুক শব্দের ব্যাখ্যায় মতবিরোধ করেছেন। 

কেউ কেউ বলেছেন, এখানে সব ধরনের হিংসুক ব্যক্তি হতে আল্লাহর নিকট পানাহ চাওয়ার জন্য নির্দেশ দেয়া 
হয়েছে । আর হিংসা বলা হয় কারো প্রতি আল্লাহর দেয়া নিয়ামত, মর্যাদা বা বিশেষ গুণ দেখে কারো মন জ্বলে উঠা 
এবং তা কেড়ে নিয়ে তাকে দেয়া হোক বলে মনে মনে কামনা করা । কমপক্ষে সেই লোকের নিকট হতে তা বিলুপ্ত 
হয়ে যাক, এরূপ বাসনা মনে মনে পোষণ করা । 

ইব্‌ন আবদুল আ'লা...... কাতাদাহ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার বাণী 8131 ৮.১, ১১১ 
১. এই আয়াতের অর্থ কারো প্রতি আল্লাহর দেয়া বিশেষ নিয়ামত, মর্যাদা বা গুণ দেখে অপর কারো মন জ্বলে 
উঠা এবং মনে মনে এরূপ কামনা করা যে, সেই লোকের নিকট হতে তা বিলুপ্ত বা ধ্বংস হোক । আলোচ্য আয়াতে 
হিংসুকের অনিষ্ট হতে আল্লাহ তাআলার পানাহ চাওয়া হয়েছে এবং পানাহ চাওয়া হয়েছে তখন, যখন হিংসুক 
হিংসা করে। 

আতা খুরাসানীও এই আয়াতের অনুরূপ ব্যাখ্যা বর্ণনা করেছেন। অবশ্য কেউ কেউ বলেছেন, আল্লাহ তাআলা 
এই আয়াত দ্বারা নবী করীম (সা)-কে ইয়াহুদীদের হিংসা-বিদ্বেষ ও অপকারিতা হতে তার নিকট পানাহ চাওয়ার 
জন্য নির্দেশ দিয়েছেন। কেননা নবুয়তপ্রাপ্তির পর নবী করীম (সা)-এর প্রতি সব চেয়ে শত্রুতা ও হিংসা-বিদ্বেষ 
পোষণকারী ছিল ইয়াহুদীরাই । 

ইউনুস...... ইব্‌ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের কালাম £ 4. 131 2: ০ এই 
আয়াতের তাৎপর্য হলো, নবী করীম (সা)-এর প্রতি ঈমান আনার জন্য তাদের একমাত্র অন্তরায় ছিল তাদের 
শত্ৰুতা ও হিংসা-বিদ্বেষ ৷ যার পরিপ্রেক্ষিতে দেখা যায়, তারা তার প্রতি নানা ধরনের দোষারোপ, যাদু, এমনকি 
বিদ্রোহ পর্যন্ত করেছিল। 

গ্রন্থকার বলেন ঃ আল্লাহ তা'আলার বাণী £ 55151 ১.১ ১০ এই আয়াতটি বিশেষ কোন জাতির 
উদ্দেশ্যে নাযিল হয় নাই, বরং এর দ্বারা প্রত্যেক হিংসুকের হিংসা হতে আল্লাহ তা'আলার নিকট পানাহ চাওয়ার 
জন্য সকলকে নির্দেশ দেয়া হয়েছে। 

সূরা ফালাকের তাফসীর এখানেই শেষ হলো । 


www.waytojannah.com 


Contents 


& #-0# 


wlll ১১০৮০ 
চু 
মদীনায় অবতীর্ণ, আয়াত-৬, রুকু-১। 
১১৯১1৯০4017 
দয়াময়, পরম দয়ালু আল্লাহ্র নামে । 


১৭ (৫) al (0৮) ০১০১৩ ৬8০ 0) Sled 223 
এ ০৮৮৪ ৫) ) ০ ০০১1 ৯৬ ) ০৮১৬) ৮১১ 153 (1) 
১% 11৫ (এ ৫. 3৮45 554৮2৫৮3522 পা? পাও তি, আর 
এস 52 (7) Ossie Gms GY 0) 6 Sos 
০৬ 


১. বল, আমি পানাহ চাচ্ছি মানুষের প্রতিপালকের নিকট, ২. মানুষের বাদশাহ ৩. মানুষের ইলাহের 
নিকট । ৪. খান্নাসের কুমন্ত্রণার অনিষ্ট হতে ৫. যে মানুষের অন্তরে বারবার ওয়াসওয়াসার উদ্রেক করে, ৬. সে 
জিনের মধ্য হতে হোক অথবা মানুষের মধ্য হতে । 


তাফসীর 

এখানে আল্লাহ রাব্বুল আলামীন তার নবী হযরত মুহাম্মদ (সা)-কে সম্বোধন করে বলছেন, “হে নবী মুহাম্মদ 
(সো)! তুমি বল, আমি মানুষের প্রতিপালকের নিকট পানাহ চাচ্ছি’, বাদশাহ ও মাবুদ হওয়ার দিক দিয়া যিনি সমস্ত 
মানুষের উপর পরিপূর্ণ কুদরত ও নিরংকুশ কর্তৃত্বের অধিকারী, যিনি তার বান্দাদের পূর্ণ হিফাযত ও সংরক্ষণে 
সম্পূর্ণ সক্ষম । আর তিনি মানুষকে সত্য সত্যই সেই অনিষ্ট ও ক্ষয়ক্ষতি হতে রক্ষা করতে পারেন যা হতে নিজে 
বাচবার জন্য ও অন্যদেরকে বাচাবার জন্য আমি আল্লাহ তা'আলার নিকট আশ্রয় প্রার্থনা করছি। এটা শেষ কথা 
নয়, বরং তিনিই যেহেতু মানুষ ও জিন্নের একমাত্র রব্ব, বাদশাহ ও ইলাহ, সেই জন্য একমাত্র তিনিই আশ্রয় 
দানকারী, লালন-পালনকারী, মালিম-মুরুকী ও মনিব হওয়ার গুণে গুণান্বিত সত্তা, অপর কেউ-ই নয়। 

ঃপর আল্লাহ তা'আলার বাণী £ ১411 ৭1| এই আয়াতের অর্থ ১:11 ১৬৭ অর্থাৎ “তিনিই মানুষের 

একমাত্র মাবুদ ৷’ তিনি ছাড়া আর কেউই ইবাদত পাওয়ার যোগ্য নয়। 

অতঃপর আল্লাহ পাকের কালাম 8 ১১1 ১০19:45]| ১৬ ০ অর্থাৎ ‘তার কুমন্ত্রণার অনিষ্ট হতে”, যে 
লোকদের অন্তরে বারবার ওয়াসওয়াসা সৃষ্টি করে৷’ এখানে 41+, শব্দের অর্থ হলো ক্রমাগতভাবে বারবার 
কারো মনে কোন খারাপ কথার উদ্রেক করা এবং তা এমন পন্থায় যে, যার মনে এই খারাপ কথার উদ্রেক করা হয়, 
সে আদৌ বুঝতে পারে না যে, ওয়াসওয়াসাদানকারী তার মনে কোন কুমন্ত্রণার প্রেরণা দান করছে । অপরপক্ষে 
১%০ শব্দটির অর্থ কোন কিছু প্রকাশিত হওয়ার পর গোপন হয়ে যাওয়া কিংবা সম্মুখে আসার পর পিছনে হটে 


www.waytojannah.com 


Contents 
সূরা নাস ৩৪৩ 


যাওয়া। এখানে ১০5 শব্দটি আধিক্য প্রকাশের জন্য ব্যবহৃত হয়েছে-_ যার তাৎপর্য হলো উক্ত কাজ 
অধিকমাত্রায় সম্পন্নকারী । 

আবু কুরাইব...... হযরত ইব্‌ন আব্বাস রো) হতে বর্ণনা করেছেন যে, প্রত্যেক বনি আদম যখনই আল্লাহ 
তা'আলার যিকর হতে গাফিল হয়, তখন তার অন্তরে ওয়াসওয়াসা সৃষ্টি হয় এবং যখন সে যিকরে মত্ত হয়, তখন 
সেই কুমন্ত্রণা দূরীভূত হয় এবং আল্লাহ পাকের কালাম 8 ১১211 ১০1১) এর এটাই অর্থ। 

ইব্‌ন হুমায়দ...... হযরত ইব্‌ন আববাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার বাণী 8 1:১1 
০%৯]। এই আয়াতের তাৎপর্য হলো শয়তান বনী আদমের কৃলবের উপর হাঁটু গেড়ে বসে থাকে, যখন সে 
গাফিল হয়, তখন শয়তান তাকে ওয়াসওয়াসা দেয় এবং যখন সে আল্লাহর যিকর করে, তখন সে পলায়ন করে। 

মিহরান...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের কালাম ৪ ১,/2]। ১০1,৪11 এই আয়াতের 
অর্থ হলো, বান্দা যখন আল্লাহর যিকর করে, তখন শয়তানের ওয়াসওয়াসা দূরীভূত হয় এবং বান্দা যখন আল্লাহর 
যিকর হতে গাফিল হয়, তখন ওয়াসওয়াসা বৃদ্ধি পায়। 

মুহাম্মদ ইব্‌ন আমর...... মুজাহিদ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা'আলার বাণী £ A sl 
এর অর্থ শয়তান মানুষের কূলবের উপর অবস্থান করে, অতঃপর যখন যে আল্লাহ যিকরে মত্ত হয়, তখন সে 
পলায়ন করে। 

ইব্‌ন আবদুল আ'লা...... কাতাদাহ হতে বর্ণনা করেছেন যে, ১1১,১11 শব্দের অর্থ হলো শয়তান । যখন 
বান্দা আল্লাহর যিকরে মত্ত হয়, তখন সে পলায়ন করে এবং যখন বান্দা গাফিল থাকে, তখন সে কুমন্ত্রণা দেয়। 

বাশার......হযরত আবু কাতাদাহ (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের কালাম ৪ ১৪ ৮৪ 
১০০০১। ০41954511 এই আয়াতের তাৎপর্য হলো, শয়তানই মানুষের অন্তরে ওয়াসওয়াসার সৃষ্টি করে । অতঃপর 
বনী আদম যখন আল্লাহর যিকরে মত্ত হয়, তখন সে পলায়ন করে। 

ইব্‌ন আবদুল আ'লা বর্ণনা করেছেন যে, শয়তান-ই মানুষের অন্তরে সুখ বা দুঃখের সময় প্ররোচনার সৃষ্টি করে 
থাকে । অতঃপর মানুষ যখন আল্লাহ তাআলার যিকরে মত্ত হয়, তখন সে পলায়ন করে। 

ইউনুস...... ইব্‌ন যায়দ হতে বর্ণনা করেছেন যে, আল্লাহর বাণী £৪ (= “খান্নাস’ শব্দের অর্থ প্রকাশিত 
হওয়ার পর গোপন হয়ে যাওয়া কিংবা সম্মুখে আসার পর পিছনে হটে যাওয়া । উক্ত কাজ অধিক মাত্রায় 
সম্পন্নকারীকে খান্নাস বলা হয় । এই সৃষ্টিকারী জিন্নদের মধ্য হতে কিংবা স্বয়ং মানুষের মধ্যে হতেও হতে পারে । 
এরূপ কথিত আছে যে, মানুষরূপী শয়তান মানুষের ক্ষতির জন্য জিন্ন-শয়তানের চেয়েও অধিক মারাত্মক । 

মুহম্মদ ইব্‌ন সাদ...... হযরত ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের কালাম £ 
১1১,411 শব্দের অর্থ হলো, শয়তান । সে লোকদেরকে কুমন্ত্রণা প্রদান করে, অতঃপর যখন কেউ শয়তানের 
ফেরে পড়ে অপকর্মে লিপ্ত হয়, তখন আল্লাহর আযাবের ভয়ে শয়তান তার নিকট হতে পলায়ন করে । 

গ্রন্থকার বলেন ঃ আমার নিকট এই আয়াত সম্পর্কে বিশুদ্ধ অভিমত এটাই যে, এখানে আল্লাহ তা“আলা তার 
নবী হযরত মুহাম্মদ (সো)-কে শয়তানের ওয়াসওয়াসা ও কুমন্ত্রণা হতে তার নিকট পানাহ চাইতে বলেছেন । কেননা 
শয়তান মানুষকে পথভ্রষ্ট ও গুমরাহ করার জন্য বারবার প্ররোচনা প্রদান করে থাকে । আর শয়তানের এই প্রক্রিয়া 
বিশেষ কোন পন্থার সাথে নির্দিষ্ট নয়, বরং সে কখনো মানুষকে গুমরাহ করার উদ্দেশ্যে গুনাহের কাজে উদ্বুদ্ধ করে । 
অতঃপর মানুষ যখন গুনাহে লিপ্ত হয়, সে আল্লাহর আযাবের ভয়ে তাকে পরিত্যাগ করে । কখনো সে মানুষকে 
আল্লাহর নির্দেশের অনুসরণ করা হতে বিরত রাখে । অতঃপর মানুষ যখন নিজের ক্রটি উপলব্ধি করে পুনরায় 
আল্লাহর স্মরণে মগ্ন হয়, তখন শয়তান পলায়ন করে । অর্থাৎ শয়তান সর্বক্ষণ মানুষকে পথভ্রষ্ট ও গুমরাহ করার 
জন্য চেষ্টিত ও তৎপর থাকে এবং এটাই তার বিশেষ গুণ বা পরিচয় । 


www.waytojannah.com 


Contents 


৩৪৪ তাফসীরে তাবারী (আমপারা) 


অতঃপর আল্লাহ তাআলার বাণী ঃ lll ০৩০০ 8 ০৪০৩2 এ অর্থাৎ ‘যে লোকদের অন্তরে 
ওয়াসওয়াসার উদ্রেক করে’, সে জিন্নের মধ্য হতে হোক কি মানুষের মধ্য হতে। এক শ্রেণীর বিশেষজ্ঞদের মতে 
এই শব্দ কয়টির তাৎপর্য হলো; ওয়াসওয়াকারী দুই ধরনের লোকের দিলে ওয়াসওয়াসার সৃষ্টি করে। এক হলো 
জিন্ন ও দ্বিতীয় হলো মানুষ । এ কথা মেনে নিলে নাস শব্দটি দ্বারা জিন্ন ও মানুষ উভয়কে বুঝাবে এবং তাদের মতে 
এটা হতে পারে । কেননা কুরআন মজীদে 1০২১ (পুরুষগণ) শব্দটি যখন জিন্নদের ব্যাপারে ব্যবহৃত হয়েছে, যেমন । 
সূরা জিন্নের ৬ষ্ঠ আয়াতে যেমন দেখা যায় ঃ ০৯11 ০০০৯১ 055৬৮2১১৩০০ 00৯০ UL <1, তখন 
নাস শব্দটির অর্থ পরোক্ষভাবে মানুষ ও জিন্ন উভয়ই শামিল ও গণ্য হতে পারবে না কেন? 

অপরপক্ষে কোন একজন আরবী বিশেষজ্ঞ বর্ণনা করেছেন যে, একদা একদল জিন্ন কোন স্থানে উপস্থিত হলে 
তাদেরকে জিজ্ঞেস করা হয় যে, তোমরা কারা? জবাবে তারা বলে £৪ ১৯11 ১০ ১০ ৮১1 আমরা জিন্নদের অন্তর্ভুক্ত 
এবং এখানে নাস শব্দ ব্যবহৃত হয়েছে। 

সূরা নাস-এর তাফসীর শেষ হলো । 

এখানেই এই কিতাবের তাফসীর সমাপ্ত হলো মহান আল্লাহ তা'আলার প্রশংসা ও প্রশস্তি এবং এটাই ৮০৯ 
৩1১৪) ০! ০০ ০৮১ নামীয় তাফসীর, যার প্রণেতা আৰু জাফর মুহাম্মদ ইব্ন-জারীর আত-তাবারী (র)-এর 
শেষ কথা ৷ তিনি যে উত্তম সুন্নত জারী করে গিয়েছেন, আল্লাহ পাক তাকে এর প্রতিদান প্রদান করুন এবং তালিবে 
ইলম বা জ্ঞান পিপাসুদের অন্তরকে পরিতৃপ্ত করুন। আমিন! সুম্মা আমিন!! 


411 des ৬৯৯০ 033০৮ se dbs 4111 ৩1০৩ 
। ১৪৭৫ (১1০০ ০৩ 4:০৪ 


ইফাবা (িন্নয়ন)-২০০৭-২০০৮/অঃ সঃ৪৪১৬-৩২৫০ 


www.waytojannah.com 


